https://archive.org/details/@salim_molla 


ইমাম আবু ঈসা তিরমিযী (রহ) 
জামে আত-তিরমিযী 


[প্রথম খণ্ড] 
SH) A> 


অনুবাদ ও সম্পাদনায় 
সুহাম্মাদ মূসা 


বাংলাদেশ ইসলামিক সেন্টার 
ঢাকা 


www.pathagar.com 


প্রকাশক 
ড. মোহাম্মদ শফিউল আলম ভূঁইয়া 
ভারপ্রাপ্ত পরিচালক 
ংলাদেশ ইসলামিক সেন্টার 
২৩০ নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫ 
ফোন : ৮৬২৭০৮৬, Fax : ০২-৯৬৬০৬৪৭ 
সেল্‌স এন্ড সার্কুলেশান : 
কীটাবন মসজিদ ক্যাম্পাস ঢাকা-১০০০ 
ফোন : ৮৬২৭০৮৭, ০১৭৩২৯৫৩৬৭০ 
Web : www.bicdhaka.com ই-মেইল : info@bicdhaka.com 


ংলাদেশ ইসলামিক সেন্টার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত 
ISBN 984-31-1012-9 set 


প্রথম প্রকাশ মার্চ ১৯৯৪ 

ষষ্ঠ প্রকাশ শাবান ১৪৩৫ 
জ্যৈষ্ঠ ১৪২১ 
জুন ২০১৪ 

মুদ্রণ 

আল ফালাহ প্রিন্টিং প্রেস 

মগবাজার, ঢাকা ! 


বিনিময় : তিনশত টাকা মাত্ৰ 


Jame At-Tirmizi (Vol. 1) Published by Dr. Mobammad Shafiul Alam 
Bhuiyan Acting Director Bangladesh Islamic Centre 230 New Elephant Road 
Dhaka-1205 Sales and Circulation Katabon Masjid Campus Dhaka-1000 
1 Edition March 1994 6° Edition June 2014 Price Taka 300.00 only. 


www.pathagar.com 


সূচীপত্র 

প্রসংগ কথা 

ইলমে হাদীসের কতিপয় পরিভাষা 
হাদীসের চর্চা ও তার প্রচার 

লেখনীর মাধ্যমে হাদীস সংরক্ষণ ও গ্রন্থায়ন 
ইমাম তিরমিযী (রহ) 

জামে আত-তিরমিযীতে ব্যবহৃত কতিপয় পরিভাষা 


অধ্যায় _১ 
আবওয়াবুত তাহারাত (পবিত্রতা) 


অনুচ্ছেদ 


VDRO GLY 


পবিত্রতা ছাড়া নামায কবুল হয় না ৩১ 

পবিত্রতা অর্জনের ফযীলাত ৩২ 

পবিত্রতা নামাযের চাবি ৩৩ 

পায়খানায় প্রবেশের সময় যা বলতে হয় ৩৫ 
পায়খানা থেকে বের হওয়ার সময় যা বলতে হয় ৩৬ 
কিবলামুখী হয়ে পায়খানা পেশাবে বসা নিষেধ ৩৭ 
উল্লিখিত ব্যাপারে অনুমতি সম্পর্কে ৩৮ 
দীড়িয়ে পেশাব করা নিষেধ ৪০ 

দাঁড়িয়ে পেশাব করার অনুমতি সম্পর্কে ৪১ 


* পায়খানা পেশাবের সময় গোপনীয়তা (পর্দা) অবলম্বল করা ৪২ 
. ডান হাতে ইসতিনজা করা মাকরূহ ৪৩ 

. পাথর বা টিলা দিয়ে ইসতিনজা করা8৪৩ 

. দুটি ঢিলা দিয়ে ইসতিনজা করা ৪৪ 

. যেসব বস্তু দিয়ে ইসতিনজা করা মাকরূহ ৪৫ 

. পানি দিয়ে ইসতিনজা করা ৪৬ 

. নবী (সা)-এর পায়খানার বেগ হলে রাস্তা থেকে দূরে চলে যেতেন ৪৭ 
. গৌোসলখানায় পেশাব করা মাকরূহ ৪৮ 

. মিসওয়াক করা বা দাঁত মাজা ৪৯ 

. তোমাদের কেউ ঘুম থেকে উঠে হাত না ধোয়া পর্যন্ত ৫০ 

. উষুর প্রারম্ভে বিসমিল্লাহ বলা ৫১ 

. কুলি করা ও নাকে পানি দেওয়া ৫৩ 

. এক আঁজলা পানি দিয়ে কুলি করা ও নাক পরিষ্কার করা ৫৪ 
. দাড়ি খিলাল করা ৫৫ 


www.pathagar.com 


. মাথা মাসেহ করার নিয়ম ৫৬ 

. মাথার পেছন দিক থেকে সামনের দিকে মাসেহ করা ৫৭ 
. একবার মাথা মাসেহ করা ৫৮ 

- মাথা মাসেহ করার জন্য পৃথকভাবে পানি নেয়া ৫৮ 

. কানের ভেতরে ও বাইরে মাসেহ করা ৫৯ 

১ দুই কান মাথার অন্তর্ভুক্ত ৫৯ 


গুল খিলাল করা ৬০ 


: পায়ের গোড়ালি ধোয়ার ব্যাপারে সতর্কতা ৬১ 

: উষুর সময় প্রত্যেক অংগ একবার করে ধোয়া ৬২ 

‘ উষুর সময় প্রত্যেক অংগ দুইবার করে ধৌত করা ৬৩ 

. উষুর সময় প্রত্যেক অংগ তিনবার করে ধোয়া ৬৩ 

. উযুর অংগগুলো এক, দুই অথবা তিনবার ধোয়া সম্পর্কে ৬৪ 
‘ যে ব্যক্তি কোন অংগ দুইবার এবং কোন অংগ তিনবার ধোয় ৬৪ 
. নবী (সা) যেভাবে উযু করতেন ৬৫ 

: উষুর শেষে পরিধানের কাপড়ে পানি ছিটানো ৬৬ 

. কষ্ট সত্বেও সুন্দরভাবে উযু করা ৬৭ 

. উষুর পর রুমাল ব্যবহার করা ৬৮ 

. উষুর পর যা বলতে হবে ৬৯ 

. এক মুদ্দ পানি দিয়ে উযু করা ৭০ 

. উষুর মধ্যে পানির অপচয় মাকরূহ ৭০ 

- প্রত্যেক ওয়াক্তের নামাযের জন্য নতুনভাবে উযু করা ৭১ 

* নবী (সা) একই উষুতে সমস্ত নামায পড়েছেন ৭৩ 

. একই পাত্রের পানি দিয়ে পুরুষ ও স্ত্রীলোকদের উযু করা ৭৪ 
. মহিলাদের পবিত্রতা অর্জনের পর বেঁচে যাওয়া পানির ব্যবহার ৭৪ 
. মহিলাদের উচ্ছিষ্ট পানি ব্যবহারের অনুমতি প্রসঙ্গে ৭৬ 

* পানিকে কোন জিনিস নাপাক করতে পারে না ৭৬ 

. এঁ সম্পর্কেই ৭৭ 

* বদ্ধ পানিতে পেশাব করা ৭৮ 

. সমুদ্রের পানি পাক ৭৯ 

. পেশাবের ব্যাপারে কঠোরতা ও সতর্কতা ৮৪ 

১ দুগ্ধপোষ্য শিশুর পেশাবে পানি ছিটানো ৮৪ 

. হালাল জীবের পেশাব সম্পর্কে ৮৫ 

. বায়ু নিৰ্গত হলে উষু করা সম্পর্কে ৮৭ 


* ঘুমালে উযু ভংগ হয়ে যায় ৮৯ 
. আগুন যে জিনিসের মধ্যে পরিবর্তন এনেছে ৯০ 


www.pathagar.com 


. আগুনের তাপে পরিবর্তিত জিনিস ব্যবহারে উযুর প্রয়োজন নাই ৯১ 
. উটের গোশত খেলে উযু তংগ হওয়া সম্পর্কে ৯২ 
. যৌনাঙ্গ স্পৰ্শ করলে উযু থাকবে কি না ৯৩ 

. যৌনাঙ্গ স্পৰ্শ করলে উযু নষ্ট হবে না ৯৪ 

‘ চুমা দিলে উযু করতে হবে না ৯৫ 

. বমি করলে বা নাক দিয়ে রক্ত বের হলে ৯৬ 

‘ নবীয দিয়ে উযু করা ৯৭ 

. দৃধ পান করে কুলি করা ৯৮ 

. বিনা উযূতে সালামের উত্তর দেওয়া মাকরূহ ৯৮ 
: কুকুরের উচ্ছিষ্ট সম্পর্কে ৯৯ 

১ বিড়ালের উচ্ছিষ্ট সম্পর্কে ৯৯ 

. মোজার উপর মাসেহ করা ১০০ 


মোসাফির ও মুকীম ব্যক্তির মোজার উপর মাসেহ করা ১০২ 
মোজার উপরের দিক ও নীচের দিক মাসেহ করা ১০৩ 


. মোজার বাইরের দিক মাসেহ করা ১০৪ 

. জাওরাব ও জুতার উপর মাসেহ করা ১০৪ 

. জাওরাব ও পাগড়ীর উপর মাসেহ করা ১০৫ 

. নাপাকির গোসল ১০৬ 

. গোসলের সময় মহিলাদের চুলের বাঁধন খোলা সম্পর্কে ১০৮ 
. প্রতিটি চুলের নীচে (লোমকৃপে) নাপাকি রয়েছে ১০৮ 

* গোসলের পর উষযু করা ১০৯ 

. উভয়ের লজ্জাস্থান একত্রে মিলিত হলে গোসল ওয়াজিব ১০৯ 
. বীর্যপাতের ফলে গোসল ওয়াজিব হয় ১১০ 

‘ ঘুম থেকে উঠে (কাপড় বা বিছানা) ভিজা দেখতে পেলে ১১১ 
‘ বীর্য এবং বীর্যরস (মযী) ১১২ 

. কাপড়ে বীর্যরস লেগে গেলে কি করতে হবে ১১২ 

. কাপড়ে বীর্য লেগে গেলে ১১৩ 

. পরিধেয় বস্তু থেকে বীর্য ধৌত করা ১১৪ 

. গোসল না করে নাপাক অবস্থায় ঘুমিয়ে যাওয়া ১১৪ 

. নাপাক ব্যক্তির ঘুমের পূর্বে উযু করা ১১৫ 

: নাপাক ব্যক্তির সাথে মুসাফাহা করা ১১৫ 

. পুরুষদের মত স্ত্রীলোকদেরও যখন স্বপ্দোষ হয় ১১৬ 

- গোসলের পর স্ত্রীর শরীরের সাথে লেগে যাওয়া ১১৭ 

. নাপাক ব্যক্তি পানি না পেলে তায়াম্মুম করবে ১১৭ 

* ইস্তিহাযা (রক্তপ্রদর) ১১৮ 


www.pathagar.com 


৯৪. ইস্তিহাযার রোগিণী প্রতি ওয়াক্তে উযু করবে ১১৯ 

৯৫. ইস্তিহাযার রোগিণীর একই গোসলে দুই ওয়াক্তের নামায পড়া ১২০ 
৯৬. ইস্তিহাযার রোগিণী প্রত্যেক নামাযের জন্য গোসল করবে ১২৩ 
৯৭. খতুবতী নারী ছুটে যাওয়া নামায কাযা করবে না ১২৪ 

৯৮. নাপাক ব্যক্তি ও ঝতুবতী নারী কুরআন পাঠ করবে না ১২৪ 

৯৯. খতুবতীর সাথে একই বিছানায় ঘুমানো ১২৫ 

১০০. ঝতুবতী ও নাপাক ব্যক্তির সাথে একত্রে পানাহার ১২৬ 

১০১. হায়েয অবস্থায় মসজিদ থেকে কিছু আনা ১২৬ 

১০২. ঝতুবতীর সাথে সংগম করা জঘন্য অপরাধ ১২৭ 

১০৩. ঝত্বতীর সাথে সংগমের কাফফারা ১২৮ 

১০৪. কাপড় থেকে হায়েযের রক্ত ধুয়ে ফেলা ১২৯ 

১০৫. নিফাসগ্রস্তা নারী কতদিন নামায ও রোযা থেকে বিরত থাকবে ১২৯ 
১০৬. একই গোসলে একাধিক স্ত্রীর সাথে সংগম করা ১৩০ 

১০৭. দ্বিতীয়বার সংগমে লিপ্ত হতে চাইলে উযু করে নিবে ১৩১ 

১০৮. নামায শুরু হওয়ার সময় কারো পায়খানা লাগলে ১৩১ 

১০৯. যাতায়াতের পথে ময়লা আবর্জনা লাগলে ১৩২ 

১১০. তায়াশ্ুম সম্পর্কিত হাদীস ১৩৩ 

১১১. নাপাক না হলে যে কোন অবস্থায় কুরআন পড়া বৈধ ১৩৫ 

১১২. মাটিতে পেশাব থাকলে তার বিধান ১৩৬ 


অধ্যায়_২ 
আবওয়াবুস_সালাত (নামায) 
নামাযের ওয়াক্তসমূহের বর্ণনা ১৩৮ 
এঁ সম্পর্কে ১৪১ 
একই বিষয় সম্পর্কিত ১৪২ 
ফজরের নামায অন্ধকার থাকতেই পড়া ১৪৩ 
ফজরের নামায অন্ধকার বিদুরিত করে পড়া ১৪৪ 
যোহরের নামায তাড়াতাড়ি পড়া ১৪৫ 
অধিক গরমের সময় যোহরের নামায দেরীতে পড়া ১৪৬ 
আসরের নামায জলদি পড়া ১৪৮ 
আসরের নামায বিলবে পড়া ১৪৯ 
.. মাগরিবের ওয়াক্ত সম্পর্কে ১৪৯ 
এশার নামাযের ওয়াক্ত ১৫০ 
. এশার নামায বিলম্বে পড়া ১৫০ 
. এশার নামাযের পূর্বে শোয়া ও পরে কথাবার্তা বলা মাকরূহ ১৫১ 


NE 0 GES 00 GL 


LEAL TA A 
GLY 9 


www.pathagar.com 


১১৭. 
১১৮. 
১১৯. 


১২০.. 


১২১. 
১২২. 


১২৩, 
১২৪. 
১২৫. 
১২৬. 
১২৭. 
১২৮. 


১২৯. 


১৩০. 
১৩১. 
১৩২. 
১৩৩. 
১৩৪. 
১৩৫. 
১৩৬. 
১৩৭. 
১৩৮. 
১৩৯. 


১৪০. 


১৪১. 


১৪২. 
১৪৩. 
১৪৪. 
১৪৫. 
১৪৬.' 


১৪৭. 
১৪৮. 


১৪৯. 


এশার নামাজের কিরাআত ২৪৪ 

ইমামের পিছনে কিরাআত পাঠ করা ২৪৫ 

ইমাম যখন সশব্দে কিরাআত পড়েন তখন তার পিছনে কিরাআত পড়া নিষেধ ২৪৬ 
মূসজিদে প্রবেশের দোয়া ২৪৯ 

মসজিদে প্রবেশ করে দুই রাকআত নামায পড়বে ২৫০ 

কবরস্থান ও গোসলখানা ব্যতীত সমগ্র পৃথিবীই নামায পড়ার স্থান ২৫১ 
মসজিদ নির্মাণের ফযীলাত ২৫১ 

কবরের উপর মসজিদ নির্মাণ করা মাকরূহ ২৫২ 
মসজিদেঘুমানো২৫২ 

মসজিদের মধ্যে ক্রয়-বিক্রয়, কবিতা আবৃত্তি করা মাকরূহ ২৫৩ 

যে মসজিদের ভিত্তি তাকওয়ার উপর প্রতিষ্ঠিত ২৫৪ 

কুবার মসজিদে নামায পড়া ২৫৫ 

কোন্‌ মসজিদ সবচেয়ে বেশী মর্যাদাপূর্ণ ২৫৬ 

মসজিদে পদব্ুজে যাতায়াত ২৫৭ 

মসজিদে বসা ও নামাযের জন্য অপেক্ষা করা ২৫৭ 
চাটাইয়ের উপর নামায পড়া ২৫৮ 

মাদুরের উপর নামায পড়া ২৫৮ 

বিছানার উপর নামায পড়া ২৫৯ 

বাগানের মধ্যে নামায পড়া ২৫৯ 

নামাযীর সামনে অন্তরাল (সুতরা) রাখা ২৬০ 

নামাযরত ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা মাকরূহ ২৬০ 

নামাযীর সামনে দিয়ে কোন কিছু অতিক্রম করলে ২৬১ 

কুকুর, গাধা ও স্ত্রীলোক ব্যতীত অন্য কিছু নামাযীর 

সামনে দিয়ে অতিক্রম করলে নামায নষ্ট হয় না ২৬২ 

এক কাপড়ে নামায পড়া ২৬৩ 

কিবলা শুরু হওয়ার বর্ণনা ২৬৩ 

পূর্ব ও পশ্চিমের মাঝখানে কিবলা ২৬৫ 

যে ব্যক্তি বৃষ্টি বাদলের কারণে অন্যদিকে ফিরে নামায পড়ে ২৬৬ 
কোথায় এবং কিসের দিকে ফিরে নামায পড়া মাকরূহ ২৬৬ 

ছাগল ও উটশালায় নামায পড়া ২৬৭ 

চতুষ্পদ জজুুর পিঠে অবস্থানকালে জন্তুটি যে দিকে 

মুখ করে আছে সেদিকে ফিরে নামায পড়া ২৬৮ 
জন্তুযানের দিকে ফিরে নামায পড়া ২৬৯ 

রাতের খাবার উপস্থিত হওয়ার পর নামায শুরু হলে প্রথমে খাবার খেয়ে নাও ২৬৯ 
তন্দ্রা অবস্থায় নামায পড়া অনুচিৎ ২৭০ | 


www.pathagar.com 


. রুকু-সিজদায় কুরআন পড়া নিষেধ ২১৮ 

. যে ব্যক্তি রুকু ও সিজদায় পিঠ সোজা করেনা ২১৮ 

. কুক্‌ থেকে মাথা তোলার সময় যা বলতে হবে ২১৯ 

. একই বিষয় ২২০ 

. সিজদার সময় হীঁটুদ্বয় রাখার পর দুই হাত রাখতে হবে ২২০ 
. একই বিষয় ২২১ 

. নাক ও কপাল দিয়ে সিজদা করা ২২১ 

. সিজদার সময় মুখমন্ডল কোন্‌ স্থানে রাখতে হবে ২২২ 
. সাত অংগের সমৰয়ে সিজদা করা ২২২ 

. সিজদার সময় হাত বাহু থেকে ফাক করে রাখা ২২৩ 

. সঠিকভাবে সিজদা করা ২২৪ 

. সিজদার সময় জমিনে হাত রাখা এবং পায়ের পাতা খাড়া করে রাখা ২২৫ 
. কুক্‌ ও সিজদা থেকে মাথা উঠিয়ে পিঠ সোজা রাখা ২২৫ 
. ইমামের আগে রুকু সিজদায় যাওয়া খারাপ ২২৫ 

* দুই সিজদার মাঝখানে ইকাআ করা মাকরূহ ২২৬ 

. ইকাআর অনুমতি ২২৭ 

. দুই সিজদার মাঝে বিরতির সময় যা পড়তে হবে ২২৭ 
. সিজদার সময় কিছুতে তর দেওয়া ২২৮ 

. সিজদা থেকে উঠার নিয়ম ২২৮ 

. একই বিষয় ২২৯ 

. তাশাহ্‌হুদ পাঠ করা ২২৯ 

. একই বিষয় সম্পর্কিত ২৩০ 

. নীরবে তাশাহ্‌হদ পড়বে ২৩১ 

. তাশাহ্‌হদের সময় বসার নিয়ম ২৩১ 

. তাশাহ্‌হুদ সম্পর্কেই ২৩২ 

. তাশাহ্‌হুদ পড়ার সময় আংগুল দিয়ে ইশারা করা ২৩৩ 
. নামাযের সালাম ফিরানো সম্পর্কে ২৩৩ 

. সালাম সম্পর্কেই ২৩৪ 

. সালাম খুব লম্বা করে টানবে না ২৩৫ 

. সালাম ফিরানোর পর দোয়া করা ২৩৫ 

. ডান অথবা বাম দিকে ফেরা ২৩৭ 

. নামাযের বৈশিষ্ট্য ২৩৭ 

. ফজরের নামাযের কিরাআাত ২৪২ 

. যোহর ও আসরের নামাযের কিরাআাত ২৪৩ 

. মাগরিবের নামাযের কিরাজাত ২৪৪ 


www.pathagar.com 


জামাআতে নামায আদায়ের ফযীলাত ১৮৫ 


. আযান শুনে যে ব্যক্তি তাতে সাড়া না দেয় ১৮৬ 

. যে ব্যক্তি একাকি নামায পড়ার পর পুনরায় জামাআাত পেল ১৮৭ 

. মসজিদে এক জামাআত হয়ে যাবার পর পূনরায় জামাআাত করা ১৮৮ 
. ফজর ও এশার নামায জামাআতে পড়ার ফ্যীলাত ১৮৯ 

: প্রথম কাতারে দাঁড়ানোর ফযীলাত ১৯১ 

. কাতার সমান্তরাল করা সম্পর্কে ১৯১ 

. মহানবী (সা)-এর নির্দেশ £ঃ আমাদের মধ্যকার বুদ্ধিমান ও জ্ঞানীরা 


আমার কাছে দাঁড়াবে ১৯২ 


* খাষ্বা (খুটি) সমূহের মাঝখানে কাতার করা মাকরূহ ১৯৩ 
. কাতারের পেছনে একাকি দাঁড়িয়ে নামায পড়া ১৯৪ 

. দুই ব্যক্তির একত্রে নামায পড়া ১৯৫ 

. তিন ব্যক্তির একত্রে নামায পড়া ১৯৬ 

. ইমামের সাথে পুরুষ ও স্ত্রীলোক উভয় ধরনের মুক্তাদী থাকলে ১৯৬ 
. কে ইমাম হওয়ার যোগ্য ১৯৭ 

* ইমাম নামায সংক্ষিপ্ত করবে ১৯৮ 

. নামায শুরু ও শেষ করার বাক্য ২০০ 

. তাকবীরে তাহরীমা বলার সময় হাতের আংগুলগুলো ফীক করা ২০০ 
. তাকবীরে উলার ফযীলাত ২০১ 

. নামায শুরু করে যা পড়তে হয় ২০২ 

. বিসমিল্লাহ সশব্দে না পড়া সম্পর্কে ২০৩ 

: বিসমিল্লাহ সশব্দে পড়া ২০৪ 

. সূরা ফাতিহার মাধ্যমে নামাযের কিরাআত শুরু করা ২০৪ 
. ফাতিহাতুল কিতাব ছাড়া নামায হয় না ২০৫ 

. আমীন বলা সম্পর্কে ২০৭ 

. আমীন বলার ফযীলাত ২০৯ 

. দুই বিরতিস্থান ২০৯ 

* নামাযের মধ্যে ডান হাত বা হাতের উপর রাখা ২১০ 

. রুকৃ-সিজদার সময় তাকবীর বলা ২১০ 

. রফউল ইয়াদাইন ২১১ 

. মহানবী (সা) প্রথমবার ব্যতীত নামাযে আর কোথাও 


রফউল ইয়াদাইন করেননি ২১২ 


. রুকুতে দুই হাত দুই হাঁটুর উপর রাখা ২১৩ 
* রুকু অবস্থায় উভয় হাত পেটের পার্শ্বদেশ থেকে পৃথক রাখা ২১৫ 
. ক্ুকু-সিজদার তাসবীহ ২১৬ 


www.pathagar.com 


১৪. 
১৫. 
১৬. 


১৭, 


১৮. 


১৯. 


২০. 


২১. 


২২. 
২৩. 
২৪. 
২৫. 
২৬. 
২৭. 
২৮. 


২৯. 


৩০. 
৩১. 
৩২. 
তত. 
৩৪. 
৩৫. 
৩৬. 
৩৭. 
৩৮, 
৩১. 
80. 


8). 


8২. 
8৩. 
88. 
8৫. 
8৬. 
8৭. 
8৮. 


এশার নামাযের পর কথাবার্তা বলার অনুমতি সম্পর্কে ১৫১ 
প্রথম ওয়াক্তের ফযীলাত ১৫২ 

আসরের নামাযের ওয়াক্ত ভুলে যাওয়া সম্পর্কে ১৫৫ 

ইমাম যদি নামায পড়তে দেরী করে ১৫৫ 

নামায না পড়ে শুয়ে থাকা ১৫৬ 

যে ব্যক্তি নামাযের কথা ভুলে গেছে ১৫৭ 

যার একাধারে কয়েক ওয়াক্তের নামায ছুটে গেছে ১৫৮ 
মধ্যবর্তী নামায আসরের সময় ১৫৯ 

আসর ও ফজরের নামাযের পর অন্য কোন নামায পড়া মাকরূহ ১৬০ 
আসরের নামাযের পর অন্য নামায পড়া সম্পর্কে ১৬১ 
সূর্যাস্তের পর মাগরিবের লামাযের পূর্বে (নফল) নামায পড়া ১৬৩ 
যে ব্যক্তি সু্যান্তের পূর্বে আসরের এক রাকআত পেয়েছে ১৬৪ 
দুই ওয়াক্তে্ব নামায একত্রে পড়া ১৬৫ 

আযানের প্রবর্তন ১৬৭ 

আযানে তারজী করা ১৬৮ 

ইকামতের শব্দগুলো একবার করে বলা সম্পর্কে ১৬৯ 
ইকামতের শব্দগুলো দুইবার বলা সম্পর্কে ১৭০ 

আযানের শব্দগুলো থেমে থেমে স্পষ্টভাবে বলা ১৭০ 

আযান দেওয়ার সময় কানের মধ্যে আংগুল ঢোকানো ১৭২ 
ফজরের নামাযের ওয়াক্তে তাসবীব করা সম্পর্কে ১৭৩ 

যে আযান দিয়েছে সে ইকামত দিবে ১৭৪ 

বিনা উযুতে আযান দেওয়া মাকরূহ ১৭৫ 

ইমামই ইকামত দেওয়ার অধিক হকদার ১৭৫ 

রাত থাকতে (ফজরের) আযান দেওয়া সম্পর্কে ১৭৬ 

আযান হওয়ার পর মসজিদ থেকে চলে যাওয়া মাকরূহ ১৭৯ 
সফরে থাকাকালে আযান দেওয়া ১৭৯ 

আযান দেওয়ার ফযীলাত ১৮০ 

ইমাম যিশ্মাদার এবং মুয়ায্যিন আমানতদার ১৮০ 

আযান শুনে যা বলতে হবে ১৮১ 

আযানের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করা মাকরূহ ১৮২ 
মুয়ায্যিনের আযান শুনে যে দোয়া পড়তে হয় ১৮২ 

পূর্ববর্তী অনুচ্ছেদের পরিপূরক ১৮৩ 

আযান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া বিফলে যায় না ১৮৩ 
আল্লাহ তীঁর বান্দাদের উপর কত ওয়াক্ত নামায ফরয করেছেন ১৮৪ 
পাঁচ ওয়াক্ত নামাযের ফযীলাত ১৮৪ 


www.pathagar.com 


. কোন সম্প্রদায়ের সাথে দেখা করতে গিয়ে তাদের ইমাম হওয়া উচিৎ নয় ২৭১ 
. ইমামের কেবল নিজের জন্য দোয়া করা মাকরূহ ২৭২ 

. লোকদের অসন্তোষ সত্ত্বেও তাদের ইমামতি করা ২৭২ 

. ইমাম যখন বসে নামায পড়ে তখন তোমরাও বসে নামায পড় ২৭৪ 
. একই বিষয় সম্পর্কে ২৭৫ 

. ইমাম যদি দূই রাকআত পড়ে ভুলে দাঁড়িয়ে যায় ২৭৬ 

- প্রথম দুই রাকআতের পর বসার পরিমাণ ২৭৮ 

. নামাযের মধ্যে ইশারা করা ২৭৮ 

* পুরুষদের সুবহানাল্লাহ ও নারীদের হাততালি ২৮০ 

. নামাযের মধ্যে হাই তোলা মাকরূহ ২৮০ 

. বসে নামায পড়লে দীড়িয়ে পড়ার অর্ধেক সওয়াব পাওয়া যায় ২৮১ 
. নফল নামায বসে পড়া ২৮২ 


আমি শিশুদের কানা শুনলে নামায সংক্ষেপ করি ২৮৪ 


. দোপাট্টা পরিধান ছাড়া প্রাপ্তবয়ঙ্কার নামায কবুল হয় না ২৮৫ 
. নামাযের মধ্যে সাদল করা মাকরূহ ২৮৫ 

. নামাযের মধ্যে পাথর টুকরা অপসারণ করা মাকরূহ ২৮৬ 

. নামাযের মধ্যে (মাটিতে) ফু দেওয়া মাকরূহ ২৮৬ 

. নামাযের মধ্যে কোমরে হাত রাখা নিষেধ ২৮৭ 

. চুল বেঁধে নামায পড়া মাকরূহ ২৮৭ 

. নামাযের মধ্যে বিনয় ও ভীতি ২৮৮ 

. নামাযের মধ্যে উভয় হাতের আংগুল পরস্পরের মধ্যে ঢোকানো মাকরূহ ২৮৯ 
. নামাযে দীর্ঘ কিয়াম করা ২৮৯ 

- অধিক পরিমাণে রুক্-সিজদা করা ২৯০ 

. নামাযরত অবস্থায় সাপ-বিছা হত্যা করা ২৯১ 

. সালাম ফিরানোর পূর্বে সাহসিজদা করা ২৯১ 

. সালাম ও কথাবার্তা বলার পর সাহসিজদা করা ২৯৩ 

. সাহুসিজদার পর তাশাহ্‌হুদ পড়া ২৯৫ 

. যে ব্যক্তি নামায কম বা বেশী পড়ার সন্দেহে পতিত হল ২৯৬ 
- যেব্যক্তি যোহর বা আসরের দুই রাকআত পড়ে সালাম ফিরায় ২৯৭ 
* জুতা পরিধান করে নামায পড়া ২৯৯ 

. ফজরের নামাযে দোয়া কুনৃত পাঠ করা ৩০১ 

* কুনুত পরিত্যাগ করা ৩০১ 

. নামাযের মধ্যে হাঁচি দিলে ৩০২ 

. নামাযের মধ্যে কথা বলা রহিত হওয়া সম্পর্কে ৩০৩ 

. তওবা করার সময় নামায পড়া ৩০৪ 


www.pathagar.com 


১৮৫. 
১৮৬. 
১৮৭. 
১৮৮. 
১৮৯. 


১৯০. 
১৯১. 
১০৯২. 


১৯৩. 
১৯৪. 
১৯৫. 
১৯৬. 


১৯৭. 


১৯৮, 


১৯৯. 


২০০. 
২০১. 
২০২. 
২০৩. 
২০৪. 
২০৫. 
২০৬. 
২০৭, 
২০৮. 
২০৯. 
২১০. 


২১১. 


২১২. 
২১৩. 
২১৪. 
২১৫. 
২১৬. 


বালকদের কখন থেকে নামায পড়ার নির্দেশ দিতে হবে ৩০৫ 

তাশাহ্‌হুদ পড়ার পর উযু ছুটে গেলে ৩০৫ 

বৃষ্টির সময় ঘরে নামায পড়ে নিবে ৩০৬ 

নামাযের পর তাসবীহ পাঠ করা ৩০৭ 

বৃষ্টি ও কাদার কারণে পশুর পিঠে নামায পড়া ৩০৮ 
নামাযে কষ্ট স্বীকার করা ৩০৯ 

কিয়ামতের দিন বান্দার কাছ থেকে সর্বপ্রথম নামাযের হিসাব নেয়া হবে ৩০৯ 
যে ব্যক্তি দৈনিক বার রাকআত সুন্নাত নামায পড়ে তার প্রতিদান ৩১০ 
ফজরের দুই রাকআত সুন্নাতের ফযীলাত ৩১২ 


ফজরের সুন্নাত এবং তার কিরাআত সংক্ষিপ্ত করা ৩১২ 


ফজরের দুই রাকআত সুন্নাত আদায়ের পর কথাবার্তা বলা ৩১৩ 

ফজর শুরু হওয়ার পর দূই রাকআত সুন্নাত ছাড়া আর কোন নামায নেই ৩১৩ 
ফজরের সুন্নাত পড়ার পর শয়ন করা ৩১৪ 

ইকামত হয়ে গেলে ফরয নামায ছাড়া অন্য নামায পড়া নিষেধ ৩১৪ 
ফজরের সুন্নাত ফরযের আগে না পড়তে পারলে ফরযের পর পড়বে ৩১৫ 
ফজরের সুন্নাত ফরযের পূর্বে পড়তে না পারলে তা সূর্য উঠার পর পড়বে ৩১৯ 
যোহরের ফরয নামাযের পূর্বে চার রাকআত সুন্নাত ৩২০ 

যোহরের ফরয নামাযের পর দুই রাকআত সুন্নাত ৩২০ 

পূর্ববতী বিষয়ের উপর ৩২১ 

আসরের (ফরয নামাযের) পূর্বে চার রাকআত ৩২২ 

মাগরিবের দুই রাকআত সুন্নাত ও তার কিরাআাত ৩২৩ 

মাগরিবের (সুন্নাত) দুই রাকআত বাসায় পড়া ৩২৩ 

মাগরিবের পর ছয় রাকআত নফল নামায পড়ার ফযীলাত ৩২৪ 

এশার নামাযের পর দুই রাকআত সুন্নাত ৩২৫ 

রাতের (অন্যান্য) নামায দুই দুই রাকআত ৩২৫ 

রাতের (তাহাজ্জুদ) নামাযের ফযীলাত ৩২৬ 

মহানবী (সা)-এর রাতের নামাযের বৈশিষ্ট্য ৩২৭ 

একই বিষয় ৩২৮ 

একই বিষয় ৩২৮ 

প্রতি রাতে প্রাচূর্যময় আল্লাহ দুনিয়ার নিকটতম আকাশে অবতরণ করেন ৩২৯ 
রাতের (তাহাজ্জুদ) নামাযের কিরাআাত ৩৩০ 

বাড়িতে নফল নামায পড়ার ফযীলাত ৩৩২ 


www.pathagar.com 


UV UM UH er Lr Ur 
8 DGALUY OHO 


Vapour 


Vp R eG 


অধ্যাফ্ম_৩ 
আবওয়াবুল বিতর (বিতর নামায) 


* বিতর নামাযের ফযীলাত ৩৩৩ 


বিতরের নামায ফরয নয় ৩৩৩ 
বিতরের পূর্বে ঘুমানো মাকরূহ ৩৩৪ 


: বিতরের নামায রাতের প্রথম অথবা শেষাংশে পড়া ৩৩৫ 
" বিতরের নামায সাত রাকআত ৩৩৫ 


বিতরের নামায পাঁচ রাকআত ৩৩৬ 
বিতরের নামায তিন রাকআত ৩৩৭ 
বিতরের নামায এক রাকআত ৩৩৭ 


. বিতরের নামাযের কিরাআত ৩৩৮ 

. বিতরের নামাযে দোয়া কুনুত পাঠ করা ৩৩৯ 

. ঘুমের কারণে অথবা ভুলে বিতরের নামায ছুটে গেলে ৩৪০ 
. ভোর হওয়ার পূর্বেই বিতর পড়ে নেয়া ৩৪১ 

. এক রাতে দূই বার বিতরের নামায নাই ৩৪২ 

. সওয়ারীর উপর বিতরের নামায নাই ৩৪৩ 

* পূর্বাহেন্ম (চাশতের) নামায ৩৪৩ 

১৬. 
. প্রয়োজন পূরণের নামায (সালাতুল হাজাত) ৩৪৬ 

. ইস্তিখারার নামায ৩৪৭ 

. সাদাতুত তাসবীহ ৩৪৮ 

. মহানবী (সা)-এর উপর দুরূদ ও সালাম পড়ার পদ্ধতি ৩৫১ 
. মহানবী (সা)-এর প্রতি দুরূদ পাঠের ফযীলাত ৩৫২ 


সূর্য ঢলে যাওয়ার সময় নামায পড়া ৩৪৫ 


অধ্যায্ম_ ৪ 
আবওয়াবুল জুমুআ (জুমুআর নামায) 
জুমুআর দিনের ফযীলাত ৩৫৪ 
জুমুআর দিনে এমন একটি সময় রয়েছে যখন দোয়া কবুলের আশা করা যায় ৩৫৪ 


. জুমুআর দিন গোসল করা ৩৫৬ 


জুমুআর দিন গোসল করার ফযীলাত ৩৫৭ 
জুমুআর দিন উযু করা ৩৫৮ 

জুমুআর দিন সকাল সকাল মসজিদে যাওয়া ৩৬৯ 

কোন ওজর ছাড়াই জুমুআর নামায ত্যাগ করা ৩৬০ 
জুমুআর নামাযের জন্য কতদূর থেকে আসতে হবে ৩৬০ 
জুমুআর নামাযের ওয়াক্ত ৩৬১ 


www.pathagar.com 


TPLEROGLHY 


is 


. মিধবারের উপর দাড়িয়ে খুতবা দেওয়া ৩৬২ 

. দুই খুতবার মাঝখানে বসা ৩৬৩ 

. খুতবা সংক্ষিপ্ত করা ৩৬৩ 

: মিষ্বারের উপর কুরআন পাঠ করা ৩৬৪ 

* ইমামের ভাষণের সময় তার দিকে মুখ করে বসতে হবে ৩৬৪ 
. ইমামের খুতবা দেওয়ার সময় কোন ব্যক্তি উপস্থিত হলে 


তার দুই রাকআত নামায পড়া সম্পর্কে ৩৬৫ 


. খুতবা চলাকালে কথাবার্তা বলা মাকরূহ ৩৬৬ 

. জুমুআর দিন লোকদের ডিঙ্গিয়ে সামনে যাওয়া মাকরূহ ৩৬৭ 

* ইমামের খুতবা চলাকালে পায়ের নালা জড়িয়ে বসা মাকরূহ ৩৬৮ 
. মিষ্বারে অবস্থানকালে দোয়ার মধ্যে হাত তোলা মাকরূহ ৩৬৮ 

* জুমুআর আযান সম্পর্কে ৩৬৯ 

. ইমামের মিষ্বার থেকে অবতরণের পর কথা বলা ৩৬৯ 

. জুমুআর নামাযের কিরাআাত ৩৭০ 

* জুমুআর দিন ভোরের নামাযের কিরাআত সম্পর্কে ৩৭১ 

* জুমুআর (ফরযের) পূর্বের ও পরের নামায ৩৭২ 

. যেব্যক্তি জুমুআর নামাযের এক রাকআত পায় ৩৭৩ 

* জুমুআর দিন দুপুরের বিশ্রাম ৩৭৪ 

. জুমুআর নামাযের সময় তন্দ্রা আসলে নিজ স্থান থেকে উঠে যাবে ৩৭৪ 
. জুমুআর দিন সফর করা ৩৭৫ 

. জুমুআর দিন মিসওয়াক করা ও সুগন্ধি লাগানো ৩৭৬ 


অধ্যাযফ্ম_ ৫ 
আবওয়াবুল ঈদহিন (দুই ঈদের নামায) 
ঈদের দিন পদব্রজে যাতায়াত করা ৩৭৭ 
খুতবার পূর্বে দুই ঈদের নামায পড়বে ৩৭৭ 
ঈদের নামাযে আযান ও ইকামত নেই ৩৭৮ 
দুই ঈদের নামাযের কিরাআাত ৩৭৮ 
দুই ঈদের নামাযের তাকবীর ৩৭৯ 
দুই ঈদের নামাযের পূর্বে এবং পরে কোন নামায নেই ৩৮০ 
মহিলাদের ঈদের মাঠে যাওয়া ৩৮১ 


. নবী (সা) এক রাস্তা দিয়ে ঈদের মাঠে যেতেন এবং 


অন্যরাস্তা দিয়ে প্রত্যাবর্তন করতেন ৩৮২ 
ঈদুল ফিতরের দিন নামায পড়তে যাওয়ার পূর্বে কিছু খাওয়া ৩৮২ 


www.pathagar.com 


VDE GH 


অধ্যায়_৬ 
আবওয়াবুস সাফার (সফরকালীন নামায) 

সফরকালে নামায কসর করা ৩৮৪ 

কত দিন পৰ্যন্ত কসর করা যাবে ৩৮৬ 

সফরে নফল নামায পড়া ৩৮৮ 

দুই ওয়াক্তের নামায একত্রে পড়া ৩৯০ 

বৃষ্টি প্রার্থনার নামায (সালাতুল ইসতিসকা) ৩৯১ 

সূর্যগ্রহণের নামায (সালাতুল কুসূফ) ৩৯৩ 

গ্রহণের নামাযে কিরাআতের ধরন ৩৯৬ 

শংকাকালীন নামায (সালাতুল খাওফ) ৩৯৭ 


কুরআনের সিজদাসমূহ ৩৯৯ 


. মহিলাদের মসজিদে যাতায়াত ৪০০ 


মসজিদে থুথু ফেলা মাকরূহ ৪০১ 
সূরা ইনশিকাক ও সূরা ইকরার সিজদা সম্পর্কে ৪০২ 


সূরা নাজমের সিজদা ৪০২ 
. যে ব্যক্তি সূরা নাজমে সিজদা করে না ৪০৩ 
| সূরা সাদ-এর সিজদা ৪০৪ 
. সূরা হজ্জের সিজদা ৪০৪ 


তিলাওয়াতের সিজদায় পড়ার দোয়া ৪০৫ 


. কারো রাতের তিলাওয়াত ছুটে গেলে ৪০৬ 


ইমামের আগে রুক্-সিজদা থেকে মাথা উত্তোলনকারীর প্রতি কঠোর হৃঁশিয়ারী ৪০৭ 


. ফরয নামায আদায় করার পর পুনরায় লোকদের ইমামতি করা ৪০৭ 

. গরম অথবা ঠাভার কারণে কাপড়ের উপর সিজদা করা ৪০৮ 

. ফজরের নামায পড়ার পর সুর্য উঠা পর্যন্ত মসজিদে অবস্থান করা মুস্তাহাব ৪০৯ 
. নামাযে এদিক-সেদিক তাকানো ৪০৯ 

. কোন ব্যক্তি ইমামকে সিজদায় পেলে সে তখন কি করবে ৪১১ 

. নামায শুরু হওয়ার সময় দাড়িয়ে দাড়িয়ে ইমামের অপেক্ষা করা মাকরূহ ৪১ 
. দোয়ার পূর্বে আল্লাহর প্রশংসা এবং রাসূলের প্রতি দুরূদ ও সালাম পাঠ করবে 
. মসজিদ সুগন্ধময় করে রাখা ৪১৩ 

* দিন ও রাতের (নফল) নামায দুই দুই রাকআত করে ৪১৩ 

. মহানবী (সা)-এর দিনের নামায কিরূপ ছিল ৪১৪ 

. মহিলাদের দোপাট্টা, চাদর ইত্যাদিতে নামায পড়া মাকরূহ ৪১৫ 

. নফল নামাযরত অবস্থায় হীটা এবং কোন কাজ করা ৪১৫ 

. এক রাকআআতে দুই সুরা পাঠ করা ৪১৬ 

. পদব্ৰজে মসজিদে যাওয়ার ফযীলাত ৪১৭ 


www.pathagar.com 


৩৪. 
৩৫. 
৩৬. 
৩৭, 
৩৮. 
৩৯. 
80. 


8). 


8২. 
8৩. 


মাগরিবের (ফরয) নামাযের পর অন্যান্য নামায ঘরে পড়াই উত্তম ৪১৭ 
ইসলাম গ্রহণ করার সময় গোসল করা ৪১৮ 

পায়খানায় যাওয়ার সময় বিসৃমিল্লাহ পড়া ৪১৯ 

কিয়ামতের দিন উন্মাতের নিদর্শন হবে সিজদা ও উযুর চিহ্ন ৪১৯ 
পবিত্রতা অর্জনের জন্য ডান দিক থেকে শুরু করা মুস্তাহাব ৪১৯ 
উযুর জন্য কতটুকু পানি যথেষ্ট ৪২০ 

দুগ্ধপোষ্য শিশুর পেশাবে পানি ছিটিয়ে দেওয়া ৪২০ 

নাপাক অবস্থায় উযু করে পানাহার ও ঘুমানোর অনুমতি ৪২১ 
নামাযের ফযীলাত ৪২১ 

একই বিষয় ৪২২ 


www.pathagar.com 


প্ৰসংগ কথা 


মহান আল্লাহ্‌র জন্য সমস্ত প্রশংসা যিনি আমাদের হেদায়াতের পথে পরিচালিত 
করেছেন। তিনি পথ না দেখালে আমরা কখনও হেদায়াত লাভ করতে পারতাম না।. 
সালাত ও সালাম তীর প্রিয় হাবীব মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা)-এর উপর। তাঁর পরিবার- 
পরিজন ও সাহাবীগণের উপরও আল্লাহ্র অনুগ্রহ বর্ষিত হোক। 

হাদীস মুসলিম মিল্লাতের এক অমূল্য. সম্পদ, ইসলামী শরীআতের অপরিহার্য উৎস 
এবং ইসলামী জীবন বিধানের অন্যতম মূল ভিত্তি। কুরআন মজীদ যেখানে ইসলামী 
জীবনব্যবস্থার মৌলনীতি পেশ করে, হাদীস সেখানে এই মৌলনীতির বিস্তারিত বিশ্লেষণ 
ও তা বাস্তবায়নের কার্যকর পন্থা বলে দেয়। কুরআন ইসলামের প্রদীপ স্তম্ভ, হাদীস তার 
বিচ্ছুরিত আলো। ইসলামী জ্ঞান-বিজ্ঞানে কুরআন যেন হৃৎপিন্ড এবং হাদীস এই 
হৃৎপিন্ডের সাথে সংযুক্ত ধমনী। তা জ্ঞানের বিশাল ক্ষেত্রে প্রতিনিয়ত তাজা তপ্ত 
শোণিতধারা প্রবাহিত করে এর অংগ-প্রত্যংগকে অব্যাহতভাবে সতেজ ও সক্রিয় রাখে। 
হাদীস একদিকে যেমন আল-কুরআনের নির্ভুল ব্যাখ্যা দেয়, অন্যদিকে তা পেশ করে 
কুরআনের ধারক ও বাহক মহানবী সাল্লাল্পাহ আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনচরিত, 
-কর্মনীতি ও আদর্শ এবং তীর কথা ও কাজ, হিদায়াত ও উপদেশের বিস্তারিত বিবরণ। 
এজন্যই ইসলামী জীবনবিধানে কুরআনে হাকীমের পরপরই হাদীসের স্থান। 

আখিরী নবী ও রাসূল হযরত মুহাম্মাদ সাল্লাল্রাহ আলাইহি ওয়াসাল্লাম কুরআনের 
ধারক ও বাহক, কুরআন তাঁর উপরই নাযিল হয়। আল্লাহ্‌ তাআলা তীর কিতাবে 
মানবজাতিকে একটি আদর্শ অনুসরণের ও অনেক বিধিবিধান পালনের নির্দেশ দিয়েছেন, 
কিন্তু তা বাস্তবায়নের বিস্তারিত বিবরণ দান করেননি। তিনি এর ভার ন্যস্ত করেছেন 
রাসূলুল্লাহ্‌ (স)-এর উপর। তিনি নিজের কথা, কাজ ও আচার-আচরণের মাধ্যমে 
কুরআনের আদর্শ ও বিধান বাস্তবায়নের পন্থা ও নিয়ম-কানুন বলে দিয়েছেন। কুরআনকে 
কেন্দ্র করেই তিনি ইসলামের এক পূর্ণাঙ্গ জীবনাদর্শ ও জীবনবিধান পেশ করেছেন। অন্য 
কথায়, কুরআন মজীদের শিক্ষা ও নির্দেশসমূহ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকর 
করার জন্য মহানবী (সা) যে পন্থা অবলহ্বনন করেছেন তা-ই হচ্ছে হাদীস। হাদীসও যে 
ওহীর সূত্রে প্রাপ্ত এবং তা শরীআতের মৌল বিধান পেশ করে তার প্রমাণ কুরআন ও 
মহানবী (স৷)-এর বাণীর মধ্যেই বর্তমান রয়েছে। মহান আল্লাহ্‌ তীর প্রিয় নবী সম্পর্কে 
বলেনঃ 

ib 22 IAG cl oe Gh Ly 

বতিনি নেৰী) নিজের ইচ্ছামত কোন কথা বলেন না, যা বলেন তা সবই 

আনল্লাহন্ন ওহী -(সূরা নাজসম £৩, ৪)। 


www.pathagar.com 


১৮ আল-জামে আত-তিরমিধী 


ode Uisy Jil a Cle 5 
by Se Chit 

তিনি (নবী) যদি নিজে রচনা করে কোন কথা আমাদের নামে চালিয়ে. 

দিতেন তবে আমরা তার ডান হাত ধরে ফেবন্লতাম এবং তার ক্ষ্ঠনালী 

ছিন্ন কর্রে ফেব্লতাম -(সূরা আল হান্ধাহ £ঃ ৪৪-_ ৪৬)। 

রাসুলুল্লাহ্‌ (সা) বলেন £ “রূহল কুদুস (জিবরাঈল) আমার মানসপটে এ কথা ফুঁকে 
দিলেন ঃ নির্ধারিত পরিমাণ রিযিক পূর্ণ মাত্রায় গ্রহণ না করা পর্যন্ত এবং নিদিষ্ট আয়ু্কাল 
শেষ হওয়ার পূর্বে কোন প্রাণীই মরতে পারে না”__(বায়হাকী, শারহস সুন্নাহ)। "আমার 
নিকট জিবরাঈল (আ) এলেন এবং আমার সাঁহাবীগণকে উচ্চস্বরে তাকবীর ও তাহলীল 
বলতে আদেশ করার জন্য আমাকে নির্দেশ দিলেন”_নাইলুল আওতার, ৫ম খন্ড, পৃষ্ঠা 
৫৬)। "জেনে রাখ, আমাকে কুরআন দেয়া হয়েছে এবং তার সাথে দেয়া হয়েছে তার 
অনুরূপ আরও একটি জিনিস”__(আবু দাউদ, ইব্নে মাজা, দারিমী)। রাসূলুল্লাহ্‌ (সা)-এর 
আনুগত্য করার জন্য আল্লাহ্‌ পাক আমাদের নিন্নোক্ত ভাষায় নির্দেশ দিয়েছেন ঃ 


- BU ie SUS Cy id ll SU 
রাসূল তোমাদের যা দেন তা এ্রহণ কর এন বা কান্বণ ব্যয় ভা ওলকে 
বিরত থাক --(সূরা হাশর £ ৭)। 


হাদীসের পরিচয় 


শাব্দিক অর্থে ৬১4৯ মানে কথা, প্রাচীন ও পুরাতন-এর বিপরীত বিষয়। এ অর্থে 
যেসব কথা, কাজ ও বস্তু পূর্বে ছিলনা, এখন অস্তিত্ব লাভ করেছে-_-তা-ই হাদীস। 
ফকীহ্‌গণের পরিভাষায় মহানবী (সা) আল্লাহ্র মনোনীত রাসূল হিসাবে যাকিছু বলেছেন, 
যাকিছু করেছেন এবং যাকিছু বলার বা করার অনুমতি দিয়েছেন অথবা সমর্থন 
জানিয়েছেন তাকে হাদীস বলে। কিন্তু মুহাদ্দিসগণ তার সংগে রাসুলুল্লাহ (সা) সম্পর্কিত 
বর্ণনা ও তীঁর গুণাবলী সম্পর্কিত বিবরণকেও হাদীসের অন্তর্ভুক্ত করেন। হাদীসকে 
প্রাথমিক পর্যায়ে তিন শ্ৰেণীতে ভাগ করা যায় £ঃ কাওলী হাদীস, ফেলী হাদীস ও 
তাকরীরী হাদীস। 

প্রথমত, কোন বিষয়ে রাসুলুল্লাহ (সা) যা বলেছেন, অর্থাৎ যে হাদীসে তাঁর কোন কথা 
বিধৃত হয়েছে তাকে কাওলী (বাচনিক) হাদীস বলে। 


দ্বিতীয়ত মহানবী (সা)-এর কাজকর্ম, চরিত্র 'ও আচার-আচরণের ভেতর দিয়েই 
ইসলামের যাবতীয় বিধিবিধান ও রীতিনীতি পরিসফুট হয়েছে। অতএব যে হাদীসে তীর 
কোন কাজের বিবরণ উল্লেখিত হয়েছে তাকে ফেলী (কর্মমূলক) হাদীস বলে। 

তৃতীয়ত, সাহাবীগণের যেসব কথা ও কাজ মহানবী (সা)-এর অনুমোদন ও সমর্থন 
প্রাপ্ত হয়েছে সে ধরনের কোন কথা বা কাজের বিবরণ হতেও শরীআতের দৃষ্টিভংগী জানা 


www.pathagar.com 


আল-জামে আত-তিরমিযী ১১ 


যায়। অতএব যে হাদীসে এ ধরনের কোন ঘটনার বা কাজের উল্লেখ পাওয়া যায় তাকে 
তাকরীরী (সমর্থনমূলক) হাদীস বলে। 

হাদীসের অপর নাম সুন্নাহ। সুন্নাহ্‌ শব্দের অর্থ চলার পথ, কর্মের নীতি ও পদ্ধতি। যে 
পন্থা ও নীতি মহানবী (সা) অবলম্বন করতেন তা-ই সুন্নাতুন-নবী (সা)। অন্য কথায় 
রাসূলুল্লাহ্‌ (সা) কর্তৃক প্রচারিত উচ্চতম আদর্শই সুন্নাহ্‌! কুরআন মজীদে মহোত্তম ও 
সুন্দরতম আদর্শ বলতে এই সুন্নাহ্‌কেই বুঝানো হয়েছে। ফিক্‌হ-এর পরিভাষায় সুন্নাত 
বলতে ফরয ও ওয়াজিব ব্যতীত ইবাদতরূপে যা করা হয় তা বুঝায়, যেমন সুম্নাত 
নামায। হাদীসকে আরবী ভাষায় খবরও বলা হয়। তবে খবর শব্দটি যুগপৎ্ভাবে হাদীস ও 
ইতিহাস উভয়টিকেই বুঝায়। 

আছার শব্দটিও কখনও কখনও রাসূলুল্লাহ্‌ (সা)-এর হাদীস নির্দেশ করে। কিন্তু 
অনেকেই হাদীস ও আছার-এর মধ্যে পার্থক্য করেন। তাঁদের মতে সাহাবীদের থেকে 
শরীআত সম্পর্কে যাকিছু উদ্ধৃত হয়েছে তাকে আছার বলে। তবে এ ব্যাপারে সবাই 
একমত যে, শরীআত সম্পর্কে সাহাবীদের নিজস্বভাবে কোন বিধান দেওয়ার প্রশ্নই উঠে 
না। কাজেই এ ব্যাপারে তীদের উদ্ধৃতিসমূহ মূলতঃ রাসুলুল্লাহ (সা)-এর উদ্ধৃতি। কিন্তু 
কোন কারণে শুরুতে তাঁরা রাসুলুল্লাহ (সা)-এর নাম উল্লেখ করেননি। উসূলে হাদীসের 
পরিভাষায় এসব আছারকে বলা হয় ‘মাওকুফ’ হাদীস। 


ইল্‌মে হাদীসের কতিপয় পরিভাষা 

সাহাবী ঃ যে ব্যক্তি ঈমানের সংগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ.আলাইহি ওয়াসাল্লামের 
সাহচর্য লাভ করেছেন বা তাঁকে দেখেছেন ও তাঁর একটি হাদীস বর্ণনা করেছেন, অথবা 
জীবনে একবার তীকে দেখেছেন এবং ঈমানের সংগে মৃত্যুবরণ করেছেন তাঁকে রাসূলুল্লাহ 
(সা)-এর সাহাবী বলে। 

তাবিঈ ঃ যিনি রাসূলুল্লাহ (সা)-এর কোন সাহাবীর নিকট হাদীস শিক্ষা করেছেন 
অথবা অন্ততপক্ষে তাঁকে দেখেছেন এবং মুসলমান হিসাবে মৃত্যুবরণ করেছেন তাঁকে 
তাবিঈ বলে। 

মুহাদ্দিস £ যে ব্যক্তি হাদীস চর্চা করেন এবং বহুসংখ্যক হাদীসের সনদ, ও মতন 
সম্পর্কে বিশেষ জ্ঞান রাখেন তীকে মুহাদ্দিস বলে। 

শায়খাইনঃ সাহাবীদের মধ্যে আবু বাক্র ও উমার (রা)-কে একত্রে শায়খাইন বলা 
হয়' কিন্তু হাদীস শাস্ত্রে ইমাম বুখারী ও ইমাম মুসলিম (রহ)-কে এবং ফিক্‌হ-এর 
পরিভাষায় ইমাম আবু হানীফা ও আবু ইউসুফ (রহ)-কে একত্রে শায়খাইন বলা হয়। 

রিজাল ঃ হাদীসের রাবী সমষ্টিকে রিজাল বলে। যে শাস্ত্রে রাবীগণের জীবনী বর্ণনা 
করা হয়েছে তাকে আসমাউর-রিজাল বলে। 

রিওয়ায়াত ঃ হাদীস বর্ণনা করাকে রিওয়ায়াত বলে। কখনও কখনও মূল হাদীসকেও 
রিওয়ায়াত বলা হয়। যেমন এই কথার সমর্থনে একটি রিওয়ায়াত (হাদীস) আছে। 


www.pathagar.com 


২০ আল-জামে আত-তিরমিযী 

সনদ ঃ হাদীসের মূল কথাটুকু যে সূত্র পরম্পরায় গ্রহ সংকলনকারী পর্যন্ত পৌছেছে 
তাকে সনদ বলে। এতে হাদীস বর্ণনাকারীদের নাম একের পর এক সন্জিত থাকে। 

মতন ঃ হাদীসের মুলকথা ও তার শব্দসমষ্টিকে মতন বলে। 

মারফ্‌ ঃ যে হাদীসের সনদ (বর্ণনা পরম্পরা) রাসুলুল্লাহ (সা) পর্যন্ত পৌছেছে, অর্থাৎ 
যে সনদের ধারাবাহিকতা রাসৃলুন্লাহ (সা) থেকে হাদীসগ্রন্থ সংকলনকারী পর্যন্ত সুরক্ষিত 
আছে এবং মাঝখান থেকে কোন রাবীর নাম বাদ পড়েনি তাকে মারফ্‌ হাদীস বলে। 

মাওকৃফ ঃ যে হাদীসের বর্ণনাসূত্র উর্ধদিকে সাহাবী পর্যন্ত পৌছেছে, অর্থাৎ যে 
সনদসূত্রে কোন সাহাবীর কথা বা কাজ বা অনুমোদন বর্ণিত হয়েছে তাকে মাওকৃফ 
হাদীস বলে। এর অপর নাম আছার। 

মাকতৃ ঃ যে হাদীসের সনদ কোন তাবিঈ পর্যন্ত পৌছেছে_ তাকে মাকতৃ হাদীস বলে। 

মুযুতারাব ঃ যে হাদীসের রাবী হাদীসের মতন বা সনদকে বিভিন্ন প্রকারে গোলমাল 
করে বর্ণনা করেছেন সে হাদীসকে হাদীসে মুযুতারাব বলে। যে পর্যন্ত না এর কোনরূপ 
সমধ্বয় সাধন সম্ভবপর হয়, সে পর্যন্ত এই সম্পর্কে তাওয়াকুফ (অপেক্ষা) করতে হবে 
অর্থাৎ এই ধরনের রিওয়ায়াত প্রমাণ হিসাবে ব্যবহার করা যাবে না। 

মুদ্রায ঃ যে হাদীসের মধ্যে রাবী নিজের অথবা অপরের উক্তিকে প্রক্ষেপ করেছেন সে 
হাদীসকে মুদ্রায (প্রক্ষিপ্ত) বলে। যদি এটি দ্বারা কোন শব্দ বা বাক্যের অর্থ প্রকাশ হয় 
এবং একে মুদ্রায় বলে সহজে বুঝা যায়, তবে তা দৃষণীয় নয়। 

মুত্তাসিল £ যে হাদীসের সনদের ধারাবাহিকতা উপর থেকে নীচ পর্যন্ত পূর্ণরূপে রক্ষিত 
আছে, কোন স্তরেই কোন রাবীর নাম বাদ পড়েনি তাকে মুত্তাসিল হাদীস বলে। 

মুনকাতি ঃ যে হাদীসের সনদের ধারাবাহিকতা রক্ষিত হয়নি, মাঝখানের কোন এক 
স্তরে কোন রাবীর নাম বাদ পড়েছে তাকে মুনকাতি হাদীস বলে। আর এই বাদ পড়াকে , 
বলে ‘ইনকিতা’। 

মুরসাল ঃ যে হাদীসের সনদের ইনকিতা শেষের দিকে হয়েছে, অর্থাৎ সাহাবীর নাম 
বাদ পড়েছে এবং তাবিঈ সরাসরি রাসূলুল্লাহ (সা)-এর উল্লেখ করে হাদীস বর্ণনা 
করেছেন তাকে মুরসাল হাদীস বলে। 

মুআল্লাক £ সনদের ইনকিতা প্রথম দিকে হলে, অর্থাৎ সাহাবীর পর এক বা 
একাধিক রাবীর নাম বাদ পড়লে তাকে মুআল্লাক হাদীস বলে। 

মারলফ ও মুনকার ঃ কোন দুর্বল রাবীর বর্ণিত হাদীস অপর কোন দুর্বল রাবীর বর্ণিত 
হাদীসের বিরোধী হলে অপেক্ষাকৃত কম দুর্বল রাবীর হাদীসকে মারুফ বলে এবং অপর 
রাবীর হাদীসটিকে মুনকার বলে। মুনকার হাদীস গ্রহণযোগ্য নয়। 

সহীহ ঃ যে মুত্তাসিল হাদীসের সনদে উল্লেখিত প্রত্যেক রাবীই পূর্ণ আদালত ও যাবৃত 
গুণ সম্পন্ন এবং হাদীসটি যাবতীয় দোষ-ত্রুটিমুক্ত তাকে সহীহ হাদীস বলে। 


www.pathagar.com 


আল-জামে আত-তিরমিযী ২১ 


হাসান ঃ যে হাদীসের কোন রাবীর যাবত্‌ গুণে পরিপূর্ণতার অভাব রয়েছে তাকে 
হাসান হাদীস বলে। ফিক্হবিদগণ সাধারণত সহীহ ও হাসান হাদীসের ভিত্তিতে আইন 
প্রণয়ন করেন। 

' যঈফ ঃ যে হাদীসের রাবী হাসান হাদীসের রাবীর গুণসম্পন্ন নন তাকে যঈফ হাদীস 
বলে। রাবীর দুর্বলতার কারণেই হাদীসটিকে দুর্বল বলা হয়, অন্যথায় মহানবী (সা)-এর 
কোন কথাই যঈফ নয়। 

মাওয়ু £ যে হাদীসের রাবী জীবনে কখনও ইচ্ছাকৃতভাবে রাসূলুল্লাহ (সা)-এর নামে 
মিথ্যা কথা রচনা করেছে বলে প্রমাণিত হয়েছে তার বর্ণিত হাদীসটিকে মাওযূ হাদীস 
বলে। এরপ ব্যক্তির বর্ণিত হাদীস গ্রহণযোগ্য নয়। 

মাতরূক £ যে হাদীসের রাবী হাদীসের ক্ষেত্রে নয়, বরং সাধারণ কাজেকর্মে মিথ্যার 
আশ্রয় গ্রহণ করে বলে খ্যাত তার বর্ণিত হাদীসকে মাতরূক হাদীস বলে। এরূপ ব্যক্তির 
বর্ণিত হাদীসও পরিত্যাজ্য। 

মুবহাম ঃ যে হাদীসের রাবীর উত্তমরূপে পরিচয় পাওয়া যায়নি, যার ভিত্তিতে তার 
দোষগুণ বিচার করা যেতে পারে এরূপ রাবীর বর্ণিত হাদীসকে মুবহাম হাদীস বলে। এই 
ব্যক্তি সাহাবী না হলে তার হাদীসও গ্রহণযোগ্য নয়। 
‘মুতাওয়াতির £ যে সহীহ হাদীস প্রত্যেক যুগে এত অধিক সংখ্যক লোক রিওয়ায়াত 
করেছেন যাদের পক্ষে মিথ্যার জন্য দলবদ্ধ হওয়া সাধারণত অসম্ভব তাকে মুতাওয়াতির 
হাদীস বলে। এই ধরনের হাদীস দ্বারা নিশ্চিত জ্ঞান লাভ হয়। 

খবরে ওয়াহেদ ঃ প্রত্যেক স্তরে এক, দুই অথবা তিনজন রাবী কর্তৃক বর্ণিত 
হাদীসকে খবরে ওয়াহেদ বা আখবারন্প আহাদ বলে। এই হাদীস তিন প্রকার ঃ 

মাশহুর £ যে সহীহ হাদীস প্রত্যেক স্তরে অন্ততপক্ষে তিনজন রাবী বর্ণনা করেছেন 
তাকে মাশহূর হাদীস বলে। 

আযীয ঃ যে সহীহ হাদীস প্রত্যেক স্তরে দুইজন মাত্র রাবী বর্ণনা করেছেন তাকে 
আযীয হাদীস বলে। 

গরীব ঃ যে সহীহ হাদীস কোন যুগে একজন মাত্র রাবী বর্ণনা করেছেন তাকে গরীব 
হাদীস বলে। 

হাদীসে কুদসী £ঃ এ ধরনের হাদীসের মূলকথা সরাসরি আল্লাহ্র নিকট থেকে প্রাপ্ত 
এবং আল্লাহ্র সাথে সম্পর্কিত। যেমন আল্লাহ তীর নবী (সা)-কে ইলহাম, কিংবা 
স্বপুযোগে অথবা জিবরীল (আ)-এর মাধ্যমে তা জানিয়ে দিয়েছেন, মহানবী (সা) তা নিজ 
ভাষায় বৰ্ণনা করেছেন। হাদীসে কুদসীকে হাদীসে ইলাহী বা হাদীসে রব্বানীও বলা হয়। 

মুত্তাফাক আলায়হ্‌ ঃ যে হাদীস একই সাহাবী থেকে ইমাম বুখারী ও ইমাম মুসলিম 
(রহ) উভয়ে গ্রহণ করেছেন তাকে মুত্তাফাক আলায়হ্‌ হাদীস বলে। 


www.pathagar.com 


২২. আল-জামে আত-তিরমিযী 


" আদালাত ঃ যে সুদৃঢ় শক্তি মানুষকে তাকওয়া ও শিষ্টাচার অবলম্বনে এবং মিথ্যা 
আচরণ থেকে বিরত থাকতে উদ্বুদ্ধ করে তাকে আদালাত বলে। এখানে তাকওয়া বলতে 
অশোভনীয় ও অভদ্রোচিত কাজ ও আচরণ থেকে বিরত থাকা, যেমন হাট-বাজ্জারে বা 
প্রকাশ্যে পানাহার করা বা রাস্তা-ঘাটে পেশাব-পায়খানা করা ইত্যাদি থেকে বিরত 
থাকাও বুঝায়। এসব গুণে গুণাৰ্বিত ব্যক্তিকে আদিল বলে। 

যাব্ত ঃ£ যে স্থৃতিশক্তি দ্বারা মানুষ শ্রুত বা লিখিত বিষয়কে বিস্বৃতি বা বিনাশ থেকে 
রক্ষা করতে সক্ষম হয় এবং যখন ইচ্ছা তা সঠিকভাবে স্বরণ করতে পারে তাকে যাবৃত 
(স্বৃতিশক্তি) বলে। 

সিকাহ ঃ যে রাবীর মধ্যে আদালাত ও যাবৃত উভয় গুণ পূর্ণভাবে বিদ্যমান তাকে 
সিকাহ্‌, সাবিত বা সাবাত বলে। 


আল-জামে £ঃ যে হাদীস গ্রন্থে আকীদা-বিশ্বাস, আহ্‌কাম (শরীআতের আদেশ- 

নিষেধ), আখলাক ও শিষ্টাচার, দয়া, সহানুভূতি, পানাহারের শিষ্টাচার, সফর ও কোন 
স্থানে অবস্থান, কুরআনের তাফসীর, ইতিহাস, যুদ্ধ ও সন্ধি, শত্রুদের মোকাবিলায় 
মুজাহিদ বাহিনী প্রেরণ, বিশৃংখলা-বিপর্যয়, রিকাক, প্রশংসা ও মর্যাদার বর্ণনা ইত্যাদি 
ত বর ক 07 ত অধা ন দাংযেহিত হয় তংক রা তাচ ব্যাজ 
বুখারী ও জামে তিরমিযী তার অন্তর্ভুক্ত। 

আস্‌_সুনান £ঃ PEON ETE TC TET 
ব্যবহারিক জীবনের জন্য প্রয়োজনীয় নিয়ম-নীতি ও আদেশ-নিষেধমূলক হাদীস একত্র 
করা হয় এবং ফিকহ গ্রন্থের ন্যায় বিভিন্ন অধ্যায় ও অনুচ্ছেদে সজ্জিত হয় তাকে সুনান 
বলে। যেমন সুনানে আবু দাউদ, সুনানে নাসাঈ, সুনানে ইব্নে মাজা, ইত্যাদি। তিরমিযী 
শরীফও এই হিসাবে সুনান গ্রন্থের অন্তর্ভুক্ত। 

সিহাহ সিত্তা £ঃ বুখারী, মুসলিম, তিরমিযী, আবু দাউদ, নাসাঈ ও ইবনে মাজা- এই. 
ছয়টি গ্রন্থকে একত্রে সিহাহ সিত্তা বলা হয়। কতিপয় বিশিষ্ট আলিম ইবনে মাজার 
পরিবর্তে ইমাম মালিক (রহ)-এর মুওয়াত্তাকে, আবার কতেকে সুনানুদ-দারিমীকে 
সিহাহ সিত্তার অন্তর্ভুক্ত করেছেন। 

সহীহাইন £ঃ সহীহ বুখারী ও সহীহ মুসলিমকে একত্রে সহীহাইন বলে। 

সুনানে আরবাআ ঃ সিহাহ সিত্তার অপর চারটি গ্রন্থ_আবুদ দাউদ, তিরমিযী, 
নাসাঈ ও ইবনে মাজাকে একত্রে সুনানে আরবাআ বলে। 


হাদীসের চর্চা ও তার প্রচার 


সাহাবায়ে কিরাম (রা) মহানবী (সা)-এর প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনতেন এবং 
প্রতিটি আচরণ সুক্ষ্ম দৃষ্টিতে লক্ষ্য করতেন। রাসূলুল্লাহ (সা) সাহাবীগণকে ইসলামের 


www.pathagar.com 


আল-জামে আত-তিরমিযী ২৩ 


আদর্শ ও তার যাবতীয় নির্দেশ যেমন মেনে চলার হুকুম দিয়েছেন, তেমনি তা স্বরণ 
রাখতে এবং অনাগত মানব সভ্যতার কাছে পৌছে দেওয়ারও নির্দেশ দিয়েছেন। হাদীস 
চর্চাকারীর জন্য তিনি নিম্নোক্ত ভাষায় দোআ করেছেনঃ 

“আল্লাহ্‌ সেই ব্যক্তিকে সজীব ও আলোকোজ্জ্বল করে রাখুন যে আমার কথা শুনে 
'স্থৃতিতে ধরে রাখল, তার পূর্ণ হেফাজত করল এবং এমন লোকের কাছে পৌছে দিল, যে 
তা শুনতে পায়নি*_তিরমিযী, ২য় খন্ড, পৃ. ৯০)। 

মহানবী (সা) আবদুল কায়েস গোত্রের প্রতিনিধি দলকে প্রয়োজনীয় উপদেশ দান করে 
বলেন ঃ "এই কথাগুলো তোমরা পুরোপুরি স্বরণ রাখবে এবং যারা তোমাদের পেছনে 
রয়েছে তাদের কাছে পৌছে দেবে"__(বুখারী)। তিনি সাহাবীগণকে সৰ্বোধন করে বলেছেন 

"আজ তোমরা (আমার নিকট দীনের কথা) শুনছ, তোমাদের নিকট থেকেও (তা) শুনা 

হবে”_মুসতাদরাক হাকেম, ১ম খন্ড, পৃ. ৯৫)। তিনি আরও বলেন, "আমার পরে 
লোকেরা তোমাদের নিকট হাদীস শুনতে চাইবে। তারা এই উদ্দেশ্যে তোমাদের নিকট 
এলে তাদের প্রতি সদয় হয়ো এবং তাদের নিকট হাদীস বর্ণনা করো”__(মুসনাদে 
আহ্মাদ)। তিনি অন্যত্ৰ বলেছেন £ "আমার নিকট থেকে একটি বাক্য হলেও তা অন্যের 
কাছে পৌছে দাও”_(বুখারী)। 

৮ম হিজরীতে মক্কা বিজয়ের পরের দিন এবং ১০ম হিজরীতে বিদায় হচ্জের ভাষণে 
মহানবী (সা) বলেন ঃ "উপস্থিত লোকেরা যেন অনুপস্থিতদের নিকট আমার এ কথাগুলো 
পৌছে দেয়”_বুখারী)। 

রাসূলুল্লাহ্‌ (সা)-এর উল্লিখিত বাণীর গুরুত্ব ও প্রয়োজনীয়তা উপলব্ধি করে তীর 
সাহাবীগণ হাদীস সংরক্ষণে উদ্যোগী হন। প্রধানত তিনটি সূত্রের মাধ্যমে মহানবী (সা)- 
এর হাদীস সংরক্ষিত হয় £ (১) উম্মাতের নিয়মিত আমল, (২) রাসূলুল্লাহ্‌ (সা)-এর 
লিখিত ফরমান, সাহাবীদের নিকট লিখিত আকারে সংরক্ষিত হাদীস ও পুস্তিকা এবং 
(৩) হাদীস মুখস্থ করে স্থৃতির ভান্ডারে সঞ্চিত রাখা, অতঃপর বর্ণনা ও অধ্যাপনার 
মাধ্যমে লোক পরম্পরায় তার প্রচার। 

তদানীন্তন আরবদের স্বরণশক্তি অসাধারণভাবে প্রখর ছিল। কোন কিছু স্দ্দ্৩ ধরে 
রাখার জন্য একবার শ্রবণই তাদের জন্য যথেষ্ট ছিল। স্বরণশক্তির সাহায্যে আরববাসীরা 
হাজার বছর ধরে তাদের জাতীয় এতিহ্য সংরক্ষণ করে আসছিল। হাদীস সংরক্ষণের 
ক্ষেত্রে প্রাথমিক উপায় হিসাবে এই মাধ্যমটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। মহানবী (সা) যখনই 
কোন কথা বলতেন, উপস্থিত সাহাবীগণ পূর্ণ আগ্রহ ও আন্তরিকতা সহকারে তা শুনতেন, 
অতঃপর মুখস্থ করে নিতেন। তদানীন্তন মুসলিম সমাজে প্রায় এক লক্ষ লোক রাসূলুল্লাহ্‌ 
(সা)-এর বাণী ও কাজের বিবরণ সংরক্ষণ করেছেন এবং স্থৃতিপটে ধরে রেখেছেন। 
আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) বলেন, "আমরা রাসূলুল্লাহ্‌ (সা)-এর হাদীস মুখস্থ করতাম। 
এভাবেই তীঁর নিকট থেকে হাদীস মুখস্থ করা হত”__(সহীহ মুসলিম, ভূমিকা, পৃ. 


‘ ১০)। 


www.pathagar.com 


২৪ আল-জামে আত-তিরমিযী 


উম্মাতের নিরবচ্ছিন্ন আমল, পারস্পরিক পর্যালোচনা, শিক্ষাদান ও অধ্যাপনার 
মাধ্যমেও হাদীস সংরক্ষিত হয়। রাসূলুল্লাহ্‌ (সা) যে নির্দেশই দিতেন-_সাহাবীগণসাথে 
সাথে তা কার্যে পরিণত করতেন। তাঁরা মসজিদ অথবা কোন নির্দিষ্ট স্থানে একত্র হতেন 
এবং হাদীস আলোচনা করতেন। আনাস ইবনে মালিক (রা) বলেন, "আমরা মহানবী 
(সা)-এর নিকট হাদীস শুনতাম। তিনি মজলিস থেকে উঠে চলে গেলে আমরা শ্রুত 
হাদীসগুলো পরস্পর পুনরাবৃত্তি ও পর্যালোচনা করতাম। আমাদের এক একজন করে সব 
কয়টি হাদীস মুখস্থ শুনিয়ে দিত। এ ধরনের প্রায় বৈঠকেই অন্তত যাট-সত্তরজন লোক 
উপস্থিত থাকত। বৈঠক থেকে আমরা যখন উঠে যেতাম তখন আমাদের প্রত্যেকেরই 
সবকিছু মুখস্থ হয়ে যেত"__(আল-মাজমাউয-যাওয়াইদ,১খ,পৃ. ১৬১)। 
, মসজিদে নববীকে কেন্দ্র করে স্বয়ং মহানবী (সা)-এর জীবদ্দশায় যে শিক্ষায়তন গড়ে 
উঠেছিল সেখানে একদল বিশিষ্ট সাহাবী (আহ্‌লুস সুফ্‌ফা) সার্বক্ষণিকভাবে কুরআন- 
হাদীস শিক্ষায় রত থাকতেন। 


লেখনীর মাধ্যমে হাদীস সংরক্ষণ ও গএ্রন্থায়ন 


হাদীস সংরক্ষণের জন্য যথাসময়ে যথেষ্ট পরিমাণে লেখনী-শক্তিরও সাহায্য নেয়া হয়। 
প্রাথমিক পর্যায়ে কুরআন মজীদ ব্যতীত সাধারণতঃ অন্য কিছু লিখে রাখা হত না। 
পরবর্তীকালে হাদীসের বিরাট সম্পদ লিপিবদ্ধ হতে থাকে। হাদীস মহানবী (সা)-এর 
জীবদ্দশায় লিপিবদ্ধ হয়নি, বরং তাঁর ইন্তিকালের শতাব্দীকাল পর লিপিবদ্ধ হয়েছে বলে 
যে ভুল ধারণা প্রচলিত আছে তার আদৌ কোন ভিত্তি নাই। (হাদীসের সংরক্ষণ ও 
নির্ভরযোগ্যতার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ ও তার জবাব সম্পর্কে বিস্তারিত জানার জন্য 
পাঠ করুন মাওলানা মওদূদী রচিত গ্রন্থ “সুন্নাতে রাসূলের আইনগত মর্যাদা’)। 

অবশ্য একথা ঠিক যে, কুরআনের সংগে হাদীস মিশ্রিত হয়ে মারাত্মক পরিস্থিতির 
উদ্ভব হতে পারে, কেবল এই আশংকায় ইসলামী দাওয়াতের প্রাথমিক পর্যায়ে রাসুলুল্লাহ 
(সা) বলেছিলেন ঃ "আমার কোন কথাই লিখ না। কুরআন ব্যতীত আমার থেকে কেউ , 
অন্য কিছু লিখে থাকলে তা যেন মুছে ফেলে”_মুসলিম)। কিন্তু যেখানে এরূপ বিভ্রান্তির 
আশংকা ছিল না মহানবী (সা) সে সকল ক্ষেত্রে হাদীস লিপিবদ্ধ করে রাখতে 
বিশেষভাবে উৎসাহিত করেন। আবদুল্লাহ ইবনে আমর (রা) রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট 
উপস্থিত হয়ে বলেন, "হে আল্লাহ্র রাসূল! আমি হাদীস বর্ণনা করতে চাই। তাই 
স্বরণশক্তির ব্যবহারের সাথে সাথে লেখনীরও সাহায্য গ্রহণ করতে ইচ্ছুক, যদি আপনি 
অনুমতি দেন।” তিনি. বলেন, “আমার হাদীস কণ্ঠস্থ করার সাথে সাথে লিখেও রাখতে 
পার"__(দারিমী)। আবদুল্লাহ্‌ ইব্‌নে আমর (রা) আরও বলেন, "আমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর 
নিকট যাকিছু শুনতাম তা মনে রাখার জন্য লিখে নিতাম। কতিপয় সাহাবী আমাকে তা 
লিখে রাখতে নিষেধ করলেন এবং বললেন, “রাসূলুল্লাহ্‌ (সা) একজন মানুষ, কখনও 


www.pathagar.com 


আল-জামে আত-তিরগ্নিযী ২৫ 


স্বাভাবিক অবস্থায় আবার কখনও রাগান্বিত অবস্থায় কথা বলেন।” একথা বলার পর আমি 
হাদীস লেখা ত্যাগ করলাম এবং তা রাসূলুল্লাহ্‌ (সা)-কে জানালাম। তিনি নিজ হাতের 

ংগুলের সাহায্যে স্বীয় মুখের দিকে ইংগিত করে বলেন £ “তুমি লিখে রাখ। সেই 
সত্তার কসম, যার হাতে আমার প্রাণ। এই মুখ দিয়ে সত্য ছাড়! অন্য কিছু বের হয় না”_ 
(আবু দাউদ, মুসনাদে আহ্‌মাদ, দারিমী, হাকেম, বায়হাকী)। 

আবু হুরায়রা (রা) বলেন £ঃ এক আনসারী সাহাবী রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে আরজ 
করলেন, হে আল্লাহ্র রাসূল! আপনি যাকিছু বলেন তা আমার কাছে খুবই ভালো লাগে, 
কিন্তু মনে রাখতে পারিনা। মহানবী (সা) বলেন £ “তুমি ডান হাতের সাহায্য নাও।” 
অতপর তিনি হাতের ইশারায় লিখে রাখার প্রতি ইংগিত করলেন-(তিরমিযী)। 

আবু হুরায়রা (রা) আরো বলেন ঃ মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ (সা) ভাষণ দিলেন। 
আবু শাহ্‌ ইয়ামানী (রা) আরজ করলেন ঃ হে আল্লাহর রাসূল! এ ভাষণ আমাকে লিখে 
দিন। নবী (সা) ভাষণটি তাঁকে লিখে দেয়ার নির্দেশ দেন__বুখারী, তিরমিযী, মুসনাদে 
আহ্‌্মাদ)। হাসান ইব্ন মুনাব্বিহ (রহ) বলেন £ আবু হরায়রা (রা) আমাকে বিপুল সংখ্যক 
কিতাব (পাজুলিপি) দেখালেন। তাতে রাসূলুল্লাহ্‌ (সা)-এর হাদীস লিপিবদ্ধ ছিল_ 
(ফাতহল বারী)। আবু হুরায়রা (রা)-এর সংকলনের একটি কপি (ইমাম ইব্ন তাইমিয়ার 
হস্তলিখিত) দামিশ্‌ক এবং বার্লিনের লাইবৱ্েরীতে সংরক্ষিত আছে। আনাস ইব্ন মালিক 
(রা) তীর (স্বহস্তে লিখিত) সংকলন বের করে ছাত্রদের দেখিয়ে বলেন £ আমি এসব 
হাদীস মহানবী (সা)-এর নিকট শুনে তা লিখে নিয়েছি। অতঃপর তাঁকে তা পড়ে 
শুনিয়েছি (মুসতাদরাক হাকেম, ৩খ, পৃ. ৫৭৩)। রাফে ইব্‌ন খাদীজ (র!)-কে স্বয়ং 
রাসূলুল্লাহ্‌ (সা) হাদীস লিখে রাখার অনুমতি দেন। তিনি প্রচুর হাদীস লিখে রাখেন 
(মুসনাদে আহৃ্মাদ)। 

আলী ইবনে আবু তালিব (রা)-ও হাদীস লিখে রাখতেন (বুখারী, ফাতহুল বারী)। 
আবদুল্লাহ্‌ ইবনে মাসউদ (রা)-এর পুত্র আবদুর রহমান (রহ) একটি পাজুলিপি নিয়ে 
এসে শপথ করে বলেন £ এটা ইবনে মাসউদ (রা)-এর স্বহস্তে লিখিত_(জামি বায়ানিল 
ইল্ম, ১খ, পৃ. ১৭)। 


স্বয়ং মহানবী (সা) হিজরত করে মদীনায় পৌছে বিভিন্ন জাতির সমন্বয়ে যে চুক্তিপত্র 
সম্পাদন করেন (যা মদীনার সনদ নামে প্রসিদ্ধ), হদায়বিয়ার প্রান্তরে মক্কার মুশরিকদের 
সাথে যে সন্ধি করেন, বিভিন্ন সময়ে যে ফরমান জারী করেন, বিভিন্ন গোত্রপ্রধান ও 
রাজন্যবর্গকে ইসলামের যে দাওয়াতনামা প্রেরণ করেন এবং বিভিন্ন ব্যক্তি ও গোত্রকে 
যেসব জমি, খনি ও কৃপ দান করেন তা সবই লিপিবদ্ধ আকারে ছিল এবং তা সবই 
হাদীসরূপে গণ্য। 

এসব ঘটনা থেকে পরিফারভাবে প্রমাণিত হয় যে, নবী (সা)-এর. সময় থেকেই 
হাদীস লেখার কাজ শুরু হয়। তাঁর দরবারে বহু সংখ্যক লেখক সাহাবী সবসময় উপস্থিত 


www.pathagar.com 


২৬ আল-জামে আত-তিরমিযী 


থাকতেন এবং তীর মুখে যে কথাই শুনতেন তা লিখে নিতেন। রাসূলুল্লাহ্‌ (সা)-এর 
জীবদ্দশায়ই অনেক সাহাবীর নিকট স্বহস্তে লিখিত সংকলন বর্তমান ছিল। 

সাহাবীগণ যেভাবে রাসুলুল্লাহ্‌ (সা)-এর নিকট থেকে হাদীসের জ্ঞান লাভ করেন, 
তেমনিভাবে হাজার হাজার তাবিঈ সাহাবীগণের কাছে হাদীসের শিক্ষা লাভ করেন। 
তাবিঈগণ সাহাবীগণের দীর্ঘ সাহচর্য লাত করেন। একজন তাবিঈ বহু সংখ্যক সাহাবীর 
সংগে সাক্ষাত করে মহানবী (সা)-এর জীবনের ঘটনাবলী, তাঁর বাণী, কাজ ও 
ত 108 কক এবং তা তাঁদের পরবর্তীগণ অর্থাৎ তাব্‌’ই তাবিঈনের নিকট 

ছ্‌ দেন। 

হিজরী দ্বিতীয় শতকের শুরু থেকে কনিষ্ঠ তাবিঈ ও তাব্‌’ই তাবিঈনের এক বিরাট 
দল সাহাবা ও প্রবীণ তাবিঈদের বর্ণিত ও লিখিত হাদীসগুলো ব্যাপকভাবে একত্র করতে 
থাকেন। তীঁরা গোটা মুসলিম জাহানে ছড়িয়ে পড়ে সমগ্র উম্মাতের মধ্যে হাদীসের জ্ঞান 
পরিব্যাপ্ত করে দেন। এ সময় ইসলামী বিশ্বের খলীফা উমার ইব্‌নে আবদুল আযীয (রহ) 
দেশের বিভিন্ন এলাকার প্রশাসকদের নিকট হাদীস সংগ্রহ করার জন্য রাজকীয় ফরমান 
প্রেরণ করেন। ফলে সরকারী উদ্যোগে সংগৃহীত হাদীসের বিভিন্ন সংকলন রাজধানী 
দামিশ্‌কে পৌছতে থাকে। খলীফা সেগুলোর একাধিক পাজুলিপি তৈরী করে দেশের সর্বত্র 
পাঠিয়ে দেন। 

হিজরী দ্বিতীয় শতকের শেষার্ধ থেকে চতুর্থ শতকের শেষ পর্যন্ত হাদীসের চর্চা আরও 
ব্যাপকতর হয়। এ সময়কালেই হাদীসের প্রসিদ্ধ ইমাম বুখারী, মুসলিম, আবু ঈসা 
তিরমিযী, আবু দাউদ সিজিস্তানী, নাসাঈ ও ইবনে মাজা (রহ)-এর আবির্ভাব হয় এবং 
তীঁদের অক্লান্ত পরিশ্রম ও দীর্ঘ অধ্যবসায়ের ফলে সর্বাধিক নির্ভরযোগ্য ছয়খানি হাদীসগ্রন্থ 
(সিহাহ সিত্তা) সংকলিত হয়। এ যুগে ইমাম শাফিঈ (রহ) তার কিতাবুল উম্ম ও ইমাম 
আহ্‌্মাদ (রহ) তাঁর আল-মুসনাদ গ্রন্থ সংকলন করেন। 

এই পর্যন্ত সংকলিত হাদীসের মৌলিক গ্রন্থগুলোকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের 
সংকলন ও হাদীসের ভাষ্য এবং এই শাস্ত্রের শাখা-প্রশাখার উপর ব্যাপক গবেষণা ও 
বিভিন্ন গ্রন্থ রচিত হয়। বর্তমান কাল পর্যন্ত এই কাজ অব্যাহত রয়েছে। 


ইমাম তিরমিষী (রহ) 


সিহাহ সিত্তা বা সর্বাধিক বিশুদ্ধ ছয়খানি হাদীস গ্রন্থের অন্যতম আল-জামে আত্‌ 
তিরমিযী বা সুনানুত তিরমিযীর সংকলক ইমাম আবু ঈসা মুহাম্মাদ ইবনে ঈসা (রহ) 
২০৯ হিজরী মোতাবেক ৮২৪ খৃস্টাব্দে বালখ (খোরাসান)-এর প্রসিদ্ধ নদী জায়হুনের 
বেলাভূমিতে অবস্থিত তিরমিয শহরের উপকনে বৃগ নামক গ্রামে জন্মগ্রহণ করেন। তীর 
পূর্বপুরুষ মারভের অধিবাসী ছিলেন এবং পরবর্তীকালে তিরমিয-এ এসে বসতি স্থাপন 
করেন। তাঁর জীবনচরিত সম্পর্কে বিস্তারিত জানা যায় না। তিনি নিজ এলাকায় প্রাথমিক 


www.pathagar.com 


আল-জামে আত-তিরমিযী ২৭ 


শিক্ষা সমাপন করেন। অতঃপর হিজায, মিসর, সিরিয়া, কুফা, বসরা, খোরাসান ও 
বাগদাদের শিক্ষাকেন্্সমূহে সমকালীন খ্যাতনামা আলেমগণের নিকট উচ্চশিক্ষা, 
বিশেষতঃ হাদীসের ব্যাপক জ্ঞান অর্জন করেন। তাঁর ওস্তাদগণের মধ্যে ছিলেন ইমাম 
বুখারী, ইমাম মুসলিম, আবু দাউদ সিজিস্তানী, আহ্‌মাদ ইবনে মানী, মুহাম্মাদ ইবনুল 
মুসান্না (রহ) এবং আরও অনেকে। 

ইমাম তিরমিযী ছিলেন অসাধারণ স্থৃতিশক্তির অধিকারী। তিনি তাঁর এই গ্রন্থখানি 
সংকলনের পর তা হিজায, ইরাক ও খোরাসানের বিশেষজ্ঞ আলেমগণের নিকট পেশ 
.করেন। তাঁরা গ্রন্থখানি খুবই পছন্দ করলেন এবং সন্তোষ প্রকাশ করলেন। এই গ্রন্থখানির 
বিশেষ বৈশিষ্ট্য হল__এতে হাদীসের পুনরুক্তি খুবই কম। এতে ফকীহগণের 
অভিমতসমূহের অনুকূলে ব্যবহৃত হাদীসসমূহই সংকলন করা হয়েছে। ইমাম তিরমিযী 
নিজেই হাদীসের ব্যাখ্যা-বিশ্লেষণ করেছেন। তিনি প্রতিটি হাদীসের বিশুদ্ধতার মান নির্ণয় 
করেছেন এবং একই বিষয়ে যেসব সাহাবী থেকে হাদীস বর্ণিত আছে তাদের নামও 
উল্লেখ করেছেন প্রতিটি অনুচ্ছেদে। গ্রন্থখানি সম্পর্কে স্বয়ং ইমাম তিরমিযী (রহ) বলেন £ 


KE Li ade LEG LaGil CES Via she LE ip 
“যার নিকট এহ আল জামেএস্থখানি আছে তার সাথে যেন একজন নবী 
কথা বলছেন।" f 
এই গ্রন্থখানির উপর বিশালাকারে বেশ কয়েকখানি তাষ্যগ্রন্থও রচিত হয়েছে। ইমাম 


তিরমিযী (রহ) রচিত আরও কয়েকখানি গ্রন্থের নাম এখানে উল্লেখিত হল ঃ কিতাবুল 


আসমা ওয়াল-কুনা, কিতাবুশ শামাইল, কিতাবুল ইলাল, কিতাবুয যুহৃদ, কিতাবুত 
তাওয়ারীখ ইত্যাদি। হাদীস শাস্ত্রের এই মহান সাধক ২৭৯ হিজরীর (৮৯২ খৃ.) ১৩ই 
রজব সোমবার রাতে নিজগ্রাম বৃগ-এ ইস্তেকাল করেন। 


আল-জামে আত-তিরমিযীতে ব্যবহৃত কতিপয় পরিভাষা 

৩ সহীহ-হাসান-গরীব £ এক দৃষ্টিকোণ থেকে সংশ্লিষ্ট হাদীসটি সহীহ বিবেচিত হলে 
অন্য দৃষ্টিকোণ থেকে তা হাসান অথবা গরীব (শব্দত্রয়ের ব্যাখ্যা পাঁচ নং টীকায় দ্রষটব্য)। 
® আসহাবুনা (আমাদের সাথীগণ) বলে ইমাম তিরমিযী (রহ) ইমাম শাফিঈ, আহ্‌মাদ, 
ইসহাকপ্রমুখ মুহাদ্দিসগণকে বুঝিয়েছেন। 

৪ মাকারিবুল হাদীস-মন্তব্যকৃত রাবী বা তাঁর হাদীসের মর্যাদা হাফেজ রাবী বা তাঁর 
হাদীসের মর্যাদার কাছাকাছি। 


 লাইস৷ বিযালিকা 
৪ ইসনাদুহ লাইসা বিল কুওয়াহ ) হাদীসটি তত শক্তিশালী নয়। 


www.pathagar.com 


২৮ আল-জামে আত-তিরমিযী 


৪ হাদীসুন গারীবুন ইসনাদান } সনদসমূহের বিচারে হাদীসটি 

৪ হাযা হাদীসুন গারীবুন মিন হাযাল ওয়াজহি ! গরীব,মূল পাঠের দিক থেকে নয়। 
 হাযা হাদীসুন জায়্যিদুন_সনদের দিক থেকে হাদীসটি অত্যন্ত বিশুদ্ধ। 

৪ হাযা আসাহ্‌হ মিন যালিকা__এখানে উল্লেখিত উভয় হাদীসই সহীহ, কিন্তু 
শেষোক্তটি পূর্বোক্তটির তুলনায় অধিকতর সহীহ। 

৪ হাযাল হাদীসু আসাহ্‌হ শায়ইন ফী হাযাল বাব ওয়া আহ্‌সানু- এ অনুচ্ছেদে উল্লেখিত 
হাদীসগুলোর মধ্যে এ হাদীসটি অগ্রাধিকারযোগ্য, সবগুলো সহীহ হোক অথবা যঈফ। 
সবগুলো সহীহ হলে এটি (মন্তব্যযুক্তটি) অধিকতর সহীহ এবং সবগুলো যঈফ হলে এটি 
সবচেয়ে কম যঈফ। 


৪ হাযা হাদীসুন ফীহি ইদতিরাব | হাদীসের মধ্যে গরমিল আছে, তা সনদেও 


হতে পারে, বা মূল পাঠেও হতে পারে, যদি 
® হাযা হাদীসুন মুদতারাব তা একাধিক সনদসূতে বণিত হয়ে থাকে। 


® হায৷ হাদীসুন গাইরু মাহ্‌ফৃজ_ হাদীসটি অসংরক্ষিত অর্থাৎ সহীহ নয়। 
® মাকয্মহ__এই শব্দটি তিনি মাকরূহ তাহ্রীমী ও মাকরূহ তানযীহী উভয় অর্থেই 
ব্যবহার করেছেন। 
ঞআহ্লুর-রায় দ্বারা তিনি হানাফী ইমামগণকে বুঝিয়েছেন এবং 
৪ আহ্লুল-কৃফা দ্বারা ইমাম আবু হানীফা (রহ) ও তাঁর সহচরদের বুঝিয়েছেন। 

এই গ্রন্থের অনুবাদ সহজ ও নির্ভুল করার যথাসধ্য চেষ্টা করেছি। পাঠকদের সুবিধার 
জন্য কিছু জরুরী টীকাও যোগ করেছি। শায়খুল হিন্দ আল্লামা মাহ্‌মুদুল' হাসান (রহ) 
তিরমিযীর কতিপয় হাদীসের উপর আরবী ভাষায় টীকা লিখেছেন, যা তিরমিযীর ভারতীয় 
সংস্করণের প্রারম্ভে যোগ করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী ও ইসলামী 
শিক্ষা বিভাগের প্রফেসর ও প্রখ্যাত মুহাদ্দিস ডক্টর মুহাম্মদ শফীকুল্লাহ এই অংশের 
অনুবাদ করেছেন। টীকাগুলো সংশ্লিষ্ট হাদীসের নিচে স্থাপন করা হয়েছে হবহ অথবা 
সংক্ষেপে এবং শেষে ব্রাকেটে ‘মাহ্‌মুদ’ শব্দ যোগ করা হয়েছে তা চিহ্নত করার জন্য। 


১৯৮৩ সনের মধ্যে মুসলিম, আবু দাউদ, ও তিরমিযীর অনুবাদকর্ম শেষ হলেও 
আর্থিক অসংগতির কারণে তা দ্র্ত পুস্তকাকারে প্রকাশ করা সম্ভব হয়নি। কোন সহৃদয় 
ব্যক্তি বা প্রতিষ্ঠান আর্থিক সহযোগিতার হাত প্রসারিত করলে একসংগে গ্রন্থত্রয়ের পূর্ণ 
অনুবাদ গ্রন্থাকারে পাঠকদের হাতে তুলে দেওয়! সম্ভব হত। সাথে সাথে রাসূলে পাক 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী মাতৃভাষায় প্রচারের অফুরন্ত সওয়াবও পাওয়া 
যেত। 

পাঠক ও গবেষকদের সুবিধার জন্য তিরমিযীর সংশ্লিষ্ট হাদীসখানা সিহাহ সিত্তাসহ 
প্রসিদ্ধ আর কোন্‌ কোন্‌ গ্রন্থে আছে তা হাদীসের শেষে যোগ করেছি। সংশ্লিষ্ট হাদীসখানা 


www.pathagar.com 


আল-জামে আত-তিরমিযী ২১ 


হবহ, আংশিক অথবা বিস্তারিত আকারে উল্লেখিত গ্ৰন্থসমূহে বিদ্যমান আছে। 


আল্লাহ্‌র বান্দাগণ আমাদের অনুদিত এই গ্রন্থ থেকে উপকৃত হলেই আমাদের শ্রম 
সার্থক হবে। 


বিনীত 
তারিখ ৪ মুহাম্মদ মূসা 
১১ই যিলকাদ, ১৪১৩ গ্রাম- শৌলা 
২২শেবৈশাখ,১৪০০ পোষ্ট- কালাইয়া 
৫ই মে, ১৯৯৩ জিলা- পটুয়াখালী 


a“ 


www.pathagar.com 


www.pathagar.com 


loa dl ls 
প্রথম অধ্যায় 
হাফেজ আবু ঈসা মুহাম্মাদ ইবনে ঈসা আত-তিরমিযী (র) বলেন $ 


ee 0 ef ee Or 2 “ar 


Lo al dt Le dhl dy) v2 tll ol 
'আবওয়াবুত তাহারাত 


(পৰিত্ৰতা)” 


অনুচ্ছেদ £১ 

পবিত্রতা ছাড়া নামায কবুল হয় না৷ fl 
Coe Al IC be BOE Hl Eo ae in ES Ei -\ 
‘ io eh o 38 # 

ee PE) oe ese 0 e s- #e এ #8 edd 
LL SH xa Ye IU 2 Ll oF SS Ea 1 Uo 
FUE AE EE SHOES 0 Sa Hh ge Tl 2 ces ie 
Ak oe LE 3 IG ale lt Ao dl of ps ofl 


; ath JLo 15 0 JG Lb ৬ FE Y, 0 

১। ইবনে উমার (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ 
পবিত্রতা ছাড়া নামায কবুল হয় না।২ তদুপ হারাম প্থায় অর্জিত মালের সদকাও করুল 
হয় না। হান্নাদ ‘বিগাইরি তুহুর’-এর স্থলে ‘ইল্লা বিতুহুর’ উল্লেখ করেছেন- (মু, দা, না,ই)। 
আবু ঈসা বলেন, এই অনুচ্ছেদে এ হাদীসটিই সর্বাপেক্ষা সহীহ এবং হাসান।৩ এ 


১. অধ্যায়ের পূর্ণাঙ্গ অনুবাদ £ “রাসূলুল্লাহ সাল্লান্লাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে পবিত্রতা 
সম্পর্কিত বর্ণনা।” জ্বামে তিরমিযীর সব অধ্যায়ের সাথেই “রাসূলুল্লাহ সানল্লান্াহ আলাইহি 
ওয়াসাল্লাম থেকে” কথাটি আছে। (অনু.) 

রাসূলুল্লাহ সান্লান্পাছ আলাইহি ওয়াসাল্লাম থেকে £ এ বাক্যটি উদ্দেশ্যের -ব্য৷খাা মাত্র, এ 
বাক্যের মাধ্যমে বুঝানো হয় যে, আমরা এ অধ্যায়ে যেসব হাদীস বর্ণনা করবো তার সবগুলোহ 
'র্লাসুলুল্লাহ সা)-এর বাণী -(মাহমূদ)। 
২. নামায কবুল করা হয় না অর্থাৎ নামায শুদ্ধ হয় না। কেননা অপর হাদীসে নামায সহীহ না 
হওয়ার কথা এসেছে। অথবা বলা যায়, শুধ ইবাদতের বেলায় ‘বিশুদ্ধতা’ এবং 'গ্রহণযোগ্যতা' 
শব্দ দু'টো সমার্থবোধক। এক্ষেত্রে “কবুল হয় না” বাক্যটি "বিশুদ্ধ হয় না” অর্থও প্রদান করে 
(অতএব কবুল হয় না বললে “বিশুদ্ধ হয় না’ এও বুঝা যায়) -(মাহমূদ)। 
৩. আবু ঈসা বলেন, এ হাদীসটি সর্বাপেক্ষা সহীহ £ এ কথার অর্থ হচ্ছে আমরা এ অনুচ্ছেদে 
যেসব হাদীস বর্ণনা করব তার মধ্যে এ হাদীসটি সর্বাধিক সহীহ; যদিও তা স্বয়ং একটি দুর্বল 
হাদীস। ইমাম তিরমিযী হাদীস সম্পর্কে কয়েকটি বিষয়ের বর্ণনা অত্যাবশ্যকীয় মনে 
করেছেন। 


www.pathagar.com 


৩২ 'আল-ভজামে আত-তিরমিযী 


অনুচ্ছেদে আবুল মালীহ্‌, আবু হুরায়রা ও আনাস (রা) কর্তৃক বর্ণিত হাদীস রয়েছে।৪ 
অনুচ্ছেদ £ ২. 
পবিত্ৰতা অর্জনের ফযীলাত। 
5031 es Sh xe ES oll LS GA ES ey 
Io fc ag 2 lo { 3882, 4 ira GoAAb EE - 
Cy fr ls ae st do alt Jo IG IG LD a 
Li aft 82 oc e seg coe uns es 420 30 28 
A bs 23. 04 Eo 3 IS il 2l il | 
LE Bf Go 5 1.0 bs sl. a 
PS BE 0 0G GE ELS YF a i EEE A 
APM LD EBS 3 Ol 

২। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্রাহ আলাইহি 
ওয়াসাল্লাম ইরশাদ করেন .ঃ যখন কোন মুমিন অথবা মুসলিম বান্দা উযু করে এবং 
চেহারা ধোয়, তার চেহারা থেকে তার চোখের দ্বারা কৃত সব গুনাহ পানির সাথে অথবা 
পানির শেষ বিন্দুর সাথে দূর হয়ে যায়। যখন সে তার হাত ধোয়, তার দু'হাতে কৃত 
সমস্ত গুনাহ তার হাত থেকে পানির সাথে অথবা পানির শেষ বিন্দুর সাথে দূর হয়ে যায়। 
অতঃপর সে সমস্ত গুনাহ থেকে পাক হয়ে যায়-(মু)। 

আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ।৫ এ অনুচ্ছেদে উসমান, সাওবান, 
সুনাবিহী, আমর ইবনে আবাসা, সালমান ও আবদুল্লাহ ইবনে আমর (রা) প্রমুখ 
এক, হাদীসের শ্রেণীবিভাগ £ যেমন সহীহ, হাসান প্রভৃতি। দূই, বর্ণনাকারীদের ব্যক্তিগত অবস্থা, 

যেমন তাদের ন্যায়নিষ্ঠা, দূর্বলতা ইত্যাদি সম্পর্কে আলোচনা করা। তিন, ফিক্হবিদদের' 
অভিমত বৰ্ণনা করা। চার, সনদের দিক থেকে অধিকতর শক্তিশালী হাদীসটি অনুচ্ছেদের 
প্রারস্তে বর্ণনা করা এবং অবশিষ্ট হাদীসগুলো অনুচ্ছেদে সংক্ষিপ্ত আকারে বর্ণনা করা। যেমন এ 
অনুচ্ছেদে অমুক অমুক রাবী থেকে হাদীস বর্ণিত আছে। পাঁচ, যদি রাবী তীর উপনামে (কুন্য়া). 
প্রসিদ্ধ হন এবং আসল নামে পরিচিত না হন তাহলে তাঁর আসল নামের উল্লেখ করা। তিনি যদি 
আসল নামে বা অন্যভাবে প্রসিদ্ধ হন তবে তাঁর উপনাম (কুন্য়া) এবং যে পরিচয়ে তিনি অপ্রসিদ্ধ 
তারও উল্লেখ করা। ছয়, বিভিন্ন রাবীর বর্ণনায় হাদীসের মূল পাঠে (মতনে) যে পার্থক্য বিদ্যমান 
'স্নয়েছে তা উল্লেখ করা। 
৪" উল্লেখিত সাহাবাদের সূত্রে বর্ণিত হাদীসণ্ডলো অন্যান্য হাদীস গ্রন্থে মওজুদ রয়েছে। (অনু) 
৫. হাসান এবং সহীহ ঃ হাদীসের উসূলবিদদের মতে ঘে হাদীসের রাবী বিশ্বস্ত, আস্থাভাজন, 


ন্যায়নিষ্ঠ এবং তীক্ষ স্থৃতিশক্তির অধিকারী তাকে সহীহ হাদীস বলে। হাসান হাদীসেও এ শর্ত 
বলবৎ রয়েছে। তবে তাতে বর্ণনাকারীর পরিপূর্ণ ন্যায়নিষ্ঠ এবং সংরক্ষণকারী হওয়া শর্ত নয়। 


www.pathagar.com 


আবওয়াবুত তাহারাত তত 


সাহাবীদের বর্ণিত হাদীস রয়েছে। এ হাদীসটি মালেক সুহাইল থেকে, তিনি তাঁর পিতার 
সূত্রে এবং তিনি আবু হুরায়রা (রা)-র সূত্রে বর্ণনা করেছেন। আবু সালেহ হচ্ছেন 
সুহাইলের পিতা। তাঁর নাম যাকওয়ান। আবু হুরায়রা (রা)-র আসল নাম নিয়ে মতভেদ 
আছে। কেউ বলেছেন, তাঁর নাম আবদুশ শামস, আবার কেউ বলেছেন তীর নাম আবদুল্লাহ 
ইবনে আমর। মুহাম্মাদ ইবনে ইসমাঈল (ইমাম বুখারী) অনুরূপ কথাই বলেছেন এবং 
এটাই সর্বাধিক সহীহ। 

সুনাবিহী আবু বাক্র (রা)-র কাছ থেকে হাদীস বর্ণনা করেছেন। তিনি রাসুলুল্লাহ 
(সা)-এর কাছ থেকে কোন হাদীস শুনেননি। তাঁর নাম আবদূর রহমান ইবনে উসাইলা 
এবং ডাকনাম ছিল আবু আবদুল্লাহ। তিনি মহানবী (সা)-এর সাথে সাক্ষাত করার জন্য 


রওনা হয়েছিলেন, কিন্তু পথিমধ্যে থাকাকালীন অবস্থায়ই নবী (সা) ইন্তেকাল করেন। 
তিনি রাসূলুল্লাহ (সা)-এর অনেক হাদীস বর্ণনা করেছেন। আরেক সুনাবিহী ইবনুল আসার 
আল-আহমাসী নামে পরিচিত। তিনি মহানবী (সা)-এর সাহাবী। তীর বর্ণিত হাদীস হলঃ 


আমি নবী সাল্লান্তাহ আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি ? 
SSA EEE HG AN RG FOG GL 


"পূর্ববর্তী উন্মাতদের সামনে আমি তোমাদের সংখ্যাধিক্যের গৌরব করব। অতএব 
আমার মৃত্যুর পর তোমরা যেন পরস্পর দ্বন্থ-সংঘাতে লিপ্ত না হও”-।আ, ই)। 


অনুচ্ছেদ £ঃ৩ 
পবিত্রতা নামাযের চাবি। 


কিন্তু সহীহ হাদীস তার বিপরীত। কেননা সহীহ হাদীসে পুণ ন্যায়নিষ্ঠ এবং পূর্ণ সংরক্ষণকারী 
হওয়া শত। এটিই হচ্ছে এই দুই ধরনের হাদীসের মধ্যকার পাথক্য। এতে প্রতীয়মান হয় যে, 
সহীহ এবং হাসান দুটি ভিন্ন প্রকারের হাদীস। সহীহ অথ সহীহ লিগায়রিহীও হতে পারে। অথাৎ 
হাদীসটি এমন সনদে বর্ণিত হয়েছে যার কোন দিকই পূর্ণতার পয্যয়ে পৌছেনি। আর হাসান অর্থ. 
হাসান লিযাতিহীও হতে পারে। অথাৎ হাদীসটি এমন সনদে বর্ণিত হয়েছে যা প্রতিটি দিক 
থেকেই হাসানের পর্যায়ভুক্ত। অথবা বলা যায়, এখানে একটি ‘এবং’ শব্দ উহ্য রয়েছে। অথাৎ 
এ হাদীসটি একটি সনদের তিত্তিতে সহীহ এৱং অপর সনসের- তিত্তিতে হাসান। এ ব্যাখ্যাটি 
তখনই প্রযোজ্য হবে যদি হাদীসটি বিভিন্ন সনদে বর্ণিত হয়ে থাকে। কিন্তু যদি তা একটি সনদেই 
বর্ণিত হয়ে থাকে তাহলে এখানে সন্দেহের অথ প্রকাশক একটি 'অথবা’ উহ্য রয়েছে বলে মনে 
করতে হবে। কারো কারো মতে হাসান এবং সহীহ হাদীসের ক্ষেত্রে ইমাম তিরমিধীর একটি 
নিজস্ব পরিভাষা রয়েছে, যা মুহান্দিসদের পরিভাষার বিপরীত। তাঁর মতে হাসান এমন একটি 
সাধারণ হাদীস যা সহীহ এবং সহীহ হাদীসের পর্যায়তুক্ত নয় এমন সব হাদীসকে বুঝায়, তার 
রাবী পরিপুণ সংরক্ষণকারী এবং ন্যায়নিষ্ট হোক বা না হোক। কিন্তু সহীহ হাদীস এর বিপরীত। 
কারণ তাতে রাধীর শর্ত পুরণ মাত্রায় বিদ্যমান থাকা আবশ্যক। 


www.pathagar.com 


৩৪ : 
'আল-জামে আত-তিরমিধযী 
পল ০ 2 a 34.2 PPL 


এল EA) seo BA se Abr 4 ‘ - PLN 
i> st onl | EN > rz EU, Cc Ke) EFF 


OE LE Lo bo J gs ALD 2 dll Ab bs BOL 

is Sal Sal Cie IG LG LE dt Lo al oe 

al GREG Ld 

৩। আলী (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন £ তাহারাত 

(পবিত্রতা) হল নামাযের চাবি; তাকবীর হল তার (নামাযের বাইরের যাবতীয় হালাল 

কাজ) হারামকারী এবং সালাম হল তার (নামাযের বাইরের যাবতীয় হালাল কাজ) 
হালালকারী-(দা, ই, আ)।৬ 


আবু ঈসা বলেন, এ অনুচ্ছেদে এ হাদীসটি সর্বাধিক সহীহ এবং হাসান। আবদুল্লাহ 
ইবনে. মুহাম্মাদ ইবনে আকীল অতীব সত্যবাদী লোক। কতিপয় বিশেষজ্ঞ তাঁর 
মরণশক্তির ব্যাপারে আপত্তি তুলেছেন। আমি মুহান্মাদ ইবনে ইসমাঈলকে (বুখারীকে) 
বলতে শুনেছি, আহমাদ ইবনে হাম্বল, ইসহাক ইবনে ইবরাহীম এবং হমাইদী (রহ) 
আবদুল্লাহ ইবনে মুহাম্মাদ ইবনে আকীলের হাদীসকে দলীল হিসেবে গ্রহণ করেছেন। 
মুহাম্মাদ বলেন, তাঁর হাদীস বলতে গেলে গ্রহণযোগ্যই। এ অনুচ্ছেদে জাবির এবং আবু 
সাঈদ (রা)-র হাদীসও রয়েছে। 
৬. ‘তাহারাত’ (পবিত্রতা) এখানে ‘উযুর’ অর্থে ব্যবহৃত হয়েছে। একজন নামাযীর পক্ষে নামাযের 
বাইরের যেসব কাজ করা বৈধ, তাকবীরে তাহরীমা করার সাথে সাথে তা সাময়িকভাবে হারায় 
হয়ে যায় এবং নামায শেষে সালাম ফিরানোর সাথে সাথে তা পুনরায় হালাল হয়ে যায় 
(অনুবাদক)। 

পবিত্রতা নামাযের চাবি £ ইমাম শাফিঈ (রহ) এ হাদীসকে নিজের দলীল হিসাবে গ্রহণ করে 
বলেছেন, বিশেষভাবে আল্লাহু আকবার শব্দ দ্বারা তাকবীর দেয়া ফরয। তেমনিভাবে সালাম শব্দ 
দ্বারা সালাম ফিরানোও ফরয। আমাদের (হানাফী) মতে শুধূ ‘আল্লাহ আকবার’ শব্দের মধ্যেই 
তাকবীর সীমাবদ্ধ নয়। বরং এমন যে কোন শব্দ দ্বারাই তাকবীর দেয়া যেতে পারে যা মহান 
আল্লাহর শ্রেষ্ঠত্ব ও মহত্ব প্রকাশ করে। আমরা ইমাম শাফিঈর বক্তব্যের জবাবে বলব: 
উসূলবিদদের মতে কোন হাদীস খবরে ওয়াহিদ পর্যায়ের হলে তার মাধ্যমে কোন নির্দেশ ফরযের 
মর্যাদা লাভ করে না। অথবা এখানে তাকবীর শব্দের অভিধানিক অর্থ গ্রহণ করা হয়েছে (অর্থাৎ 
কারো মহত্ব প্রকাশ করা)। অথবা আমরা বলব, আল্লাহ আকবার দ্বারা তাহরীমা বাঁধতে হবে 
এবং ‘সালাম’ দ্বারা নামাযের সমাপ্তি ঘোষণা করতে হবে। কিন্তু এটা ফরয হওয়ার কারণে নয় 
যে, তা ছাড়া নামাযই বৈধ হবে না, বরং এটা অপেক্ষাকৃত উত্তম বলে বিবেচিত। বিশেষ করে 
‘আল্লাহ আকবার’ বলা যে ফরয নয় তা প্রমাণিত হয় মহান আল্লাহ্‌র বাণী ঃ “যে নিজের, 
প্রতিপালকের নাম স্মরণ করেছে এবং নামায পড়েছে” (সূরা আলা £ ১৫) এ আয়াতের মাধ্যমে, 
এমনিভাবে যদি সালাম ফরয হত তাহলে নবী (সা) ইবনে মাসউদ (রা)-কে বলতেন না £ 
“যখন তুমি এটা বলবে বা করবে, তোমার নামায পূর্ণতা লাভ করবে।” যদি ‘সালাম’ শব্দের 
সাহায্যে নামাযের সমাপ্তি ঘোষণা করা ফরয হত তাহলে এই শব্দ উচ্চারণ করা ছাড়া নামায 
পরিপূর্ণ হওয়ার কোন প্রশ্নই উঠে না -(মাহমূদ)। 


www.pathagar.com 


আবওয়াবুত তাহারাত V 
rin LS LL arin) [EAE > ES nls -থা 


bl 2 LEA EL MEd 
U 


J IU IG dla ule be Le DM lb 
ES aE AEST ‘রঃ s ade dl ho Dl 


৪। জাবির ইবনে আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সা) বলেনঃ 
বেহেশতের চাবি হল নামায, আর নামাযের চাবি হল উযু-।আ)। 


অনুচ্ছেদ £8 
পায়খানায় প্রবেশের সময় যা বলতে হয়। 


ot dl A br ES ES IU 1, EES Las. -0 

5 J5 G1 LS 0 di do LE IG WL pe bs 

HE ET Mh IG 150 
SSL এট! sl Et এ 


" ৫। আনাস ইবনে মালিক (রা) থেকে ব্ণিত। নি বন RISER 
ওয়াসাল্লাম যখন পায়খানায় প্রবেশ করতেন তখন বলতেন £ "হে আল্লাহ! আমি তোমার' 
কাছে নিকৃষ্ট (পুরুষ ও স্ত্রী জিনের (অনিষ্ট) থেকে আশ্রয় চাই।” শোবা বলেন, তিনি 
কখনও “আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা”-এর স্থলে “আঙযু বিল্লাহ”(আমি আল্লাহর কাছে 
আশ্রয় চাই) বলতেন-।বু, মু)।৭ 

এ অনুচ্ছেদে আলী, যায়েদ ইবনে আরকাম, জাবির ও ইবনে মাসউদ (রা)-র হাদীস 
রয়েছে। আবু ঈসা বলেন, এ অনুচ্ছেদে আনাসের হাদীস সর্বাধিক সহীহ এবং হাসান। 
যায়েদ ইবনে আরকাম (রা) বর্ণিত হাদীসের সনদে গরমিল রয়েছে।* আমি ইমাম 
বুখারীর কাছে এ সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, কাতাদা খুব সম্ভব কাসেম এষং 
নাদর উভয়ের সুত্রে এ হাদীস বর্ণনা করেছেন। 


৭' আল্লাহর আশ্রয় কামনা করার উদ্দেশ্য শয়তানের অনিষ্টকর কার্যকলাপ প্রতিহত করা। কেননা 
এ ধরনের স্থানে শয়তানের দখল থাকে। অথবা অপবিত্রতার মধ্যে জড়িত হওয়া নাফরমানির 
অন্তর্ভুক্ত বলে আল্লাহর নিকট আশ্রয় চাওয়া প্রয়োজন। ইমাম বুখারী (রহ) হাদীস শাস্ত্রে একটি 
গ্রন্থ প্রণয়ন করেন এবং তার নাম রাখেন 'আদাবুল মুফরাদ’। এই গ্রন্থে তিনি পায়খানায় প্রবেশ 
করার সময় কি করতে হবে বা কি পড়তে হবে এ সম্পর্কিত হাদীসগুলো উল্লেখ করেছেন। 
জমহুর উলামাদের মতে পায়খানার স্থান নির্মিত ঘরে-হলে তাতে প্রবেশকালে শয়তানের কুমন্ত্রণা 
থেকে আশ্রয় কামনা করে দোয়া পড়তে হবে। আদাবুল মুফরাদে এটাই উল্লেখ আছে। আর উন্মুক্ত 
মাঠে পায়খানা করলে বসার প্রস্তুতি গহণ এবং ভূমির নিকটবতী হওয়ার সময় দোয়া. পড়তে 
হবে। ইমাম আওযাঈ এবং মালিক (রহ)-র মতে যদি কেউ পায়খানায় প্রবেশের পূর্বে দোয়া 


www.pathagar.com 


৩৬ জাল-জামে আত-তিরমিযী' 


° ec Fes পশুর্জ পল or #0 3.0 পল লও 


EE Eis cradle EXE Ye G5 -" 
IF, SE SLADE A BE) PEA) 
y এ, Sl Cr EEA ul il JG | | 155 [3 

৬। আনাস ইবনে মালিক (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্রাহ আলাইহি ওয়াসাল্লাম 


TT CET TENET 
জিন বা শয়তানের অনিষ্ট» থেকে আশ্রয় চাই-(বু, মু, দা, না, ই, আ)! 


হাদীসটি হাসান এবং সহীহ। 
অনুচ্ছেদ £ঃ ৫ 
পায়খানা থেকে ব্য হয়া দ্য যা বলচতেহয়। 


লন্ত ত 20 368.9 পপর্ড ত 


ue el 2 DL Ee Pell on e io -V 


a EE 551: rE 0 Lhe 5 


৭| আইশা রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
পায়খানা খেকে বের হওয়ার সময় বলতেন £ “(হে আল্লাহ!) আমি তোমার কাছে ক্ষমা 
প্রার্থনা কর২"-।আ, দা, ই, দার)। 


পড়তে ভুলে যায় তবে তাকে বসার সময় দোয়া পড়তে হবে। কিন্তু জমহূর উলামাদের মতে তখন 
দোয়া মুখে উচ্চারণ করে পড়া নিষেধ, বরং মনে মনে দোয়া পড়তে হবে -।মাহমূদ।। 
এই হানীসের সনদের মধ্যে গরখিল রয়েছে £ এখানে তিনটি সং য় বিদ্যমান৷ এক, সাঈদ 
হাদীসের সনদ বর্ণনাকালে নিজের উত্তাদদের মধ্যে কাতাদার নাম উল্লেখ করেছেন এবং 
তিনি যায়েদ ইবনে আরকাম (রা)-র মাঝে অপর এক রাবণ! কাসেম ইবনে আওফ আশ- 
শাইবানীর নাম উল্লেখ করেছেন। কিন্তু হিশাম আদ.দাসতোয়াযী এই নামের উল্লেখ করেননি। এই 
বিরোধের মীমাংসা এভাৱে করা যায় যে, হিশাঘম আদ-দাসতোয়াযার হাদীসের সনদ সংক্ষিপ্ত। 
তিনি তাতে কাসেষের নাম উল্লেখ করেননি। দুই, হিশাম এবং সাঈদের বর্ণনা! থেকে জানা যায়, 
কাতাদার উস্তাদ কাসেম ইবনে আওফ আশ- শাইবানী। কিন্তু শুবা ও মামারের হাসীস থেকে 
' জানা যায়, তাঁর উস্তাদ নদর ইবনে আনাস। এ বিরোধ মীমাংসা করতে দিয়ে ইমাম বুখারী (রহ। 
বলেন £ সম্ভবত কাতাদা তাদের উভয়ের কাছ থেকেই হালীস বণনা করেছেন। আল্লামা 
বদরুদ্দীন আইনী (রহ) বলেন, 'আনহুমা’-এর ‘হুমা! সর্বনাম কাসেম ইবনে আওফ আশ- 
শাইবানী এবং নদর ইবনে আনাসের দিকে প্রত্যাবর্তন করেছে। a শুবার বর্ণনা থেকে জানা 
যায়, নদর ইবনে আনাসের উদ্তাদ যায়েদ ইবনে আরকাম ।রা।। কিন্তু মামারের বর্ণনায় দেখা যায়, 
নদর ইবনে আনাসের উস্তাদ তাঁর পিতা (আনাস) -।মাহমুদ)। 
৯. “আল-খুবুস’ খাবীস শব্দের বহুবচন। এর অথ পুরুষ শ্য়তানগুলো। 'আল- খাবায়িস’ 'খাবীসা' 
শব্দের বহুবচন, এর অর্থ স্ত্রী শয়তানগুলো - মাহমুদ)। 


www.pathagar.com 


'আবওয়াবুত তাহারাত ৩৭ 


আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং গরীব। আমি শুধু ইউসুফ ইবনে আবু বুরদার 
সূত্রে ইসরাঈলের বর্ণনার মাধ্যমেই এ হাদীস জানতে পেরেছি। আবু বুরদা ইবনে আবু 
মূসার নাম হল আমের ইবনে আবদুল্লাহ ইবনে কায়েস আল-আনসারী। এ অনুচ্ছেদে শুধু 
আইশার সূত্রে বর্ণিত এ হাদীস ছাড়া আর কোন হাদীস জানা যায়নি। 


অনুচ্ছেদ £৬ 

কিবলামুখী হয়ে পায়খানা-পেশাবে বসা নিষেধ। 

rk EE DEL ES A pool LE nt dee Co A 

ses orn ern - ein sd, gate 8 EX NA) er Boe ef 

Le, IG IG SLC al oe XL on + bs Le G23 
J, BG LL LES HG LO LF fd, a dn 
28 Sh EX 2 [2 ee EAE oe SG Ler, . ESR PTS ee 
ri eats orl xl de Pf 21 PS Ls bani J J 
ANB, UGE GAG IDLE LS ol Uo 

৮। আবূ আইয়ূব আনসারী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ তোমরা যখন পায়খানায় যাও, তখন পায়খানা- 
পেশাবের সময় কিবলাকে সামনে বা পেছনে রেখে বসো না, বরং পূর্ব অথবা পশ্চিম 
দিকে ফিরে বস।১০ আবু আইয়ুব (রা) বলেন, আমরা সিরিয়ায় এসে দেখলাম এখানকার 
পায়খানাগুলো কিবলার দিকে করে বানানো। অতএব আমরা কিবলার দিক থেকে ঘুরে 
যেতাম এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতাম ১১-(বু, মু, আ)। 

এ অনুচ্ছেদে আবদুল্লাহ ইবনে হারিস, মাকিল ইবনে আবুল হাইসাম, আবু উমামা, 
আবু হুরায়রা ও সাহল ইবনে হুনাইফ (রা)-র হাদীসও রয়েছে। আবু ঈসা বলেন, এ 
অনুচ্ছেদে আবু আইয়ুবের হাদীসটি অধিকতর সহীহ এবং হাসান। আবু আইয়ূবের নাম 
খালিদ ইবনে যায়েদ এবং যুহ্রীর নাম মুহাম্মাদ ইবনে মুসলিম ইবনে উবাইদুল্লাহ ইবনে 
শিহাব আয-যুহরী। তাঁর উপনাম আবু বাক্র। আবুল ওলীদ আল-মক্কী বলেন, আবু 
আবদুল্লাহ শাফিঈ বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী £. "পায়খানা- 
পেশাবের সময় কিবলাকে সামনে বা পেছনে রেখে বসো না”- এ নিষেধাজ্ঞা খোলা 
ময়দানের জন্য। কিন্তু ঘরের মধ্যের পায়খানায় কিবলাকে সামনে রেখে বসার অনুমতি 
আছে। ইসহাকণও্ড অনুরূপ মত প্রকাশ করেছেন। আহমাদ ইবনে হাম্বল বলেছেন, 
কিবলাকে পেছনে রেখে পায়খানা-পেশাবে বসার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি 
১০. হাদীসটি মদীনা শনীফে বণিত হয়েছে। এখানকার অধিবাসীদের কিবলা দক্ষিণ দিকে 
কালেই যাদের কিবলা পশ্চিম অথবা পূর্ব দিকে তারা উত্তর অথবা দক্ষিণমুখী হয়ে পায়খানা 
প্শোবেবসবে। অনু.) 

১১. পায়খানা-পেশাবের সময় কিবলামূখী হয়ে বসা সম্পর্কে তিনটি মাযহাব রয়েছে। (১) এটা 


www.pathagar.com 


৩৮ " আল-জামে আত-তিরমিযী 


“ওয়াসাল্লামের অনুমতি রয়েছে, কিন্তু কিবলাকে সামনে করে বসা যাবে না। তাঁর মতে 
ক! 


অনুচ্ছেদ £ ৭ 
উল্লিখিত ব্যাপারে অনুমতি সপ্পর্কে। 


0 ৬ 9৬ bs Ms Sl 6. Hl es Ge -A 
LN pies ed do i I Ds ge 


যে কোন অবস্থায় মাকরূহ। BEE EE 
হাদীসের সাধারণ তাব থেকেই দলীল গ্রহণ করেছেন। আবু আইউব আনসারী (র!)-র বক্তব্য 
‘থেকে তীঁদের অভিমত আরও শক্তিশালী হয়। 

(২) ইমাম শাফিঈর মতে খোলা ময়দানে কিবলামুখী হওয়া বা কিবলার দিকে পিঠ করে বসা 
কোনটিই মাকরূহ নয়। ইমাম শাবীও এ অভিমত পোষণ করেন। তাঁরা আবু দাউদে উল্লেখিত 
মারওয়ান আল-আসগারের হাদীস দলীলরূপে গ্রহণ করেন। হাদীসটি এই যে, মারওয়ান আল- 
আসগার বলেন ঃ F্আমি ইবনে উমার (রা)-কে দেখেছি যে, তিনি তাঁর বাহনকে বসিয়ে 
কিবলামুখী হয়ে পেশাব করেছেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, নবী (সা) কি এটা নিষেধ 
করেননি? তিনি জবাবে বলেন, হা! তিনি (সা) খোলা ময়দানে এভাবে বসতে নিষেধ করেছেন, 
ঘরের মত নির্মিত পায়খানার ক্ষেত্রে নয়। সুতরাং তোমার এবং কিবলার মাঝে কোন আবরণ 
থাকলে একাজে কোন দোষ নেই। তাঁরা ইবনে উমারের হাদীসও(১১নং) দলীল হিসাবে গ্রহণ 
করেছেন। 

(৩) ইমাম আহমাদের মতে কিবলামুখী হয়ে পায়খানা-পেশাবে বসা মাকরূহ। তা খোলা 
ময়দানেই হোক বা ঘরের মত নির্মিত পায়খানায় হোক। তিনি তাঁর মতের এ অংশে ইমাম আবু 
হানীফার সাথে শরীক হয়েছেন এবং দ্বিতীয় অংশে ইমাম শাফিঈর সাথে শরীক হয়ে বলেন ঃ 
কিবলার দিকে পিঠ করে বসা দেয়াল ঘেরা পায়খানার ক্ষেত্রে জায়েয, কিন্তু খোলা মাঠে জায়েয 
নয়। 

হানাফীগণ তাদের মতের সপক্ষে কয়েকটি দিক থেকে দলীল পেশ করেছেন। (১) উসূলে হাদীসে 
বর্ণিত হয়েছে যে, “মুবাহ এবং হারামের মাঝে বিরোধ দেখা দিলে হারাম নিদেশটি কার্যকর 
হয়।” (২) কাওলী হাদীস সাধারণ নির্দেশ জ্ঞাপক (আম) এবং ফেলী হাদীস বিশেষ নির্দেশ 
জ্ঞাপক (খাস)। সুতরাং প্রথম মতের উপর আমল করাই নিরাপদ। (৩) ইমাম তিরমিযী যে মন্তব্য 
করেছেন তাও এর সপক্ষে একটি দলীল। অথাৎ এ অনুচ্ছেদে আবু আইউবের হাদীসটিই সর্বাধিক 
সহীহ। (8) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আবু আইউব আনসারী (রা)-র 
বক্তব্য এই মতকে আরো শক্তিশালী করে। (৫) এক্ষেত্রে পঞ্চম দলীল হল কিয়াস। কেননা 
আল্লাহর ঘরের অসম্মান হয় বলেই কিবলার দিকে মূখ বা পিঠ করে পায়খানায় বসা মাকরূহ 
এ কারণটি উভয় ক্ষেত্রেই (মাঠ এবং দেয়াল ঘেরা পায়খানা) বিদ্যমান। সুতরাং কোন একটিকে 
খাস করার পেছনে যৌক্তিকতা থাকতে পারে না - (মাহমূদ)। 


www.pathagar.com 


আবওয়াবৃত তাহারাত ৩৯ 


৯৷ জাবির ইবনে আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম "কিবলাকে সামনে রেখে পায়খানা-পেশাব করতে আমাদের নিষেধ 
করেছেন।” আমি তাঁর ইন্তিকালের এক বছর পূর্বে কিবলার দিকে মুখ করে তাকে. 
পায়খানা-পেশাব করতে দেখেছি -(আ, দা, ই)। 


এ অনুচ্ছেদে আবু কাতাদা, আইশা ও আম্মার (রা) থেকে বর্ণিত হাদীসও রয়েছে। আবু 
ঈসা বলেন, এ অনুচ্ছেদে জাবিরের হাদীসটি হাসান এবং গরীব। 


[) El) r 8 or | PA ME 274A 28 শেশঙ্ৰ AES 2-1-2 44% - 
EF Ab of wll al of Lt ot Lol IU Ue -\ 
$e Ed Pd ) 
2. - TG 0 zee 


AI EES I ES AEE ALL SLE Yl 

১০। ইবনে লাহীআ আবু যুবায়রের সূত্রে, তিনি জাবিরের সূত্রে এবং তিনি আবু 
কাতাদার সূত্রে এ হাদীসটি বর্ণনা করেছেন। তিনি (কাতাদা) নবী সাল্লাল্লাহ আলাইহি 
ওয়াসাল্লামকে কিবলার দিকে ফিরে পেশাব করতে দেখেছেন। 


' কুতাইবা আমাদের কাছে এ তথ্য পরিবেশন করেছেন। ইবনে লাহীআর হাদীসের চেয়ে. 
জাবিরের হাদীস অধিকতর সহীহ। হাদীস বিশারদদের মতে, ইবনে লাহীআ দুর্বল রাবী। 
ইয়াহইয়া ইবনে সাঈদ আল-কাত্তান ও অন্যরা তাকে স্বরণশক্তিতে দুর্বল বলে সাব্যস্ত 
করেছেন। I 


ENCANA A ee 8 [) ero ere or de [) EL [ 6.2 
JG as onl ot Ilr on pols Anh oF Ile 8 re 7 I, 
LAS sce 2 Fl 2 eho CEA 4d se be sec 28 
BA pd pl YES poi 
১১। ইবনে উমার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি একদিন (আমার বোন) উম্মুল 
মুমিনীন হাফসা (রা)-র ঘরের ছাদে উঠি। আমি নবী সাল্লাল্াহ আল।ইন্ি ওয়াসাল্লামকে 
সিরিয়ার দিকে মুখ করে এবং কাবাকে পেছনে রেখে পায়খানা করতে দেখি-(ব, এু, দা. 
না, ই, আ)।১২ 


হাদীসটি হাসান এবং সহীহ। 

১২. মুজাহিদ, নাখঈ ও ইমাম আবু হানীফার মতে কিবলাকে সামনে অথবা পেছনে রেখে 
পায়খানা-পেশাবে বসা সাধারণতঃ মাকরূহ; তা খোলা জায়গায়ই হোক আর প্রাচীর ঘেরা স্থানে। 
ইমাম শাবী, শাফিঈ ও আহমাদ ইবনে হাম্বলের মতে কিবলাকে সামনে বা পেছনে রেখে 
স্থানে ইস্তিনজায় বসা মাকরূহ। কিন্তু প্রাচীর বেষ্টিত স্থানে এভাবে ইস্তিনজার অনুমতি আছে। অপর 
একদল ফকীহর মতে, যে কোন স্থানে কিবলাকে সামনে বা পেছনে রেখে য় বসার 
অনুমতি আছে। 

"  হানাফীদের পক্ষ থেকে জাবির (রা) বণিত হাদীসের জবাব কয়েক দিক থেকে প্রদান করা 
হয়। এক, কিবলার দিকে মুখ বা পিঠ করে পায়খানায় বসা মাকরূহ হওয়ার ক্ষেত্রে 


www.pathagar.com 


‘Bo আল-জামে আত-তিরমিযী - 


অনুচ্ছেদ ৪ ৮ 
দাড়িয়ে পেশাব করা নিষেধ। 
LE CE oe SEL oe ULL CB Ao le Eo NY 
SS ale dh Le RI ye SG LSE ie al 
EG Ns GE Lie WET 
১২। আইশা (রা) থেকে বণিত। Ee 


ওয়াসাল্লাম দীড়িয়ে পেশাব করেছেন তার কথা তোমরা বিশ্বাস কর না। তিনি সব সময়, 
বসেই পেশাব করতেন-(আ, ই, না)। 


এ অনুচ্ছেদে উমার ও বুরাইদা (রা)-র হাদীস রয়েছে। আবু ঈসা বলেন, এ অনুচ্ছেদে 
আইশার হাদীস অধিকতর হাসান ও সর্বাপেক্ষা সহীহ। উমারের বর্ণিত হাদীস হল ঃ 


As al A do al Sh IG ps FAs nl oF SU 
Ww CUAL YOULL TIGL 
উমার (রা) বলেন, “নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দাঁড়িয়ে পেশাব 


করতে দেখেন। তিনি বলেন £ হে উমার! দীড়িয়ে পেশাব কর না। (উমার বলেন,) 
অতঃপর আমি আর কখনও দাঁড়িয়ে পেশাব করিনি।” 


উল্লেখিত হাদীসের রাবী আবদুল করীম মুহাদ্দিসদের মতে যঈফ। আইয়ুব 
সাখ তিয়ানী তাঁকে যঈফ বলেছেন এবং তাঁর সমালোচনা করেছেন। অপর এক বর্ণনায় 
আছেঃ 
লোকদেরকে দৃই তাগে ভাগ করা হয়েছে; যেমন নামাযের সময় কিবলামুখী হওয়ার ক্ষেত্রে 
লোকদেরকে দুইভাগে বিভক্ত করা হয়েছে। যারা কাবা থেকে দূরে অবস্থান করে তাদের জন্য 
পায়খানা এবং পেশাবের সময় কাবার দিকে ফিরে বসা মাকরূহ। এদেরকে নামাযের সময় 
কিবলার দিকে ফিরতে হবে, হুবহু কাবামুখী হওয়ার প্রয়োজন নেই। আমরা এ দলের অন্তর্ভুক্ত। 
অপর দলটির ক্ষেত্রে হবহু কাবামুখী হয়ে পায়খানায় বসা মাকরূহ, কিন্তু কাবার দিক মাকরূহ 
নয়। এদের বেলায় নামাযের সময় হুবহু কাবামুখী হওয়ার নিদেশ রয়েছে। তারা হচ্ছে কাবা এবং 
তার চারপাশের অধিবাসী। তারা পেশাব-পায়খানার সময় হবহু কাবামুখী হয়ে বসলে বেআদবী 
হবে। কিন্তু কাবার দিকে ফিরে বসলে মাকরূহ হবে না। আমাদের বেলায় কাবার দিকে ফিরে: 
বসা জায়েয হবে না। এ আলোচনার পর বলা যায়, সম্ভবতঃ নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম 
ওহীর মাধ্যমে অবগত ছিলেন যে, তিনি ঞক্রবারে কাবার সোজাসুজি হয়ে বসেননি। সুতরাং নধী 
আলাইহিস সালামের ক্ষেত্রে এটা মাকরূহ ছিল না। অথবা বলা যায়, এ ব্যাপারটি নবী করীম 
(সা)-এর জন্য খাস ছিল। কেননা তিনি বায়তুল্লাহ এবং বায়তুল মুকাদ্দাসের তুলনায় অধিক 
মর্যাদার অধিকারী। কাবার তাযীয় করা তাঁর কর্তব্য নয়। অথবা তিনি ওজর বশতঃ এভাবে 
বসেছেন। অর্থাৎ এ স্থানে কিবলামুখী হয়ে বসা ছাড়া উপায় ছিল না -(মাহমূদ)। 


www.pathagar.com 


li তাহারাত ' 8১ 


Ge An Ad ee 
ete et 


ইবনে উমার থেকে বর্ণিত। তিনি বলেন, উমার (রা) বলেছেন, EAE 
করার পর কখনও দাড়িয়ে পেশাব করিনি”-(ই, বা)। 


* এ হাদীসটি আবদুল করীমের বর্ণিত হাদীসের তুলনায় অধিকতর সহীহ। এ অনুচ্ছেদে 
বুরদার হাদীস অরক্ষিত। দাড়িয়ে পেশাব করা নিষিদ্ধ হওয়ার তাৎপর্য হল, এটা প্রচলিত 
নিয়মের পরিপন্থী, তবে হারাম নয়। 


«EG EH U5 51 GDN bo BIG Ls ot All os bs 
"আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) বলেন £ তোমার দাঁড়িয়ে পেশাব করাটা যুলুম ও 

বৈয়াদবীর অন্তর্ভুক্ত।” 

অনুচ্ছেদ £ ৯ 

দীডিয়ে গণ করাত অনতিল্রার। 


> [ Pe Ps 


ue Bf al oF Sl 8 CS Bo a Es -\ 
EL UG CL IG; He. bl A 


rece G8 ELSES) 2a B60, 8% 


ls US nie Le CF GS UES Le BUY CGD poy 


ods L 


১৩। হুযাইফা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক 
সম্প্রদায়ের আবর্জনা রাখার স্থানে আসেন এবং সেখানে দাঁড়িয়ে পেশাব করেন।১৩ 
অতঃপর আমি তীর জন্য পানি নিয়ে আসি। আমি অপেক্ষা করার জন্য একটু দূরে সরে 


১৩. রাসুলুল্লাহ সাল্লান্পাহ আলাইহি ওয়াসাল্লামের এ হাদীস এবং হযরত আইশা (রা) থেকে 
বর্ণিত হাদীসের মাঝে কোন বিরোধ নেই। কেননা হযরত আইশা (রা)-র বর্ণনা ছিল নবী করীম 
(সা)-এর অভ্যাস সম্পর্কে। কোন একবার এর বিপরীত ঘটে থাকলে তা অভ্যাসের পরিপন্থী গণ্য . 
হয় না, বরং তা একটি বিরল ঘটনা বলে বিবেচিত হয়। অথবা বলা যায়, এ ঘটনা ঘরের বাইরে 
সংঘটিত হয়েছে বলে হযরত আই শা (রা) এ সম্পর্কে অবহিত ছিলেন না। অথবা বলা যায়, বসে 
পেশাব করার কোন ব্যবস্থা ছিল না বলেই তিনি দাড়িয়ে পেশাব করেছিলেন। যেমন £ সেখানে 
আবর্জনার অপবিত্রতায় পোশাক অপবিত্র হওয়ার আশংকা ছিল। অথবা মহানবী (সা)- এর শরীরে 
ব্যাথা ছিল বলে তীর জন্য বসা সম্ভব ছিল না। কোন কোন চিকিৎসকের মতে পিঠে ব্যাথা দেখা 
দিলে তার চিকিৎসা ছিল দাঁড়িয়ে পেশাব করা। আর সম্ভবতঃ নবী (সা) এজন্যই দাঁড়িয়ে পেশাব 
করেছেন। অখবা তাঁর উদ্দেশ্য ছিল তার বৈধতা প্রকাশ করা -(মাহমূদ)! এই শেষোক্ত উত্তরটি 
অধিক যুক্তিগ্াহ্য বলে মনে হয়4(সম্পাদক)। 


www.pathagar.com 


8২ আল-জামে আত-তিরমিযী 
দাঁড়াই। তিনি আমাকে ডাকলেন এবং আমি এসে তীর পায়ের কাছে দাঁড়ালাম। তিনি উযু 
করলেন এবং মোজার উপর মাসেহ করলেন-(বু, মু, দা, না, ই, আঁ)। 


আবু ঈসা বলেন, এ হাদীসটি অপর এক সূত্রেও হুযাইফা (রা)-র বরাতে বর্ণিত হয়েছে। 
মুগীরা ইবনে শোবার সূত্রেও হাদীসটি বর্ণিত হয়েছে। কিন্তু হযাইফার প্রথম হাদীসটিই 
সর্বাধিক সহীহ। কতিপয় মনীষী দাঁড়িয়ে পেশাব করার অনুমতি দিয়েছেন। 


অনুচ্ছেদ £১০ 
Cal পেশাবের সময় ত iL অবলম্বন করা। 


EE a i Ls PA ‘ৰ te ACHMLE as be | 
BN BL oS Sn 


১৪। আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 
পায়খানা করার প্রয়োজন অনুভব করতেন, তিনি মাটির কাছাকাছি না হওয়া পর্যন্ত 
কাপড় তুলতেন না। 

আবু ঈসা বলেন, অনুরূপ একটি হাদীস মুহাম্মাদ ইবনে রবীআ-আমাশের সূত্রে 
আনাস (রা)-র কাছ থেকে বর্ণনা করেছেন। ওয়াকী এবং আল-হিশ্মানী আমাশের সূত্রে 
অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। কিন্তু আমাশ- আনাসের স্থলে ইবনে উমারের নাম উল্লেখ 
করেছেন। ইবনেউমার (রা) বলেন, 


Bs in Io, 0/70, 8 PARE PAS PE TA sar 2: r ££ EE 
PL > Ls Sr dd CII Kl Lo a6 do চে 
+ 233 

"নবী সাল্লান্নাহ আলাইহি ওয়াসাল্লাম পায়খানার ইচ্ছা করলে মাটির কাছাকাছি না 


হওয়া পর্যন্ত পরিধানের কাপড় তুলতেন না”-(দা)। 


হাদীস দুটি মুরসাল। কেননা আমাশ- আনাস অথবা অন্য কোন সাহাবীর কাছ থেকে 
কোন হাদীসের বর্ণনা শুনেননি, অবশ্য তিনি তাঁকে দেখেছেন। যেমন তিনি বলেছেন, আমি 
তাঁকে নামায পড়তে দেখেছি। আমাশের নাম সুলাইমান ইবনে মিহরাম, তাঁর উপনাম 
আবু মুহাম্মাদ আল-কাহিলী এবং তিনি কাহিল গোত্রের মুক্ত গোলাম ছিলেন। তিনি 
বলেন, আমার পিতাকে ছোটবেলা মুসলমান দেশে নিয়ে আসা হয়। মাসরূক তাকে 
নিজের ওয়ারিশ করেন। 


www.pathagar.com 


আবওয়াবুত তাহারাত B৪৩ 


অনুচ্ছেদ £ >> 
ডান হাতে ইন্তিনজা করা মাকরূহ। ১৪ 


ese oc 2-2 se 8 ret oie # or ec #2 fe sid. প্ডী ০ 
or LE UI > Is al on ee Uo -\0 


Hal be BEG Ll ot dll LE be AS ln be 
See HS rl SO 6 Ho ol dA 
১৫। আবদুল্লাহ ইবনে আবু কাতাদা (রা) থেকে তাঁর পিতার সূত্রে বর্ণিত। নবী 
সাল্লান্গাহ আলাইহি ওয়াসাল্লাম “যে কোন ব্যক্তিকে ডান হাত দিয়ে নিজের লজ্জাস্থান 
স্পর্শ করতে নিষেধ করেছেন”-(বু, মু, না, ই)। 
এ অনুচ্ছেদে আইশা, সালমান, আবু হুরায়রা ও সাহল ইবনে হুনাইফ (রা) থেকে 
বর্ণিত হাদীসও রয়েছে। আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। মনীষীগণ ডান 
হাত দিয়ে শৌচ করা মাকরূহ বলেছেন। 


অনুচ্ছেদ £ ১২ 
পাথর বা ঢিলা দিয়ে ইস্তিনজা করা। 


“ te ee eis #8 প্ডী r 


As Ge pol GF SSI 8 lee ul Ue 2 Ua -\N 
CR 2 « ent. eb 2-1-8" ate UL Ter . ues 
ae dl Lo 3 SUL J JG Ly om rl 


al Ee HANSA SAA LE il > ir fae 
BE i Bh CS AEs 11 oad Gd 1 dy 1 Ll 
«pha pies RES Bb 
১৬। আবদুর রহমান ইবনে ইয়াযীদ (রহ) থেকে বর্ণিত। তিনি বলেন, সালমান (রা)- 
কে বল৷ হল, আপনাদের নবী প্রতিটি বিষয় আপনাদের শিক্ষা দিয়েছেন; এমনকি 
পায়খানা-পেশাবের শিষ্টাচার পর্যন্ত। সালমান (রা) বলেন, হী, তিনি আমাদের কিবলামুখী 
হয়ে পায়খানা-পেশাব করতে, ডান হাত দিয়ে ইস্তিনজা করতে, আমাদের কাউকে 
তিনটি টিলার কম দিয়ে ইস্তিনজা করতে এবং শুকনা গোবর অথবা হাড় দিয়ে ইস্তিনজা 
করতে নিষেধ করেছেন -(মু)। 


এ অনুচ্ছেদ আইশা, খুযাইমা ইবনে সাবিত, জাবির ও সায়েব (রা) থেকে বর্ণিত 


১৪. পায়খানা-পেশাবের পর শৌচ করাকে ইস্তিনজা বলে (অনু.)। পায়খানা-পেশাব অথবা অন্য 
কোন সময় ডান হাত দিয়ে পুরুষাংগ স্পর্শ করা নিষিদ্ধ। অনুচ্ছেদের শিরোনাম থেকেই তা বুঝা 
যায়-(মাহমূদ)। 


www.pathagar.com 


88 আল-জামে আত-তিরমিযী 


হাদীসও রয়েছে। আবু ঈসা বলেন, সালমান (রা)-র বর্ণিত হাদীস হাসান এবং সহীহ। 
অধিকাংশ সাহাবা ও তাবিঈর মতে ইস্তিনজায় যদি ঢিলা দ্বারা সুন্দরভাবে পরিষ্কার হয়ে 
যায় তবে তাই যথেষ্ট, পানির প্রয়োজন নেই। সুফিয়ান সাওরী, ইবনুল মুবারক, ইমাম 
শাফিঈ, আহমাদ ও ইসহাকের এটাই মত। 


অনুচ্ছেদ £১৩ 
দুটি ঢিলা দিয়ে ইস্তিনজা করা। 
Smal il Gk ll Sk ~~? Ce 90 LT, SG EL -\V 
ECs AS al Ht do HEF UG abl a5 bh CO 
Ms AIG By, as 5 IG LS BS Ya IG 
+5 LIU, Eyl 

১৭। আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত।১৫ তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ' 
পায়খানায় যাওয়ার সময় (আমাকে) বললেন £ আমার জন্য তিন টুকরা পাথর নিয়ে আস। 
রাবী বলেন, আমি পাথরের দুটি টুকরা এবং শুকনা গোবরের একটি টুকরা নিয়ে 
আসলাম। তিনি পাথরের টুকরা দুটো রাখলেন এবং গোবরের টুকরাটা ফেলে দিলেন। 
তিনি বললেন £ "এটা নাপাক জিনিস”-(ই)। 

আবু ঈসা বলেন, কায়েস ইবনে রবী এ হাদীসটি আবু ইসহাক থেকে, তিনি আবু 
উবাইদা থেকে, তিনি আবদুল্লাহ (রা) থেকে ইসরাঈল বর্ণিত হাদীসের অনুরূপ বর্ণনা 
করেন। মা’মার এবং আশম্মার ইবনে যুরাইক আবু ইসহাক থেকে, তিনি আলকামা 
থেকে, তিনি আবদুল্লাহ (রা) থেকে এ হাদীস বর্ণনা করেন। যুহাইর আবু ইসহাক থেকে, 
তিনি আবদুর রহমান ইবনে আসওয়াদ থেকে, তিনি নিজ পিতা আসওয়াদ ইবনে ইয়াধীদ 
থেকে, তিনি আবদুল্লাহ (রা) থেকে এ হাদীস বর্ণনা করেন। যাকারিয়া ইবনে আবু যাইদা 
(রা)-র সূত্রে এ হাদীস বর্ণনা করেন। হাদীসটির সনদে গরমিল আছে। 

আবু ঈসা বলেন, আমি আবদুল্লাহ ইবনে আবদুর রহমান দারিমীকে১৬ জিজ্ঞেস 
করলাম, আবু ইসহাকের সূত্রে বর্ণিত এসব রিওয়াতের মধ্যে কোনটি সর্বাধিক সহীহ্‌? 


তিনি এর কোন জবাব দিতে পারেননি। আমি এ সম্পর্কে মুহাস্মাদকে (বুখারী) জিজ্ঞেস 
করলাম। তিনিও এর কোন জবাব দেননি। আবু ইসহাকের সূত্রে যুহাইর কর্তৃক বর্ণিত 


১৫. আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত £ সাহাবীদের স্তরে শুধুমাত্র 'আবদুল্লাহ’ নাম উল্লেখ থাকলে, 
বুঝতে হবে ইনি আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) -(মাহমূদ)। 
১৬. আবদুল্লাহ ইবন আবদুর রহমান £ ইনি প্রসিদ্ধ মুহাদ্দিস ইমাম দারিমী (র) -(মাহমুদ)। 


www.pathagar.com 


আবওয়াবুত তাহারাত 8৫ 


হাদীসকে তিনি অধিকতর সহীহ বলে গ্রহণ করেছেন এবং সহীহ বুখারীতে তা সংকলন 
করেছেন। আমার মতে ইসহাকের সূত্রে ইসরাঈল ও কায়েস কর্তৃক বর্ণিত হাদীস 
সর্বাধিক সহীহ। কেননা আবু ইসহাক থেকে বর্ণিত হাদীসসমূহ স্বরণ রাখার ব্যাপারে 
ইসরাঈল অন্যদের তুলনায় অধিকতর শক্তিশালী এবং সুপ্রতিষ্ঠিত রাবী। তাছাড়া কায়েস 
ইবনে রবীও তাঁর অনুরূপ বর্ণনা করেছেন। 

আবু ঈসা বলেন, আবু ইসহাকের সূত্রে যুহাইরের বর্ণনা তেমন শক্তিশালী নয়।১৭ 
কেননা তিনি তার কাছে শেষ বয়সে হাদীস শ্রবণ করেছেন। ইবনে হাম্বল বলেন, তুমি 
যদি যাইদা ও যুহাইরের কাছে হাদীস শুনে থাক তাহলে অন্যের কাছে তা শুনার 
প্রয়োজন নেই। কিন্তু তুমি যদি যুহাইরকে আবু ইসহাকের হাদীস বর্ণনা করতে শুন 
তাহলে তা অন্যের কাছেও জিজ্ঞেস করে নিও। আবু ইসহাকের নাম আমর ইবনে 
আবদুল্লাহ সাবিয়ী হামদানী। আবু উবাইদা ইবনে আবদুল্লাহ ইবনে মাসউদ তাঁর পিতার 
নিকটে কোন হাদীস শুনেননি। তার আসল নাম জানা যায়নি। আমর ইবনে মুররা বলেন, 
আমি আবু উবাইদা ইবনে আবদুল্লাহকে জিজ্ঞেস করলাম, আপনি কি আবদুল্লাহ (রা) 
থেকে কোন হাদীস বর্ণনা করেন? তিনি বলেন, না। 
অনুচ্ছেদ £ ১৪ 
যেসব বস্তু দিয়ে ইসতিনজা করা মাকরূহ। 


SNARES EEE ci 
SEN LT NE Ea AE GEES) 
2 HG UG pa Yo Dy HES 3 LS 0 ho 

১৮। আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু : 


আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ তোমরা না শুকনা গোবর দিয়ে আর না হাড় দিয়ে 
ইস্তিনজা করবে। কেননা এগুলো তোমাদের ভাই জিনদের খাদ্য-(মু)।১৮ 


এ অনুচ্ছেদে আবু হুরায়রা, সালমান, জাবির ও ইবনে উমার (রা)-র সূত্রে বর্ণিত 


১৭. যুহাইর তাঁর উত্তাদ আবূ ইসহাকের পরিণত বয়সে তাঁর কাছে হাদীস শুনেছেন। আর এই 
বয়সের বর্ণনা হাদীসবিদদের বিচারে নির্ভরযোগ্য নয় - (মাহমুদ)। 

‘১৮. হাড় তোমাদের ভাই জিনদের খাদ্য £ “ইন্নাহ” শব্দের 'হা’ সর্বনামের প্রত্যাবর্তন স্থল দুটো 
‘হতে পারে। (১) সর্বনামটির প্রত্যাবর্তনস্থল হচ্ছে "হাড়” এবং এই সম্ভবনা অধিক। এর অর্থঃ: 
হাড় জিনদের খাদ্য। (২) সর্বনামটি পৃথক পৃথকভাবে 'ইযাম’ (হাড়) এবং রাওস (গোবর) 
উভয়ের প্রতিই প্রত্যাবর্তন করেছে। গোবরকে জিনদের খাদ্য বলা হয়েছে রূপক অর্থে এবং 
সামান্যতম সম্পর্কের ভিত্তিতে। কেননা এটা তাদের খাদ্য না হলেও তাদের পশুর খাদ্য। এও 


www.pathagar.com 


8৬ আল-জামে আত-তিরমিযী 


হাদীসও রয়েছে। আবু ঈসা বলেন, এ হাদীসটি ইসমাঈল ইবনে ইবরাহীম ও অন্যরা 
দাউদ ইবনে আবু হিনদের সুত্রে, তিনি শাবী থেকে, তিনি আলকামা থেকে, তিনি 
আবদুল্লাহ (রা) থেকে বর্ণনা করেছেন। তিনি (আবদুল্লাহ) জিনদের রাতে নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। হাদীসটি বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। শাবী 
বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঃ 


lb BENGE ED EIU 
"তোমরা শুকনা গোবর অথবা হাড় দিয়ে ইান্তনজা কর না। Fe 
ভাই জিনদের খাদ্য।” তোমাদের 


. হাফস ইবনে গিয়াসের বর্ণনার চেয়ে ইসমাঈলের বর্ণনা প্রথম বর্ণনার চেয়ে দ্বিতীয় 
বর্ণনা) অধিকতর সহীহ। এ হাদীসের উপরই মনীষীরা আমল করেন (গোবর ও হাড় 
দিয়ে শৌচ করেন না)। এ অনুচ্ছেদে জাবির ও ইবনে উমার (রা)-র সূত্রে বর্ণিত হাদীসও 
রয়েছে। 


অনুচ্ছেদ ই ৯৫ 

পানি দিয়ে ইস্তিনজা করা।১১ 

[] eo F] = . ig ec s 3160.3. soso or 
Sal A ol on LL LE oy Lens LS CEs NA 


cde 2 ee Pl 2 ore 8 er rns 8 wr dsr Be zaeorere @ J} 
Le UE LG Le Be Le DUS Ls BOE ml CHS IG. 
হতে পারে যে, গোবর জিনদেরও খাদ্য এবং এতে আশ্চর্যের কিছু নেই। এখানে একটি প্রশ্ন হতে 
পারে, গোবর কি করে জিনদের খোরাক হতে পারে, অথচ জিনদের মধ্যেও ঈমানদার লোক 
রয়েছে? আমাদের প্রতি যে নবী প্রেরিত হয়েছেন তাদের প্রতিও সেই একই নবী প্রেরিত হয়েছেন। 
আমাদের শরীআতই তাদের শরীআত। আর শরীআতের দৃষ্টিতে জীবজত্তুর পায়খানা অপবিত্র। 
আমাদের পক্ষে এগুলো খাওয়া অবৈধ হলে জিনদের বেলায় তা কি করে বৈধ হবে? এ প্রশ্নের ' 
উত্তরে বলা যেতে পারে যে, পুরুষ এবং নারীদের শরীআত এক হওয়া সত্ত্বেও রেশম, সোনা এবং 
রূপার ব্যবহার পুরুষদের পক্ষে হারাম অথচ নারীদের জন্য হালাল। এমনিভাবে সম্ভবতঃ এ 
নির্দেশের বেলায়ও জিনরা আমাদের থেকে স্বতন্তর। তা ছাড়া আমরা একথা বলি না যে, জিনেরা 
গোবরকে গোবর অবস্থায় তক্ষণ করে। এও হতে পারে যে, তারা গোবরের মূলরূপ পরিবর্তন 
করে এবং তা থেকে নির্যাস বের করে এমন অবস্থায় ভক্ষণ করে যে, তাতে গোবরের কোন 
তাসিরই থাকে না। যেমন সিহাহ সিত্তা ছাড়া অন্যান্য হাদীস গ্রন্থে বণিত হয়েছে যে, জিনেরা 
গোবর খাওয়ার জন্য স্পর্শ করার সাথে সাথে তা খেজুরে রূপান্তরিত হয়। অনুরূপভাবে যখন 
তারা শুকনো, পুরাতন এবং নষ্ট হাড় খাওয়ার উদ্দেশ্যে হাতে নেয় তখন তা তাদের জন্য তাজা 
গোশতের রূপলাভ করে। এ ক্ষেত্রে গোবর, হাড় ইত্যাদি তাদের খাদ্য হওয়ার পথে কোন বাধা, 
থাকে না -(মাহমূদ)। 

১৯. তিনভাবে শৌচ করা যায়। যেমন শুধু পানি দিয়ে শৌচ করা, শুধু পাথর বা মাটি দিয়ে শৌচ 


করা অথবা প্রথমে ঢিলা ও পরে পানি দিয়ে শৌচ করা। এর যে কোন একটি পদ্ধতিতে শৌচ করা 
জায়েয। তবে তৃতীয় পদ্ধতিটি সর্বোত্তম! মরু অঞ্চল ও শীত প্রধান. দেশের লোকেরা সাধারণতঃ 


www.pathagar.com 


আবওয়াবুত তাহারাত ৪৭ 


dt do ad Lo BG ent 0.0 2 Ei) CEC 
A 8 LY y ae 


ETA OEE 0 Pt 
স্বামীদের পানি দিয়ে শৌচ করার নির্দেশ দাও! আমি (স্ত্রীলোক হিসাবে) তাদের (এ 
নিদেশ দিতে) লজ্জাবোধ করছি। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পানি 
দিয়ে ইস্ডিনজা করতেন-(আ, না)। 

এ অনুচ্ছেদে জারীর ইবনে আবদুল্লাহ, আনাস ও আবু হুরায়রা (রা) কর্তৃক বর্ণিত 
হাদীসও রয়েছে। আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। মনীষীগণ এ হাদীসের 
উপরই আমল করেন। তাঁরা পানি দিয়ে শৌচ করা পছন্দ করেন, যদিও তাদের মতে চিলা 
দিয়ে ইস্তিনজা করলেই যথেষ্ট। তাঁরা সবাই পানি দিয়ে শৌচ.করা মুস্তাহাব এবং উত্তম 
বলেছেন। সুফিয়ান সাওরী, ইবনুল মুবারক, শাফিঈ, আহমাদ ইবনে হাম্বল ও ইসহাক 
এ মতই পোষণ করেন। 


অনুচ্ছেদ 3 ১৬. 
নবী সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামের পায়খানার বেগ হলে তিনি রাস্তা থেকে 
দূরে চলে যেতেন।২০ 


০ ae Se AUN LE Ei On Le -!. 


CAE SL Md 


bit EF IG nt on dl ps HL of 8 gr 
5 Ab LC ALS SC WI Ee ASG AL SAS SL 

. ia) 

২০। মুগীরা ইবনে শোবা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি কোন এক সফরে নবী 


সাল্লাল্রাহ আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। নবী সাল্লান্নাহ আলাইহি ওয়।সালামের 
পায়খানার বেগ হলে তিনি রাস্তা থেকে বেশ দূরে চলে গেলেন-(দা, দার, না, ই)। 


এ অনুচ্ছেদে আবদুর রহমান ইবনে আবু কুরাদ, আবু কাতাদা, জাবির, উবায়দ, আবু 
“মুসা, ইবনে আব্বাস ও বিলাল ইবনুল হারিস (রা) কর্তৃক বর্ণিত হাদীসও রয়েছে। আবু 


পাথর বা মাটি দিয়ে শৌচ করে থাকে। শু দিয়ে শৌচ করে সাবান ব্যবহার করলে অথবা 
হাত মাটিতে ভাল করে ঘষে নিলে ETL ET EE এটাই 
সহজ পদ্ধতি। (অনু) 

২০. রাস্তা থেকে দূরে চলে যেতেন £ 'আল-মাযহাব’ শব্দের ‘মীম’ অক্ষরটি মাসদারের (ধাতৃপদ) 
অথ জ্ঞাপক। অথাৎ গমনের মধ্যে। অথবা এটা স্থানের আধার’ অথ জ্ঞাপক। অর্থাৎ তিনি 
প্রয়োজন পূরণের ইচ্ছা করলে দূরবী স্থানে চলে যেতেন -(মাহমূদ)। 


www.pathagar.com 


8৮ আল-জামে আত-তিরমিযী 


ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছ 
থেকে আরো বর্ণিত আছে £ 


LYE ES EF UE ds 5৬ ~ 
তিনি সফরে থাকাকালীন অবস্থায় যেরূপ আশ্রয়স্থল খুজতেন ঠিক তদ্রুপ পেশাবের 
জন্য নরম জায়গা খুঁজতেন। 


অনুচ্ছেদ £১৭ 

গোসলখানায় পেশাব করা মাকরূহ 

bl 4১ LE Ut Yn LE Ee oe EON -' | 
Ee Ce os DON de CS 


5 a8 30 Dy Po Te pi dS bs sl 


২১। আবদুল্লাহ ইবনে মুগাফফাল (রা) tia i EEE 
ওয়াসাল্লাম কোন ব্যক্তিকে নিজের গোসলখানায় পেশাব করতে নিষেধ করেছেন। তিনি 
‘আরো বলেছেন ঃ (মানুষের মনে) অধিকাংশ ওয়াসওয়াসা (খু'ঁতখুঁতি) তা থেকেই উৎপন্ন 
হয়- (দা, না, ই, আ)। 


এ অনুচ্ছেদে নবী সাল্লাল্রাহ আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী কর্তৃক বর্ণিত 
হাদীসও রয়েছে। আবু ঈসা বলেন, এটা গরীব হাদীস। শুধু আশআস ইবনে আবদুল্লাহ 
এটাকে মহানবী (সা)-এর হাদীস বলে বর্ণনা করেছেন। এক দল মনীষী গোসলখানায় 
পেশাব করা মাকরূহ বলেছেন। তাদের মতে, এর দ্বারা মানুষের সন্দেহপ্রবণতা সৃষ্টি হয়। 
অপর দলের মতে, তার অনুমতি আছে। এদের মধ্যে ইবনে সীরীন অন্যতম। কেউ তাঁকে 
প্রশ্ন করল, লোকেরা বলাবলি করছে, ‘অধিকাংশ সন্দেহপ্রবণতা এখান থেকেই সৃষ্টি হয়’ 
এটা কেমন করে? তিনি উত্তরে বলেছেন £ আল্লাহ আমাদের প্রভু, তাঁর কোন শরীক 
নেই।২১ ইবনুল মুবারকের মতে, যদি গোসলখানার পানি গড়িয়ে যায় তাহলে সেখানে 
পেশাব করার অনুমতি আছে। 


২১. আল্তাহ আমাদের রব, তাঁর কোন শরীক নেই ঃ ইবনে সীরীন তাঁর এ বক্তব্য দ্বারা হাদীসের 
ব্যাখ্যা করেছেন। অর্থাৎ নবী করীম (সা) গোসলখানায় পেশাব করতে নিষেধ করেছেন। এটা 
মাকরূহ তাহরীমী নয়। আর যদি গোসলখানা থেকে পেশাব বের হওয়ার কোন পথ থাকে, যেমন 
পানি ঢেলে দিলেই তা দূর হয়ে যায় তাহলে পেশাব করতে কোন দোষ নেই। বব্যাখ্যাকারী 
'আল্তাহর কোন শরীক নেই’ এর ব্যাখ্যা প্রসংগে বলেন 8) অসঅসা সৃষ্টির ক্ষেত্রে পেশাবের কোন 
দখল নেই। কেননা আল্লাহ এক। তাঁর কোন শরীক নেই। তিনিই সকল বস্তুর সৃষ্টিকারী। অসঅসা 


www.pathagar.com 


অনুচ্ছেদ £ ১৮ 
. মিসওয়াক করা বা দাত মাজা। 
JAS a le dt Le ICID al SLL 
| «No NF Le IG EAS Ll aE IG 
২২। আবু হরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লান্রাহ আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন £ আমি আমার উম্মাতের জন্য কষ্টকর হবে বলে মনে না করলে 
তাদেরকে প্রত্যেক নামাযের সময় মিসওয়াক করার নির্দেশ দিতাম-(বু, মু, না)। 
আবু ঈসা বলেন, আবু হুরায়রা ও যায়েদ ইবনে খালিদ (রা)-র কাছ থেকে আবু 
সালামা কর্তৃক বর্ণিত উভয় হাদীসই সহীহ। কেননা এ হাদীসটি একাধিক সূত্রে বর্ণিত 
হয়েছে। মুহাম্মাদের মতে যায়েদ ইবনে খালিদের কাছ থেকে আবু সালামা কতৃক বর্ণিত 
হাদীসটি অধিকতর সহীহ। এ অনুচ্ছেদে আবু বাকর সিদ্দীক, আলী, আইশা, ইবনে 
“আৰ্বাস, হ্যাইফা, যায়েদ ইবনে খালিদ, আনাস, আবদুল্লাহ ইবনে আমর, উন্মে হাবীবা, 
ইবনে উমার, আবু উমামা, আবু আইয়ুব, তাম্মাম ইবনে আব্বাস, আবদুল্লাহ ইবনে 
হানযালা, উন্মে সালামা, ওয়াসিলা ও আবু মূসা রাদিয়াল্লাহু আনহুম কর্তৃক বর্ণিত 
হাদীসও রয়েছে। 


LE Gel on Lo 8 GUL on ne Ee IO EG cr 
Ee 6 a AE gs 55 be LLU 0 gs 2 
lob HUY IE Lcd Ld 


5 se Sl) all SS Sf US IE Ll LG SEG 
ul 25 Sl Fl SLL ALE SF SEI 5 Dl ey 


২৩। যায়েদ ইবনে খালিদ আল-ভজুহানী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি. 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিঃ আমি আমার উম্মাতের জন্য 


সৃষ্টি করা এবং না করা তার ইচ্ছাধীন। অসঅসা (খুতখুঁতে ভাব) সৃষ্টির ব্যাপারে পেশাবের কোন 
দখল নেই -(মাহমুদ)। 


www.pathagar.com 


৫০. আল-জামে আত-তিরমিষযী, 


দিতাম এবং এশার নামাযের জামাআাত এক-তৃতীয়াংশ রাত পর্যন্ত বিলশ্ব করতাম-(না, 
দা,আ)।২২ 

' অধঃস্তন রাবী আবু সালামা বলেন, যায়েদ ইবনে খালিদ (রা) নামাযে উপস্থিত হতেন 
আর তাঁর কানের গোড়ার ঠিক সেই স্থানে মিসওয়াক থাকত যেখানে লিখকের কলম 
থাকে। যখনই তিনি নামাযে দাড়াতেন, মিসওয়াক করতেন, অতঃপর তা পুনরায় স্বস্থানে 
রেখে দিতেন। 


আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। 
‘অনুচ্ছেদ £ ৯৯ 
তোমাদের কেউ ঘুম থেকে উঠে হাত না ধোয়া পর্যন্ত যেন তা পানির পাত্রে ঢুকানো 
থেকে বিরত থাকে। j 


AT i SIE ESM GL ANA ES NE 
2 Ew dL, cl RUMP dl colo IB on ন 
be BB BEE ft IG As 20 i do all of al 


Ed 


SG 6 52 UE bh 2 03 SN Ia HS hl 
Fr BB er we 0a 


ATLL 


২২. শাফিঈ মাযহাবের অনুসারীগণ উযুর সময় এবং ফরয নামায শুরু করার পূর্বে মিসওয়াক 
করা জরুরী মনে করেন। হানাফী মাযহাবের অনুসারীগণ শুধু উযুর সময় মিসওয়াক করা জরুরী 
মনে করেন। কেননা নামাযের সময় মিসওয়াক করলে দাঁতের গোড়া থেকে রক্ত বের হয়ে উযু 

যাওয়ার সম্ভাবনা রয়েছে৷ তাদের মতে, 'প্রত্যেক নামাযের সময় কথাট্রার অর্থ 'প্রত্যেক 
‘উষুর সময়’। (অনু ) 

‘অবশ্যই আমি প্রতি নামাযের সময় তাদের মিসওয়াক করার হকৃম দিতাম’ ঃ এ বিষয়ে 
ইমাম আবু হানীফা ও ইমাম শাফিঈর মধ্যে মতরিরোধ রয়েছে। ইমাম শাফিঈর মতে প্রতি 
' নামাযের সময় মিসওয়াক করা সুন্নাত। কিন্তু ইমাম আবু হানীফা নামাযের সময় মিসওয়াক 
করতে নিষেধ করেন। তিনি মিসওয়াককে সাধারণভাবে সূন্নাত বলে অভিহিত করেছেন। যে 
কোনভাবেই করা হোক, তিনি এটা নিষেধ করেননি। কেননা বর্ণিত আছে যে, মহানবী (স!) 
কখনও নামাযের সময় মিসওয়াক করতেন। কোন কোন সাহাবীও এরূপ করেছেন। তাঁর এ 
নিষেধ হযরত আইশা (র0-র নিষেধের অনুরূপ। আইশা (রা) মুহাসসাব উপত্যকা সম্পর্কে 
বলেছেন যে, সেখানে অবস্থান সুন্নাত নয়। অথচ নবী (সা) এবং তার সাহাবীগণ সেখানে অবস্থান- 
করেছেন। ইমাম শাফিঈ (রহ) থেকেও এ মত বর্ণিত হয়নি যে, নামাযের সময় মিসওয়াক 


www.pathagar.com 


আবওয়াবুত তাহারাত ৫১ 


২৪। আবু হরায়রা (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ 

তোমাদের কেউ রাতের ঘুম থেকে উঠে নিজের হাত দুই অথবা তিনবার না ধোয়া পর্যন্ত 
যেন তা পানির পাত্রে প্রবেশ করানো থেকে বিরত থাকে। কেননা তার জানা নেই, তার 
হাত কোথায় রাত কাটিয়েছে (ঘুমের ঘোরে হয়ত তা লজ্জাস্থানে পৌছে যেতে পারে)- 
(বু, মু, দা, না, ই, আ)। 
: এ অনুচ্ছেদে ইবনে উমার, OE ETT 
বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। ইমাম শাফিঈ বলেন, দিনে অথবা রাতে ঘুম থেকে 
উঠে হাত না ধুয়ে তা উযুর পানিতে প্রবেশ করানোটা আমি মাকরূহ মনে করি। অবশ্য 
হাতে নাপাক না থাকা অবস্থায় যদি পাত্রে হাত ঢুকায় তবে পানি নাপাক হবে না। ইমাম 
‘আহমাদ বলেন, যদি কেউ রাতের ঘুম থেকে উঠে হাত না ধুয়ে পানির পাত্রে তা প্রবেশ 
করায় তাহলে এ পানি ফেলে দিতে হবে। ইমাম ইসহাক বলেন, কেউ যেন রাতে অথবা 
দিনে ঘুম থেকে উঠে হাত ধোয়ার পূর্বে তা পানির পাত্রে না ঢুকায়।২৩ 


সঅনুচ্ছেদ $২০ 


AGH 
Te EE A EN 


যম যেমন তাঁর মতেও উযুর সময় মিসওয়াক সুন্নাতে মুয়াক্কাদা। 
সুতরাং এক্ষেত্রে প্রকৃত কথা এই যে, নামাযের সময় মিসওয়াক মুস্তাহাব। আবু হানীফা (রহ) 
প্রথম থেকেই এ অভিমত পোষণ করেছেন। নামাযের সময় তাঁর মিসওয়াক করতে নিষেধ করার 
পিছনে মূল কারণ হলো, এ সময় মিসওয়াক করলে মুখ থেকে রক্ত বের হওয়ার আশংকা থাকে 
‘এবং জামাআতের সাথে তাহরীমা ছুটে যাওয়ারও আশংকা থাকে৷ প্রকৃতপক্ষে নামাযের সময় 
মিসওয়াক জরুরী সুন্নাত নয়। যদি তাই হত তাহলে নবী (সা) এবং সাহাবাদের যুগ থেকে এ 
সম্পর্কে বহু ঘটনা বর্ণিত থাকত। অথচ যায়েদ ইবনে খালিদ (রা) ব্যতীত অন্য কেউ কানে 
মিসওয়াক রেখেছেন বলে কোন বর্ণনা নেই। উসূলে হাদীস এবং ফিক্হশাস্ত্রে বর্ণিত আছে যে, 
যখন হাদীস কোন প্রসিদ্ধ ঘটনা সম্পর্কে বর্ণিত হয় অথচ এঁ হাদীসটিকে শুধুমাত্র একজন রাবী 
অন্য একজন থেকে বর্ণনা করেন তখন তার নির্দেশ মুস্তাহাব বলে পরিগণিত হয়। এ হাদীসের 
বিপরীত সাহাবাদের আমল এটাই প্রমাণ করে যে, ব্যাপারটি জর্রী নয়। আমাদের অভিমতটিও 
এরূপ -(মাহমূদ)। 

২৩. যখন তোমাদের কেউ ঘুম থেকে জাগে £ এ হাদীস থেকে অনুধাবন করা যায় যে, 
Ee SUS PE AAD a hence a Le Al 
প্রবেশ নিষিদ্ধ হওয়ার কোন কারণ থাকতে পারে না -(মাহমুদ)। 


হানাফী মতে, ঘুম থেকে উঠে উযুর পাত্রে হাত দেওয়ার পূর্বে তা ধুয়ে নেয়া উত্তম। (অনু!) 


www.pathagar.com 


৫২ “আল-জামে আত-তিরমিযী, 
UF SUE OF Chr on GEE al on ool UF on CU 
od ees § Lk LS al dh Lo dt LD Ea UG Get 

EEE 
_২৫। রাবাহ ইবনে আবদুর রহমান ইবনে আবু সুফিয়ান ইবনে হআইতিব থেকে তাঁর 
দাদীর সূত্রে, তিনি তাঁর পিতার (সাঈদ ইবনে যায়েদ) সূত্রে বর্ণনা করেন, তিনি (সাঈদ) 


বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্রাহ আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি £ যে ব্যক্তি 
উষুর প্রারম্ভে বিসমিল্লাহ বলেনি তার উযু হয়নি-(বু, মু, না, আ, দা, ই)।২৪ 


এ অনুচ্ছেদে আইশা, আবু হরায়রা, আবু সাঈদ খুদরী, সাহল ইবনে সাদ ও আনাস 
(রা) কর্তৃক বর্ণিত হাদীসও রয়েছে। আবু ঈসা বলেন, আহমাদ বলেছেন, এ অনুচ্ছেদে 
এমন কোন হাদীস আমার জানা নেই যার সনদ শক্তিশালী। ইসহাক বলেন, যদি 
হচ্ছাপূর্বক বিসমিল্লাহ না বলা হয় তবে পুনরায় উযু করতে হবে। আর যদি ভুলে অথবা 
হাদীসের অন্যরূপ ব্যাখ্যা করে বিসমিল্লাহ পরিত্যাগ করা হয় তাহলে প্রথম উযুই যথেষ্ট। 
মুহাম্মাদ ইবনে ইসমাঈল (বুখারী) বলেন, এ অন্্‌চ্ছেদে রাবাহ ইবনে আবদুর রহমানের 
বৰ্ণিত হাদীস সবচেয়ে উত্তম। 


২৪. যে ব্যক্তি উযুর সময় আল্লাহর নাম নেয়নি তার উযু হয়নি £ যাহিরী মাযহাবের কারো কারে৷ 
মতে উযুর সময় ইচ্ছা করে বিসমিল্লাহ না পড়লে উযু হয় না। পুনরায় উযু করতে হবে। ইমাম 
ইসহাক তাদের অন্যতম। ইমাম শাফিঈ (রহ) উযুর সময় বিসমিল্লাহ বলাকে নিয়াত বলে ব্যাখ্যা 
করেছেন। তিনি এ হাদীস এবং সিহাহ সিত্তায় উল্লেখিত অন্যান্য হাদীসের মাধ্যমে নিয়াত 
করাকে ফরম বলেছেন। ইমাম আবু হানীফা (রহ) তাসমিয়াকে ফরঘ বলেননি। কেননা খবরে 
ওয়াহেদ দ্বারা কোন কাজ ফরয প্রমাণিত হয় না। অনুরূপভাবে আমরা তাসমিয়াকে নিয়াত বলেও 
ব্যাখ্যা করি না। আমাদের মতে, হাদীসের প্রকাশ্য অর্থ ঠিকই আছে। অর্থাৎ উযুর সময় বিসমিল্লাহ 
না পড়লে পরিপূর্ণ উযু হয় না। এমন নয় যে, এঁ উযু দিয়ে নামাযই পড়া যাবে না। শরীআতে এরূপ 
বহু উদাহরণ রয়েছে। যেমন মহানবী (সা) বলেছেন £ “সূরা ফাতিহা ব্যতীত নামায হয় না।” "এ 
ব্যক্তি মুমিন নয় যে উদর পূর্ণ অবস্থায় রাত যাপন করে অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত রয়েছে।” 
"সেই,ব্যক্তি মিসকীন নয় যাকে একটি-দুটি খেজুর এবং এক-দুই গ্রাস খাবার ভিক্ষায় নামায়।” 
খ্যার লজ্জাবোধ নেই তার ঈমান নেই।” সর্বস্বীকৃত মতানুসারে এ হাদীসগুলো নফিয়ে কামাল 
ণয়। অর্থাৎ "পূর্ণ মুমিন নয়’ এ অর্থ বহন করে। আলোচিত হাদীসটিও অনুরূপ অর্থবোধক। তাছাড়া 
উষুর :স্ময় তাসমিয়া ফরয হলে তায়াম্মূমেও তা ফরয হতো। কেননা তায়াম্মুমের ব্যাপারটি 
অধিক গুরুত্বপূর্ণ। তাতে নিয়াতও ফরয। অথবা আমরা বলব, উযু এবং পবিত্রতা সমার্থবোধক 
নয়৷ হাদীস শরীফে তাসমির্মা না পড়লে উযু হয় না বলে যে উল্লেখ রয়েছে এর অর্থ “পবিত্রতা 
অর্জন হয় না’ নয়। উযুর অর্থ আল্লাহর অনুগ্রহ ও তাঁর সন্তুষ্টি যা মুমিন ব্যক্তি বিসমিল্লাহর সাথে 
উষু করার কারণে কিয়ামতের দিন লাভ করবে। ইমাম তাহাবী (রহ) মুহাজির ইবনে কুনফুয 
. (রা) স্বতে একটি হাদীস বর্ণনা করেছেন। হাদীসটি এই £ "একদা মুহাজির (রা) রাসুলুত্লাহ 
(সা)-এর কাছে এসে তাঁকে সালাম দেন। সম্ভবতঃ রাসূলুল্লাহ (সা) তখন ইসতিঞ্জা করছিলেন। 


www.pathagar.com 


'আবওয়াবুত তাহারাত ৫৩" 


UL be BD on ES SBE on oll Bo NN 
i ie 


sr # 


lo tl pe Gl oF 2G ot Ae SS SE OF lr 


+ ALY ile All 
২৬। পূর্বের হাদীসের অনুরূপ। 
অনুচ্ছেদ £ ২১ 
রত বলা যা তত! 
Irae UF WES A 0S ES a tn ES ES -NV 


bed ss sie 0s feb 


২৭। সালামা ইবনে কায়েস (রা) ক EEA BC 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ যখন তুমি উযু কর নাকে পানি দিয়ে ঝেড়ে ফেল২৫ 
এবং যখন (পায়খানায়) ঢিলা ব্যবহার কর বেজোড় সংখ্যায় ব্যবহার কর। 

এ. অনুচ্ছেদে উসমান, লকীত ইবনে সাবিরাহ, ইবনে আব্বাস, মিকদাম ইবনে 
মাদিকারিব, ওয়ায়িল ইবনে হজর ও আবু হরায়রা (রা) থেকে বর্ণিত হাদীসও রয়েছে। 
আবু ঈসা বলেন, সালামা ইবনে কায়েসের হাদীস হাসান এবং সহীহ। 

যে ব্যক্তি কুলি করেনি ও নাকে পানি দেয়নি তার উষুর বিশুদ্ধতা সম্পর্কে মনীষীদের ' 
মধ্যে মতভেদ রয়েছে। তাদের মধ্যে এক দলের অভিমত হল, যে ব্যক্তি উযুর সময় কুলি 
করেনি ও নাকে পানি দেয়নি এ অবস্থায় সে নামায পড়লে তাকে দ্বিতীয়বার তা পড়তে 
হবে। তাঁরা উযু এবং (ওয়াযিব) গোসলের সময় কুলি করা ও নাকে পানি দেয়া 
অত্যাবশ্যকীয় মনে করেছেন। এ দলে রয়েছেন ইবনে আবী লাইলা, আবদুল্লাহ ইবনুল 
মুবারক, ইমাম আহমাদ ইবনে হাল ও ইসহাক। ইমাম আহমাদ আরো বলেছেন, নাক 
পরিষ্কার করা কুলি করার চেয়ে অধিক জরুরী ব্যাপার। অন্য এক দল বলেছেন, যদি 
নাপাকির গোসলে কুলি করা ও নাকে পানি দেওয়া না হয় তবে পুনরায় নামায পড়তে 


হুযুর (সা) অবসর হয়ে বললেন £ঃ তোমার সালামের প্রতিউত্তরে আমার কোন বাধা ছিল না, কিন্তু 
‘আমি পবিত্রতা ছাড়া আল্লাহর নাম নেয়া অপসন্দ করি।” এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, 
রাসূলুল্লাহ (সা) তাসমিয়া পড়ার পূর্বেই উযু করেছেন -(মাহমূদ)। 

২৫. নাকের পানি ঝাড় £ অর্থাৎ উযুর সময় নাকে যে পানি দেওয়া হয়েছে তা ঝেড়ে ফেল - 
“(মাহৃমুদ)। 


www.pathagar.com 


৫8 আল-জামে আত-তিরমিযী 


হবে; আর যদি উযুর সময় এটা পরিত্যাগ করা হয় তাহলে পুনর্বার নামায পড়তে হবে 
নো। এটা সুফিয়ান সাওরী ও কুফার কতিপয় লোকের (ইমাম আবু হানীফা ও তাঁর 
. মতানুসারী) বক্তব্য। অপর এক দলের মতে, গোসল অথবা উযুর সময় এ দুটি কাজ 
পরিত্যাগ করলে নামায পুনর্বার পড়তে হবে না। কেননা এটা রাসুলুল্লাহ সাল্লাল্লাহ 
আলাইহি ওয়াসাল্লামের সুম্নাত। অতএব কেউ যদি ফরজ গোসলে বা উযুর সময় কুলি না ' 
করে এবং নাকে পানি না দেয় আর এই উযু দিয়ে নামায পড়ে নেয় তাহলে পুনর্বার তা : 
পড়তে হবে না। কেননা সুন্নাত ছুটে গেলে বা পরিত্যাগ করলে নামায নষ্ট হয় না। ইমাম 
মালেক ও শাফিঈ এই মত ব্যক্ত করেছেন। .. 


অনুচ্ছেদ £ ২২ 

রর জয়া গাছি গয় হয করা ও রি পরিছর কয়া! 

EG sll ef ll ES aga On rans Ee YA 

005 sds i GN gt bs dh UE 

LS 6: oe Feil “ AL Al op 
ES ws 

২৮। আবদুল্লাহ ইবনে যায়েদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু : 
আলাইহি ওয়াসাল্লামকে এক আঁজলা পানি দিয়ে কুলি করতে ও নাক পরিষ্কার করতে 
দেখেছি।২৬ তিনি তিনবার এরূপ করেছেন- (বু, মু)। 

এ অনুচ্ছেদে আবদুল্লাহ ইবনে আব্বাস (রা)-র সূত্রে বর্ণিত হাদীসও রয়েছে। আবু ঈসা: 
বলেন, আবদুল্লাহ ইবনে যায়েদের সূত্রে বর্ণিত হাদীস হাসান এবং গরীব। মালিক, ইবনে 
'উআইনা ও অন্যরাও আমর ইবনে ইয়াহইয়ার সূত্রে এ হাদীসটি বর্ণনা করেছেন। কিন্তু 
তীরা নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এক কোষ পানি দিয়ে কুলি করেছেন ও নাকে 


দিয়েছেন এ কথা উল্লেখ করেননি। খালিদ ইবনে আবদুল্লাহই একথা বর্ণনা করেছেন। 
হাদীস বিশারদদের বিচারে তিনি সিকাহ রাবী এবং হাফেজ। 


২৬. এক আঁজলা পানি দিয়ে কুলি করা ও নাকে দেয়া £ অর্থাৎ তিনি এক আঁজলা পানি নিয়ে 
কিছু পানি দিয়ে কুলি করতেন আর কিছু পানি নাকে দিতেন। অতপর দ্বিতীয়বার পানি নিতেন 
এবং অনুরূপভাবে ব্যবহার করতেন। অতপর তৃতীয়বারও এরূপ করতেন। এক আঁজলা পানি দিয়ে 
তিনবার কুলি করা জায়েয। এতে পানি 'মুসতামাল' (ব্যবহৃত উচ্ছিষ্ট) বলে গণ্য হবে না। কিন্তু 
এক আঁজলা পানি তিনবার নাকে ব্যবহার করা জায়েয নেই। এতে মায়ে মুসতামাল বা ব্যবহৃত 
“পানি বলে গণ্য হবে। কারণ নাক থেকে নির্গত পানি হাতের তালুর অবশিষ্ট পানির সাথে মিশ্রিত 
হওয়ার সম্ভাবনা থাকে। ইমাম শাফিঈ (রহ) বলেন £ এক আঁজলা পানি দিয়ে একই সাথে 
কুলি করা ও নাকে দেয়া জায়েয। ইমাম আবু হানীফার মাযহাবও তাই - (মাহমূদ)। 


www.pathagar.com 


' আবওয়াবুত তাহারাত, ৫৫ 


কতিপয় মনীষী বলেছেন, এক কোষ পানির কিছুটা দিয়ে কুলি করলে ও কিছুটা 
নাকে দিলে তাতে যথেষ্ট হবে। কেউ কেউ বলেছেন, মুখে এবং নাকে দেওয়ার জন্য 
পৃথকভাবে পানি নেয়াই উত্তম। ইমাম শাফিঈ বলেছেন, যদিও এক আঁজলা পানি দিয়ে 
' উত্তয় কাঙ্জ-করা জায়েয তবুও আমার মতে মুখ ও নাকের জন্য পৃথকভাবে পানি লওয়াই ' 
:উত্তস। -- 


অনুচ্ছেদ £ঃ ২৩ 
দাড়ি খিলাল করা। 


nr PAI Ap Lore on OU Gi ps fl onl Go 1A 
by PA sy ls 510 fi 5 ols Le Ll ul sb wl 


LN 


cd 09 00 uy Jal E18 06 514 053 5 3 


২৯! EE TIEN OEE BTS TT 

‘ বিলালের সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি আম্মার ইবনে ইয়াসির (রা)-কে উষু করার 

"সময় দাড়ি খিলাল করতে দেখলাম। তাঁকে বলা হল, অথবা তিনি (হাসসান) বলেছেন, . 

আমি তীকে বললাম, আপনি দাড়ি খিলাল করছেন? তিনি (আম্মার) বললেন, কেন? কি , 

অসুবিধা আছে? আমি রাসূলুল্লাহ সাল্লান্রাহ আলাইহি ওয়াসাল্লামকে দাড়ি খিলাল করতে ' 
দেখেছি। 

EULA BE SEE LONE L of 

LE dl do al 8 NE oF Nn oe GF DE LS 

SL: 

৩০। আসম্মার (রা) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন.-..- এ 


সূত্রেও উপরের হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। 


এ অনুচ্ছেদে আইশা, উন্মে সালামা, আনাস, ইবনে আবু আওফা ও আবু আইয়ুব (রা) 
কর্তৃক বর্ণিত হাদীসও রয়েছে। আবু ঈসা বলেন, আমি ইসহাক ইবনে মানসুরকে বলতে 
শুনেছি, আমি আহমাদ ইবনে হাঙম্বলকে বলতে শুনেছি £ ইবনে উআইনা বলেছেন, 
আবদুল করীম ‘দাড়ি খিলাল করা’ সম্পর্কিত হাদীস হাসসান ইবনে বিলালের কাছ 
থেকে শুনেননি। 


www.pathagar.com 


৫ ্লাল-জামে আত-তিরমিযী 
Zl of El of SA Ls Eo en EBS -r\ 
SE di Le hh 5 be gs SCE bs 0 i bs Sa 
+ ES J GE LS 
৩১। উসমান ইবনে আফফান (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ' 
দাড়ি খিলাল করতেন ২৭-(ই)। 
আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। মুহাম্মাদ ইবনে ইসমাঈল (বুখারী) 
বলেছেন, এ অনুচ্ছেদে এ হাদীসটি সর্বাধিক সহীহ। সাহাবায়ে কিরাম ও পরবর্তী পর্যায়ের 
অধিকাংশ মনীষীর মতে' দাড়ি খিলাল করা উচিৎ। ইমাম শাফিঈরও এই মত। ইমাম 
আহমাদ বলেন, যে ব্যক্তি দাড়ি খিলাল করতে ভুলে গেছে তাতে তার উযুর কোন ক্ষতি 
হয়নি। ইসহাক বলেন, যদি ইচ্ছাকৃতভাবে দাড়ি খিলাল না করা হয় এবং এই উযু দিয়ে 
নামায পড়া হয়ে থাকে তাহলে নামায পুনর্বার পড়তে হবে। আর যদি ভুল করে অথবা 
হাদীসের ভিন্নরূপ ব্যাখ্যা করে দাড়ি খিলাল করা পরিত্যাগ করে তবে নামায পুনর্বার 
পড়তে হবে না।২৮ 


অনুচ্ছেদ ই ২৪ 
মাথা মাসেহ করার নিয়ম £ সামনের দিক থেকে শুরু করে পিছনের দিকে নিতে 
হবে। 


5A es on bee Be SS me on Gl BS -Y 
tox all LE 2 al be Led of aps bly WC ES 
‘Cg U8 As ED ES As Sd oe dt Ts 5S 
IES oS OB OG Ce 3 aly ps i 

৩২। আবদুল্লাহ ইবনে যায়েদ (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সান্যান্রাহ আলাইহি 


ওয়াসাল্লাম দু'হাতে মাথা মাসেহ করতেন। তিনি মাথার সম্মুখভাগ থেকে শুরু করে 
উভয় হাত ঘাড়ের দিকে নিতেন; অতপর পেছন দিক থেকে পুনরায় সামনের দিকে এনে 


1২৭. আনাস (রা) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উষযু করতেন তখন এক 

কোষ পানি নিতেন। অতপর তা চিবুকের নীচে দিয়ে দাড়িতে প্রবেশ করিয়ে দিতেন। তা দিয়ে 

তল বকর আর তিনি বলতেন, আমার প্রতিপালক এরূপ করার নির্দেশ দিয়েছেন-(আবু 
)I 

২৮. হানাফী মতে ঘন দাড়ি নীচের দিক থেকে খিলাল করা সুন্নাত (অনু)! 


www.pathagar.com 


আরওয়াবুত তাহারাত ৫৭ 


শুরু করার স্থানে পৌছাতেন। অতপর তিনি উর্ভয় পা ধূতেন-(মা, আ, বু, মু, দা, না, ই)। 


এ অনুচ্ছেদে মুআবিয়া, মিকদাম ইবনে মাদিকারিব ও আইশা (রা) থেকে বর্ণিত 
হাদীসও রয়েছে। আবু ঈসা বলেন, এ অনুচ্ছেদে আবদুল্লাহ ইবনে যায়েদের হাদীস 
সর্বাধিক সহীহ ও সর্বাধিক হাসান। ইমাম শাফিঈ, আহমাদ ও ইসহাক এভাবেই মাথা 
মাসেহ করার পক্ষপাঠী। 


অনুচ্ছেদ ই ২৫ 
মাথার পেছন দিক থেকে সামনের দিকে মাসেহ করা। 


onl al is 2 oe Jalal on hy Go a tn LES Eo 
APES Oe ps GCE gro ph pais pt Ae 


© or “ ‘os পলাল প্ল্ি 1” 
i aii al PF jo Es Se ale 


CY 
. 


2 baintb Les 


৩৩।৷ রুবাই বিনতে মুআব্িয ইবনে আফরাআ (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথা দু'বার মাসেহ করলেন। তিনি প্রথমবার ঘাড়ের দিক 
থেকে মাসেহ শুরু করলেন এবং দ্বিতীয়বার মাথার সামনের দিক থেকে শুরু করলেন।২৯ 
তিনি উভয় কানের ভেতর ও বহিভাগও মাসেহ করলেন-(আ, দা, ই)। 


আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান। তবে আবদুল্লাহ ইবনে যায়েদের হাদীস এ 
হাদীসের তুলনায় অধিকতর সহীহ ও নির্ভরযোগ্য। কুফার বিভিন্ন আলেম এ হাদীসের 
উপর আমল করেছেন। তাদের মধ্যে ওয়াকী ইবনুল জাররাহ অন্যতম। 


২৯. তিনি মাথার পশ্চাদভাগ হতে মাসেহ শুরু করেন £ অনেক কয়টি বর্ণনা থেকে প্রমাণিত হয় 
যে, রাসূলুল্লাহ (সা)- এর আমল ছিল প্রথম হাদীসের অনুরূপ। অর্থাৎ মাসেহ করার সময় তিনি 
মাথার সামনের দিক থেকে পেছনের দিকে হাত নিতেন। অধিকাংশ আলেমের অভিমতও তাই। 
তীদের মধ্যে ইমাম আবু হানীফাও রয়েছেন। অধিকাংশ বিশেষজ্ঞ সাহাবী এবং তাবিঈ এ মত 
পোষণ করেন। এ হাদীসের জবাবে বলা যায়, সম্ভবতঃ রাসুলুল্লাহ (সা) এ কাজকে জায়েয বলে 
বর্ণনা দেয়ার উদ্দেশ্যেই তাঁর অভ্যাসের বিপরীত আমল করেছেন। অথবা অপারগতা বশতঃ এটা 
করেছেন। অথবা “বাদ বিমুআখখারি রাসিহি*-এর ‘বা’ হরফে জার 'ইলা’ অর্থ জ্ঞাপক। 
অনুরূপভাবে 'সুশ্মা বিমুকাদ্দামিহি’-এর ‘বা’ হরফে জারও ‘ইলা’ অর্থ জ্ঞাপক। অথাৎ তিনি 
সামনের দিক থেকে শুরু করে পেছনের দিকে এবং পেছনের দিক থেকে শুরু করে মাথার 
সামনের দিকে মাসেহ করতেন। এ ব্যাখ্যা অনুযায়ী দু'টি হাদীসই সহীহ এবং সমার্থবোধক। 
রাসূলুল্লাহ (সা) পূর্ণ মাথা মাসেহ করার উদ্দেশ্যেই এরূপ করেছেন, বারবার মাসেহ করার জন্য 
নয়-(মাহমূদ)। 


www.pathagar.com 


৫৮ আল-জামে আত-তিরমিযী 
অনুচ্ছেদ £২৬ 
একবার মাথা মাসেহ করা। 


Cry 


3 $s 0 secs . $ - eu" se tse 
oh 0 el chi ss Spe Ss poudl 58 Jo on hn 
LLL GC Es Ll SG ELS 2b DL 

5 el Vaal ails 0] 

৩৪। রুবাই বিনতে মুআর্বিয ইবনে আফরাআ (রা) থেকে বর্ণিত। তিনি নবী সাল্লাল্লাহ 
আলাইহি ওয়াসাল্লামকে উযু করতে দেখলেন। তিনি বলেন, তিনি (নবী) মাথার সামনের 
দিক, পেছনের দিক (সমুদয় মাথা) এবং দুই কানের ভেতর ও বহির্ভাগ একবার করে 
মাসেহ করলেন। 

এ অনুচ্ছেদে আলী (রা) ও তালহা ইবনে মুসাররিফ ইবনে আমরের দাদার সূত্রে বর্ণিত 
হাদীসও রয়েছে। আবু ঈসা বলেন, রুবাই কর্তৃক বর্ণিত হাদীস হাসান এবং সহীহ। অপর 
এক বর্ণনায় আছে, নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একবার মাথা মাসেহ করেছেন। 

অধিকাংশ সাহাবা ও তাবিঈন একবারই মাথা মাসেহ করার পক্ষে মত প্রকাশ 
করেছেন। অধিকাংশ ইমামেরও এই মত। যেমন জাফর ইবনে মুহাম্মাদ, সুফিয়ান 
সাওরী, ইবনুল মুবারক, শাফিঈ, আহমাদ ইবনে হাহল ও ইসহাক একবার মাথা 
মাসেহ করার কথা বলেছেন। 

SJL J FEY চে so 2 LE 2 Z| a “ 0 FER EE 

+d IGE bil oll ps be LS Ys 

মুহা্মাদ ইবনে মানসূর বলেন, আমি সুফিয়ান ইবনে উআইনাকে বলতে শুনেছি ঃ 

আমি জাফর ইবনে মুহাম্মাদকে জিজ্ঞেস করলাম, একবার মাথা মাসেহ করা যথেষ্ট কি. 
না? তিনি বললেন £ আল্লাহর শপথ! একবারই যথেষ্ট। 


অনুচ্ছেদ $২৭ 
মাথা মাসেহ করার জন্য পৃথকভাবে পানি নেয়া। 


2 8 206 লুজ ত 8 . ‘ Rd লল পঙ্জ ন eee e383 4 
cl 2rae Goo eG in Al ket US AS 2 G৬ -ro 
j 9- V1 2 . lh to Be ei . Z te or Ed 
dl sh SL ot Dl LE ok a bE pl on SUS ur SO 
Ld [ad - Ed Ed EAE . eae 
Bor s 4 oe, - eae reer NOSE sr LD 2 


Ed 


www.pathagar.com 


“আবওয়াবুত তাহারাত ৫৯ 
৩৫। আবদুল্লাহ ইবনে যায়েদ (রা) থেকে বর্ণিত। তিনি নবী সাল্লাল্লাহ আলাইহি 
ওয়াসাল্লামকে উযু করতে দেখলেন। তিনি হাতে লেগে থাকা অতিরিক্ত পানি বাদে নতুন 
পানি নিয়ে মাথা মাসেহ করলেন- (মু, দা)। 
আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। এ হাদীসটি ইবনে লাহীআ 
হাব্বানের সূত্রে, তিনি ওয়াসের সূত্রে, তিনি আবদুল্লাহ ইবনে যায়েদ (রা)-র সুত্রে বর্ণনা 
‘করেছেন যে, 
AL Jo LEC Lb El SG Co A aor DRE 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ‘হাতের পানি ছাড়া নতুন পানি নিয়ে মাথা 
মাসেহ করেছেন '-(আ)। 
_ হাব্বানের সূত্রে বর্ণিত আমর ইবনে হারিসের হাদীসটি অধিকতর সহীহ। কেননা তিনি 
বিভিন্ন সৃত্রে .আবদুল্পাহ ইবনে যায়েদ (রা) ও অন্য সাহাবীদের কাছ থেকে বর্ণনা 


LA EEL PSR fC BAY y ale RoE els 

“নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মাসেহ করার জন্য নতুনভাবে পানি 
নিয়েছেন।” অধিকাংশ মনীষীর মতে, নতুনভাবে পানি নিয়ে মাথা মাসেহ করা উচিৎ। 
অনুচ্ছেদ 3 ২৮ 
‘কানের ভেতরে ও বাইরে মাসেহ করা। 


Ld Ed Ll 


oe Sok of AD bk Sl al Ls Eo IE Eis rn 
A Ao LE Ale oil op 0S ols be AL LS 
+ Leb ৯৬ 5, ah 2 lS “le 

৩৬। ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মাথা 


মাসেহ করলেন এবং দুই কানের ভেতরে ও বাইরে মাসেহ করলেন- (না, ই, বা)। 
এ অনুচ্ছেদে রুবাই’র সুত্রে বর্ণিত হাদীসও রয়েছে। আবু ঈসা বলেন, ইবনে আব্বাস 
(রা)-র হাদীস হাসান এবং সহীহ। অধিকাংশ মনীষী কানের ভেতর ও বাইরে মাসেহ 
' করার পক্ষে অভিমত ব্যক্ত করেছেন। 
অনুচ্ছেদ £ ২৯ 
দুই কান মাথার অন্তর্ভুক্ত। 


7H 08 Ley gr Ie 08 GS on 0S Oo > 5 ৯% -1v, 


HHS ALS al DL als TEE. 


www.pathagar.com 


৬০ আল-জামে আত-তিরমিযী 
+ rl oe SUN IG, aly Els EG LG CS SS 
৩৭। আবু উমামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম 
উষু করলেন। তিনি মুখমন্ডল ও উভয় হাত তিনবার করে ধুইলেন এবং মাথা মাসেহ 
করলেন আর বললেন £ উভয় কান মাথারই অংশ- (দা, ই)।৩০ 
আবু ঈসা বলেন £ কুতাইবা বলেন, হাম্মাদ বলেছেন, 'কর্ণদ্বয় মাথারই অংশ’ কথাটা 
কি নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের না আবু উসামার- তা আমি জানি না। এ 
অনুচ্ছেদে আনাস (রা)-র সূত্রে বর্ণিত হাদীসও রয়েছে। এ হাদীসের সনদ খুব একটা 
শক্তিশালী নয়। অধিকাংশ সাহাবা ও মনীষীর মতে, কান মাথারই অংশ। সুফিয়ান 
সাওরী, ইবনুল মুবারক, আহমাদ ও ইসহাকের এটাই মত। কতিপয় মনীষী বলেছেন, 
কানের অগ্রভাগ মুখমন্ডলের অন্তর্ভুক্ত এবং গোড়ার দিক মাথার অন্তর্ভুক্ত। ইসহাক 
বলেন, আমি কানের অগ্রভাগ মুখমন্ডলের সাথে এবং গোড়ার ভাগ মাথার সাথে মাসেহ 
করা পছন্দ করি। ইমাম শাফিঈ বলেন, কানের অবস্থান অনুসারে এটা স্বতন্ত্র সুমাত। 
নতুনভাবে পান নিয়ে দুই কান মাসেহ করবে। 


অনুচ্ছেদ ৪৩০ 
আংগুল খিলাল করা৷ 
bb ul LEO 2 ES IG IG, LS Co VA 
le ih Lo AIG IG Ls Lo BD on pol 
CEN JES SU BAL 
৩৮। আসেম ইবনে লাকীত ইবনে সাবিরা থেকে তীর পিতার সূত্রে বর্ণিত। তিনি. 
বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ যখন তুমি উযু কর, আংগুলও' 
খিলাল কর-(আ, দা, না, ই)। 
আবু ঈসা বলেন, হাদীসটি হাসান ও সহীহ। এ অনুচ্ছেদে ইবনে আর্বাস, মুসতাওরিদ' 
ও আবু আইয়ুব (রা)-র হাদীসও রয়েছে। মনীষীদের মতে উযুর সময় পায়ের আঙ্গুল 
৩০. এতে তিনটি মাযহাব রয়েছে। (এক) কান মাথার সাথেই মাসেহ করতে হবে। এটা জমহর 
এবং ইমাম আবু হানীফার মত। (দুই) কান মুখমন্ডলের সাথে মাসেহ করতে হবে। (তিন) এ 
দু’টোর অত্যন্তরভাগ মুখমন্ডলের সাথে এবং বহির্ভাগ মাথার সাথে মাসেহ করতে হবে। এ. 
হাদীসটি ইমাম শাফিঈ (রহ)-র এ মতের বিরুদ্ধে দলীল যে, কানকে নতুন পানি দিয়ে মাসেহ 
করতে হবে। এ হাদীসকে যদিও ইমাম তিরমিযী (রহ) সনদের দিক থেকে দুর্বল বলেছেন কিন্তু 
অন্যান্য সনদে বর্ণিত হাদীসসমূহ এবং হাদীসের তাত্বিক দিক এর সমর্থক। যেমন £ “তিনি 
মাথার পেছন থেকে শুরু করতেন”- অনুচ্ছেদে বর্ণিত রয়েছে যে, নবী (সা) কানের ভেতরের 


এবং বাইরের উভয় দিক থেকেই মাসেহ করেছেন। রুবাই বিনতে আফরা (রা)-র হাদীসেও 
বৰ্ণিত হয়েছে যে, নবী (সা) মাথা এবং কান একবার মাসেহ করেছেন - (মাহমুদ)! 


www.pathagar.com 


আবওয়াবুত তাহারাত ৬১ 


বিলাল করতে হবে। ইমাম আহমাদ এবং ইসহাক এ মতের সমর্থক। ইসহাক বঙ্গেন, 
হাত এবং পায়ের আঙ্গুল খিলাল করা উচিৎ। 


od #06 J6 #206 26 PES 


Lol AE bn BL ES SAG Da on pl Ee 1A 


Lt 


A v8 ie nn 08, G1 al 2 rl A Gun hos on 
BI IG AL al Dt do dr U5 5 ns ot pf DOS A 
UD LTT es 
৩৯। ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন £ 
বন তুমি টযু কর তংন দুং হাত ও দু ং গার জুল হিদ্রি কর (৫! 
আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং গরীব। 


পণ্ড + 


LE dl be gs 0 Loe Dd ol ES LS CS -£. 
i EEL GE SLD LOG 
iy Ll) a UE fll, ab Yi 

৪০। মুসতাওরিদ ইবনে শাদ্দাদ আল-ফিহরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি : 


দেখেছি, নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন উযু করতেন, (বী হাতের) ছোট আঙ্গুল 
দিয়ে দু’পায়ের আঙ্গুলসমূহ মলতেন।-(আ,দা, বা)। 


আবু ঈসা বলেন, এ হাদীসটি গরীব। আমি ইবনে লাহীআ ব্যতীত আর কোন রাবীর 
কাছে এ হাদীসটি শুনিনি। 


অনুচ্ছেদ $ ৩৯ 


পায়ের গোড়ালি ধোয়ার ব্যাপারে যারা সতর্কতা অবলম্বন করে না তাদেরকে. 
আগুনের ভীতি প্রদর্শন করা সম্পর্কে। 


“ on re ue 0 al Le GL IG LST ES -t)\ 
Ho IG AL 20 A Ao ADD le fs gO 
. Fe OEE rl 


. ৩১. ঘৰ্ষণ এবং খিলাল ব্যতীত দুই হাত ও পায়ের আংগুলের ফাঁকে পানি না পৌছলে তা খিলাল 
করা ওয়াজিব, অন্যথায় এটা মুস্তাহাব - (মাহমূদ)। 


www.pathagar.com 


৬২ 'আল-জামে আত-তিরমিষী 
8১। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্পাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
পায়ের গোড়ালির জন্য আগুনের শাস্তি-(বু, মু, না, ই)।৩২ 
এ অনুচ্ছেদে আবদুল্লাহ ইবনে আমর, আইশা, জাবির ইবনে আবদুল্লাহ্‌, আবদুল্লাহ 
ইবনুল হারিস, মুআইকীব, খালিদ ইবনে ওয়ালীদ, শুরাহবীল ইবনে হাসানা, আমর 
ইবনুল আস ও ইয়াযীদ ইবনে আবু সুফিয়ানের সূত্রে বর্ণিত হাদীসও রয়েছে। আবু ঈসা 
বলেন, আবু হরায়রার হাদীসটি হাসান এবং সহীহ। 
hts SEES Io IG HAL AE Vl Lo Lal oe G2 
«201 cS 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ “পায়ের গোড়ালি ও পায়ের পাতার 
জন্য ধ্বংস রয়েছে”-(আ, বা)। 


ইমাম তিরমিযী বলেন, এ হাদীসের নিগৃঢ় তত্ত্ব হল, পায়ে যদি মোজা না থাকে তবে 
(উযুর সময় ধোয়ার পরিবর্তে) পা মাসেহ করা জায়েয নেই। 


অনুচ্ছেদ £ঃ ৩২ 
উযুর সময় প্রত্যেক অংগ একবার করে ধোয়া। 
CL 5s Es LG LF, GG LF Al ES tr 


de ht 5 oe gh pf OS ph 0 be LS bs 
op LF LS 20 Yi 
8২। ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযুর 
প্রতিটি অংগ একবার করে ধুয়েছেন। 
' এ অনুচ্ছেদে উমার, জাবির, বুরাইদা, আবু রাফে ও ইবনুল ফাকিহি (রা) কর্তৃক 
বর্ণিত হাদীসও রয়েছে। আবু ঈসা বলেন, এ অনুচ্ছেদে ইবনে আব্বাসের হাদীস অধিকতর 
সহীহ্‌ ও অধিকতর হাসান। ইমাম তিরমিযী মহানবী (সা)-এর এ হাদীসটি অপর একটি 
সূত্রে উমার (রা)-র কাছ থেকে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, এ বর্ণনা সূত্রটি তেমন 
সহীহ নয়। বরং ইবনে আজলান, হিশাম ইবনে সাদ, সুফিয়ান সাওরী এবং আবদুল 
আযীয ইবনে মুহাম্মাদ- যায়েদ ইবনে আসলামের সূত্রে, তিনি আতা ইবনে ইয়াসারের 
‘৩২: অর্থাৎ যারা উষযু করার সময় পায়ের গোড়ালি ঠিকমত ধোয় না, ফলে তা শুকনা থেকে যায়।. 
এতে উষু হয় না যার ফলে নামাযও হয় না (অনু )। 


www.pathagar.com 


আবওয়াবুত তাহারাত ৬৩, 


সূত্রে, তিনি ইবনে আব্বাস (রা)-র সুত্রে এবং তীর থেকে নবী সাল্লাল্লাহু আলাইছি 
ওয়াসাল্লামের যে হাদীস বর্ণিত হয়েছে তা-ই অধিকতর সহীহ। 
অনুচ্ছেদ £ঃ ৩৩ 
" উষুর সময় প্রত্যেক অংগ দুইবার করে ধৌত করা। 
be ole 2 5 ES IG Sf in Lo) ABE HES -tr 
be Salt 2 dbl As ES IG HOF os Ab 2 Al as 
db do Al EG el ve cil 2 on yl A 
৪৩। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (উযুর 
সময়) প্রতিটি অংগ দু’বার করে ধৌত করেছেন- (দা, বা)। 
আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং গরীব। আমি এটা শুধু ইবনে সাওবানের কাছ 
থেকে জেনেছি, তিনি আবদুল্লাহ ইবনে ফযলের সূত্রে বর্ণনা করেছেন। এ সনদটি হাসান 
এবং সহীহ। এ অনুচ্ছেদে জাবির (রা)-র হাদীস রয়েছে। আবু হরায়রা থেকে এ বর্ণনাটিও 
আছেঃ 
G55 G3 LE LS al i do at tl 
=নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উযুর প্রতিটি অংগ তিনবার করে ধুয়েছেন। 


অনুচ্ছেদ £ঃ ৩৪ 
উযুর সময় প্রত্যেক অংগ তিনবার করে ধোয়া। 


ৰ -2 le dl do AE oF b> los 

: OW OW LS 

88। আলী (রা) থেকে বর্ণিত। নবী সাল্লান্গাহ আলাইহি ওয়াসাল্লাম উযুর প্রত্যেক অংগ 
তিনবার করে ধূয়েছেন- (দা;না, ই)। 

আবদুল্লাহ ইবনে আমর, মুআবিয়া, আবু হুরায়রা, জাবির, আবদুল্লাহ ইবনে যায়েদ ও. 

উবাই ইবনে কাব (রা)-র সূত্রে বর্ণিত হাদীসও রয়েছে। আবু ঈসা বলেন, এ অনুচ্ছেদে 

আলী (রা)-র হাদীসটি অধিকতর সহীহ ও অধিকতর হাসান। জ্ঞানবান সম্প্রদায়ের 


www.pathagar.com 


৬৪ আল-জামে আত-তিরমিযী 


অভিমত হল, উযুর অংগগুলো একবার ধোয়াতেও উযু হবে, কিন্তু দু'বার করে ধোয়া 
উত্তম এবং তিনবার করে ধোয়া সবচেয়ে উত্তম। এর অধিক বার ধোয়াতে কোন ফায়দা 
নেই। ইবনুল মুবারক বলেন, যে ব্যক্তি তিনবারের অধিক ধোয়, আমার ধারণামতে তার 
গুনাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। আহমাদ ও ইসহাক বলেন, যে ব্যক্তি সন্দেহে পতিত 
হয় সে তিনবারের অধিক ধুইতে পারে। 


অনুচ্ছেল £ঃ ৩৫ 

উয়ুর অংগণ্তলো এক, দুই অথবা তিনবার ধোয়া সশ্পর্কে। 

ol ob be Ls ES SOD pe oe Lelll Bio -to 

LE i Le lH HG WS LS LN EB IG Lie 

PSIG 6G EH iA i29 B2 bp Co A, 

8৪৫। সাবিত ইবনে আবু সাফিয়্যা থেকে বর্ণিত। তিনি বলেন; আমি আবু জাফরকে 

(মুহাম্মাদ বাকের) জিজ্ঞেস করলাম £ আপনাকে কি জাবির (রা) বলেছেন, নবী 

সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম (উযুর অংগ-প্রত্যংগগুলো) কখনও একবার, কখনও 

দু’বার আবার কখনও তিনবার ধুয়েছেন? তিনি বললেন, হী -(ই)। 

Ll Al al be CLAN ES S79 ure HII tN 


Ed Cd 


০ -- ৪" *' ALN ENACT AE TEEN NAA RL 
°]{ ‘ - 
‘eo cit un £hecs 8c Ort এনএ ০০ ec ous Etc Et Fes 
ও ৬০ ১৮৬ ds er OU U৬, ~~ JL LA pA (ab fr 
Ld LAL 26,4 


i ol HY or 

৪৬। সাবিত ইবনে আবু সাফিয়্যা (রহ) বলেন, আমি আবু জাফরকে বললাম, জাবির 

(রা) কি আপনাকে বলেছেন যে, মহানবী (সা) উযুর অংগগুলো একবার করে ধুয়েছেন? 
তিনি বলেন, হী। 


এ বর্ণনাটি শরীকের বর্ণনাটির চেয়ে অধিকতর সহীহ। কেননা এটি বিভিন্ন সূত্রে 
সাবিত থেকে বর্ণিত হয়েছে। আর শরীক অনেক ভুলের শিকার হন। 


অনুচ্ছেদ £ঃ ৩৬ 
যে ব্যক্তি কোন অংগ দু'বার এবং কোন অংগ তিনবার ধোয়। 


er te cts ses ras raat e282 26, 3 EEL 


onl anf GF Eee on UU Eo ps fh on be Ua =£Y 
A al YW de TE RI oe 


www.pathagar.com 


আবওয়াবুত তাহারাত ২৫ 


EAE ods 0 228 A- “ 
OLE ls CS) ih 5A SN Le, EL ' es LS 


CR st 


«Ur 

৪৭। আবদুল্লাহ ইবনে যায়েদ (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম 
একদা উযু করলেন। তিনি তিনবার মুখমণ্ডল ধুইনেন, দুই হাত দুইবার ধুইলেন, মাথা 
মাসেহ করলেন এবং উভয় পা দুইবার ধুইলেন- (বু, মু)। 

EE US SUE NS Ee EEE TT 
আছেঃ | 
j US Lal Fo aie a Co AL EDA 

“নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কোন অংগ একবার এবং কোন অংগ তিনবার 
ধুয়েছেন।” l 

এর পরিপ্রেক্ষিতে কতিপয় আলেম অনুমতি দিয়েছেন যে, কেউ যদি উযুর সময় কোন 


অংগ দু'বার, কোন অংগ তিনবার এবং কোন অংগ একবার ধোয় তবে তাতে কোন', 
দোষ নেই। 


অনুচ্ছেদ £৩৭ 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে উযু করতেন। 


dee cede Se ললূর্তী + 


ve eel le RA Let) cl EVE bl ও, i Us -tA 
te) Ul Ei ESC EON OEE 


Fo ও ত “DS 65৬ » > Le, ঢ CALE El EE 


Ef A nt Lai Bb Ee ” | l “ (UP FE Ee 
2 sce 3 2 Ld 


“ll a dt Le Lb SU CE Sul ol cl J0 SG 
| EE 

৪৬। আবু হাইআ (রহ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আলী (রা)- )-কে উযু করতে 
দেখেছি। তিনি উভয় হাতের কজ্ি পর্যন্ত ধইলেন এবং ভাল করে পরিষ্কার করলেন;- 
তিনবার কুলি করলেন, তিনবার নাকে পানি দিলেন, তিনবার মুখমণ্ডল ধুইলেন, তিনবার 


করে উভয় হাত কনুই পর্যন্ত ধুইলেন, একবার মাথা মাসেহ করলেন এবং উভয় পা. 
গোছা পর্যন্ত ধূইলেন। এরপর তিনি দীড়ালেন এবং উযুর অবশিষ্ট পানি তুলে নিয়ে তা 


www.pathagar.com 


৬৬ আল-জামে আত-তিরমিযী 


দীড়ানো অবস্থায় পান করলেন। অতঃপর তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লান্লাহ আলাইহি 
ওয়াসাল্লামের উযু কিরূপ ছিল তা তোমাদের দেখানোর জন্যই আমি এরূপ করা পছন্দ 
করলাম। 

এ অনুচ্ছেদে উসমান, আবদুল্লাহ ইবনে যায়েদ, ইবনে আব্বাস, আবদুল্লাহ ইবনে আমর, 
আইশা, রুবাই ও আবদুল্লাহ ইবনে উনাইস (রা)-র হাদীসও রয়েছে। 
se =~! fl ue uel nl G5 IG a, LS CS -£A 


Ed লাল 


IG 5 LE HLS SS Ye Ee HIG HE LG, 
«AES AS inh La ip Bl nb we ES IGN 


৪৯। আবদে খাইর আলী (রা)-র সূত্রে আবু হাইআ কর্তৃক বর্ণিত হাদীসের অনুরূপ 
হাদীস বর্ণনা করেছেন। কিন্তু আবদে খাইরের বর্ণিত হাদীসের শেষের অংশ নিন্নরপ £ 
তিনি যখন উষু শেষ করতেন তখন অবশিষ্ট পানি হাতের আঁজলে নিয়ে পান করতেন। 

আবু ঈসা বলেন, আলী (রা)-র কাছ থেকে এ হাদীসটি একাধিক সূত্রে বর্ণিত হয়েছে। 
হাদীসটি হাসান এবং সহীহ। 
অনুচ্ছেদ £৩৮ 
উযুর শেষে পরিধানের কাপড়ে পানি ছিটানো। 


CN dl Ls Ul LED all Le bl rd CS - 

Lb mt SA ES AL 8 dl ES IG al 

dr de Al AE 5A sl or [Sl dl AE 6 AU 
CAG SUG BUSS CIG re et IG LS So 
৫০। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


জিবরীল (আ) আমার কাছে এসে বললেন, হে মুহাম্মাদ! যখন আপনি উষযু করেন, 
(পরিধেয় বস্তে) পানি ছিটিয়ে দিন -(ই)। 

আবু ঈসা বলেন, এটা গরীব হাদীস। আমি মুহাম্মাদকে বলতে শুনেছি, হাসান ইবনে 
আলী ৩৩ একজন প্রত্যাখ্যাত (মুনকার) রাবী। এ অনুচ্ছেদে আবুল হাকাম ইবনে সুফিয়ান, 
ইবনে আব্বাস, যায়েদ ইবনে হারিসা ও আবু সাঈদ (রা) কর্তৃক বর্ণিত হাদীসও রয়েছে৷ 
কতিপয় হাদীস বিশারদ বলেছেন, সুফিয়ান ইবনে হাকাম অথবা হাকাম ইবনে সুফিয্লান 
এ হাদীসের সনদে গরমিল (ইদতিরাব) করেছেন। 
৩৩. ইনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহর পুত্র হাসান রাদিয়াল্লাহু আনহু নন, বরং হাদীসের 
একজন অধপ্তন রাবী- (অনু .)। 


www.pathagar.com 


আবওয়াবৃত তাহারাত ৬৭" 


অনুচ্ছেদ 3 ৩৯ 


কষ্ট সত্বেও সুন্দরভাবে উযু করা৷ 


[) El) . at- fs 20 ন লাৰতী নু es se 8 OO “বুদ “ 
[a ‘Sl UO As fe | Ul 2 ee si w.> -6) 

LE ht do ad I HD dl be le ol LE 

SEZ ar SL ULE a lL UE EIN IG 
EJIL, EO) de ol EOL IG al Ts Gok iG 

BONA Sal Ls Sal ESh Cl 

৫১। আবু হরায়রা (রা) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ সাল্লাল্রাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন, 

আমি কি তোমাদের বলে দেব না, আল্লাহ কি দিয়ে (মানুষের) গুনাহ মুছে দেন এবং 
(তার) মর্যাদা বৃদ্ধি করেন? সাহাবাগণ বললেন, হে আল্লাহর রাসূল! হী (বলে দিন)। তিনি 
বললেন £ কষ্ট সত্ত্বেও উত্তমরূপে উযু করা, মসজিদের দিকে অধিক পদক্ষেপ করা এবং 
এক নামায শেষ করে পরবর্তী নামাযের জন্য প্রতীক্ষায় থাকা। আর এটাই হল ‘রিবাত'' 
(প্রস্তুতি) -(মা, মু, না, ই)। 


22 SO oe ASS tn Al LE Ee EF Coy -or 
E Ed ‘ # পণ 

পর ad Lo) ad ee Ean Ls LE Edd ull 
+ G5 LUN SIS LUD AIL LUN AL Lo SLES IG 


'৫২। আলা (রহ) থেকে এই সনদসূত্রে উপরের হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। 
কুতাইবা তীর সনদে বর্ণিত হাদীসে (মহানবীর কথাটা এভাবে) উল্লেখ করেছেন ঃ 
“এটাই তোমাদের জন্য রিবাত, এটাই তোমাদের জন্য রিবাত, এটাই তোমাদের জন্য 
রিবাত।” এ কথাটা (এ বর্ণনায়) তিনবার উল্লেখিত হয়েছে। ৩৪ 


এ অনুচ্ছেদে আলী, আবদুল্লাহ ইবনে আমর, ইবনে আব্বাস, উবাইদা (ইবনে আমর), 
আইশা, আবদুর রহমান ইবনে আইশ ও আনাস (রা!) থেকে বর্ণিত হাদীসও রয়েছে। আবু 
৩৪. ‘রিবাত’ শব্দের অর্থ (ইসলামী রাষ্ট্রের) সীমান্ত রক্ষার কাজে অস্ত্রশস্ত্র নিয়ে সর্বদা প্রস্তুত 
থাকা। হাদীসে এক নামাযের পর অপর নামাযের অপেক্ষায় থাকাকে এর সাথে তুলনা করা 
হয়েছে৷ ‘মসজিদের দিকে অধিক পদক্ষেপ করা’ কথাটার দু’রকম অথ হতে পারে; দূরের স্থান, 
থেকে মসজিদে আসা অথবা নিয়মিত মসজিদে আসা (অনুবাদক)। | 

এটাই তোমাদের সীমান্ত পাহারা দেয়া। "এটা হাদীসের শেষ বাক্য অর্থাৎ “এক 
নামাযের পর অপর নামাযের জন্য অপেক্ষা করা”- এর ব্যাখ্যা স্বরূপ। মূলে ‘রিবাত’ অর্থ এমন দল 
পারে। অথাৎ সৈন্যদের জিহাদের অপেক্ষায় রত থাকা। হাদীসের অর্থ হবে £ এক নামাযের পর 
পরবর্তী নামাযের অপেক্ষা করা শত্রুর মোকাবিলায় জিহাদের সমতূল্য - (মাহমূদ)। 


www.pathagar.com 


৬৮ আল-জামে আত-তিরমিযী 


ঈসা বলেন, আবু হুরায়রার হাদীস হাসান ও সহীহ। আলা ইবনে আবদুর রহমান- ইনি 
ইয়াকুব আল- -জুহানীর পুত্র এবং হাদীস বিশারদদের মতে সিকাহ রাবী। 
অনুচ্ছেদ £ঃ ৪০ 

উযুর পর রুমাল ব্যবহার করা। 


be Ab dE ES ofA Se UL Ci -01 
Se CS 


৫৩। 2 (রা) থেকে চ বণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সান্লাল্লাহ্‌ ভালি 
ওয়াসাল্লামের জন্য একটি বস্ত্ৰখণ্ড ছিল। উযু করার পর এটা দিয়ে তিনি (উযুর অংগসমূহ) 
মুছে নিতেন। 


এ অনুচ্ছেদে মুআয ইবনে জাবাল (রা) থেকে বর্ণিত হাদীসও রয়েছে। 
oS 9 5 AG AC bit BL ES EL os 
SE of gol AE OF ir on Ble bf Joon gs 5 3 
Sf fl ps so dn oe hl Sl D0 oe os: HAE 
; Sr She « Farr 


৫৪। মুআয ইবনে জাবাল রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামকে দেখছি- তিনি উযু করে তাঁর কাপড়ের কিনারা দিয়ে 
মুখমণ্ডল মুছে ফেলতেন -(বা)। 
আবু ঈসা বলেন, এটা গরীব হাদীস এবং এর সনদ দুর্বল। এ হাদীসের রাবী রিশদীন 
ইবনে সাদ ও আবদুর রহমান ইবনে যিয়াদ ইবনে আনউম হাদীস শাস্ত্রে দুর্বল। হযরত 
: আইশা (রা) কর্তৃক বর্ণিত হাদীসও শক্তিশালী নয়। কেননা এ হাদীসের এক রাবী আবু 
মুআয সম্পর্কে লোকেরা বলেন, ইনি হলেন সুলাইমান ইবনে আরকাম। ইনি মুহাদ্দিসদের 
বিচারে দুর্বল রাবী। এ অনুচ্ছেদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদীস 
সহীহ সনদে বর্ণিত হয়নি। 

কতিপয় সাহাবী ও তাদের পরবর্তী কালের একদল মনীষী উযুর পরে রুমাল ব্যবহার 
করার অনুমতি দিয়েছেন। যারা উযুর অংগ মোছা মাকরূহ মনে করেন তাদের মতে উযুর 
পানি ওজন দেওয়া হয়। অতএব এটা মুছে ফেলা ঠিক নয়। সাঈদ ইবনুল মুসায়্যাব ৬ 
যুহরী এ মত ব্যক্ত করেছেন। ইমাম যুহরী বলেন, 


www.pathagar.com 


আবওয়াবুত তাহারাত ৬৯ 


7-2 238 - es 3 oz er লুল $$" ec? #0 34.2 এব" 
De i le IS IG Lx ES SSN Lo tn re ao 
BB #06 Ee yf ey PANE AL a Ed oe Es I 25 [ [) ae or 
Lx Lal 3 OIG spf or LS or SLE Py SF 

he ” i 0 | 203 ey 3 A 2S 
; MST RL ৩১ 23! 
উষুর পর রুমাল ব্যবহার করা আমি মাকরূহ মনে করি। কেননা উযুকে ওজন করা হয়।৩৫ 


অনুচ্ছেদ £ ৪১ 

উযুর পর যা বলতে হবে। 

‘284 48 - 3 2 3 প্র তৰ" eo a2 Fre ager 3S 

5 EE EIN all Has on ara on fe Wo -00 


. or ut Hie der se pit er Ed st odo or td RG 


all I IG IG SEL As sr UE al Nl hl 
JAAS SN EEE LEAL 


a ন er FD ‘ PEEP PAS ‘4 ‘ A) 
LA As ae oss 51 AEE SS LE Fs DYN 


SEF Y Eo Chil io cls all be le 

Gia BX Lal 
.৫৫। উমার ইবনুল খাত্তাব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ যে ব্যক্তি সুন্দরভাবে উযু করার পর বলে ঃ “আমি 
সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই, তিনি এক, তাঁর কোন শরীক নেই; আমি 
আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদ (সা) তীর বান্দাহ ও রাসূল; হে আল্লাহ! আমাকে 
তওবাকারীদের অন্তর্ভুক্ত কর এবং আমাকে পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত কর”, তার , 
জন্য বেহেশতের আটটি দরজাই খুলে দেওয়া হয়। সে নিজ ইচ্ছামত যে কোন দরজা - 
দিয়েই তাতে প্রবেশ করতে পারবে। ” 


. "এ অনুচ্ছেদে আনাস ও উকবা ইবনে আমের (রা) থেকে বর্ণিত হাদীসও রয়েছে। আবু: 
ঈসা বলেন, এ হাদীসে যায়েদ ইবনে হবাবের কারণে মতভেদ সৃষ্টি হয়েছে। এ হাদীসটি 
অপর একটি সনদ পরম্পরায় বর্ণিত হয়েছে। এ অনুচ্ছেদে নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের কাছ থেকে কোন সূত্রেই খুব একটা সহীহ হাদীস বর্ণিত নেই। মুহাম্মাদ 
(বুখারী) বলেন, আবু ইদরীস উমারের কাছে কোন কিছুই শুনেননি।৩৬ 


৩৫ উযু মাপা হবে £ অর্থাৎ উযুর পর অংগ-প্রত্যংগে যে পানি অবশিষ্ট থাকে এবং " 
শরীর যা চুষে নেয়, কিয়ামতের দিন তা ওজন দেয়া হবে। এখানে শরীর থেকে মাটিতে পতিত : 
হওয়া পানি বুঝায় না - (মাহমুদ) 


www.pathagar.com 


৭০ আল-জামে আত-তিরমিযী 
অনুচ্ছেদ £ ৪২ 
এক মুদ্দ পানি দিয়ে উযু করা। 
SLL GS IG ho os Es pe LD CEL on 
SE AL AC lt oe lH LL be BOL Ul LE 
; rll BEC uC (Eee 
৫৬। সাফীনা (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম *এক মুদ্দ' পানি 
দিয়ে উযু করতেন এবং এক সা পানি দিয়ে গোসল করতেন -(আ, মু, ই)।৩৭ 
এ অনুচ্ছেদে আইশা, জাবির ও আনাস ইবনে মালিক (রা) থেকে বর্ণিত হাদীসও 
' রয়েছে। আবু ঈসা বলেন, সাফীনার হাদীসটি হাসান এবং সহীহ। একদল বিশেষজ্ঞ 
মালেম বলেছেন, উষু এক মুদ্দ এবং গোসল এক সা পানি দিয়েই করতে হবে। কিন্তু 
ইমাম শাফিঈ, আহমাদ ও ইসহাক বলেছেন, হাদীসের তাৎপর্য এটা নয় যে, এক মুদ্দ 
বা এক সা-এর বেশী বা কম পানি ব্যবহার জায়েয নয়, বরং উযু ও গোসলের জন্য 
প্রয়োজন পরিমাণ পানি ব্যবহার করা যাবে। 


অনুচ্ছেদ £ ৪৩ 

উযুর মধ্যে পানির অপচয় মাকরূহ।: 

2- a এঠুদ 4 # নৰে 2 CE) 3 - EN 0 dd. 56 - 

20 Ge Cb Ih Hl Go Le GS -oV 
er0 e 32327 er 


ENE PX PR oud 2 Ed “ Ed 8 ss oe oer Ed ef 
SIG AL al Dr Lo dl oe od on af oe sl 
OLS LEG SULIT I GUS cd 


৩৬. অর্থাৎ কোন বর্ণনায় আবু ইদরীসের পরে উকবা ইবনে আমের রয়েছেন, আবার কোন বর্ণনায় 
আবু ইদরীস এবং আবু উসমানের পরে জুবায়ের ইবনে নুফায়ের রয়েছেন এবং তিনি উমার (রা) 


আল্লামা শওকানী তাঁর নাইলুল আওতার গ্রন্থে তা সন্নিবেশ করেছেন: বুলৃগুল মরামের ভাষ্যগ্রন্থ 
“মিসকুল খিতাম গ্ৰন্থে এর বিস্তারিত আলোচনা দেখুন. (অনু) 


৩৭. জারীর বলেন, এক সময় আলী ইবনে মুজাহিদ (অধঃস্তন রাবী) এই হাদীসটি আমার কাছে 
পাঠ করেন। অতপর তিনি চলে যান এবং আমি হাদীসটি ভুলে যাই। পুনরায় কিছু দিন পর তিনি 


www.pathagar.com 


আবওয়াবুত তাহারাত ‘৭১ 


৫৭। উবাই ইবনে কাব (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ 
উষুর সময় (সন্দেহপ্রবণতা সৃষ্টি করার জন্য) একটি শয়তান রয়েছে। তার নাম 
‘ওয়ালাহান’ বলে কথিত। অতএব উষুর সময় পানি ব্যবহারে অসওয়াসা থেকে সতর্ক 
থাক -(আ;ই)। 


এ অনুচ্ছেদে আবদুল্লাহ ইবনে আমর ও আবদুল্লাহ ইবনে মুগাফফাল (রা)-র হাদীসও 
রয়েছে। আবু ঈসা বলেন, উবাই ইবনে কাব (রা) কর্তৃক বর্ণিত হাদীসটি গরীব। হাদীস 
বিশারদদের মতে এর সনদ শক্তিশালী নয়। কেননা খারিজা ছাড়া আর কেউ এ হাদীসকে 
মারফু সূত্রে বর্ণনা করেছেন বলে আমাদের জানা নেই। কতিপয় সূত্রে এটাকে 
(হাদীসটিকে) হাসান বসরীর কথা বলে উল্লেখ কর৷ হয়েছে।৩৮ এ অনুচ্ছেদে মহানবী 
(সা)-এর কাছ থেকে কোন সহীহ হাদীস বর্ণিত হয়নি। হাদীস বিশারদদের কাছে 
খারিজা তত সবল রাবী নন। ইবনুল মুবারক তীঁকে দুর্বল রাবী সাব্যস্ত করেছেন। '' 


অনুচ্ছেল £ ৪8 
প্রত্যেক ওয়াক্তের নামাযের জন্য নতুনভাবে উযু করা। 


Loe ie Lally LL ES S500 Los ty Le ES -OA 
6 AL cb ANB lH ol be ALS be GUL ol 
PE AEE ~S SC IG DL L151 AL No WL 
PR [) re BES a. NE ELPA 270 5 

টী ঠি res 225 5 JU ml ms 

- ৫৮। আনাস (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ওয়াক্তের 
“নামাযের জন্য স্বতপ্ত্রভাবে উযু করতেন,৩৯ তিনি পবিত্র (উযু অবস্থায়, থাকলেও করতেন 


আমার নিকট এসে আমাকে সম্পূর্ণ হাদীসটি পড়ে শুনান। আমি তখন তাকে জিজ্ঞেস করি, 
আপনি এ হাদীসটি কার কাছ থেকে নিয়েছেন। আলী ইবনে মুজাহিদ ব্বলেন, আপনার কাছে, 
'শুনেছি। আপনি ভুলে গিয়েছেন কিন্তু আমি ভুলিনি ।. আলী ইবনে মুজাহিদ অমার*- 
দৃষ্টিতে তীক্ষ স্ৃতিশক্তি সম্পন্ন সংরক্ষণকারী এবং বিশ্বস্ত। যদিও আমি হাদীসটি ভুলে গিয়েছি - 
কিন্তু তাঁর স্বৃতিশক্তি এবং সংরক্ষণের উপর আমার আস্থা রয়েছে- (মাহমূদ)। | 

মুদ্দ এবং সা তৎকালীন আরবদের ওজন-পরিমাপের একক বিশেষ। এক মুদ্দ প্রায় এক 
সেরের সমান এবং চার মুদ্দে এক সা হয় (অনু.)। 
৩৮. হাসান থেকে £ সকলের মতে এটা হাসান বসরী (র) থেকে বর্ণিত একটি মাওকৃফ হাদীস। 
এটা নবী (সা) থেকে বর্ণিত 'মারফ্‌’ হাদীস নয় - (মাহমূদ)। 
৩৯. রাসূলুল্লাহ (সা) প্রতি নামাযের জন্য উযু করতেন £ এ মাসআলায় দুটো মাযহাব রয়েছে।'. 
এক দলের মতে মহানবী (স)-এর জন্য প্রতি নামাযের সময় নতুন উযু করা ফরজ ছিল। অবশ্য 
‘প্রয়োজনের প্রেক্ষিতে কোন কোন ক্ষেত্রে একই উযু দিয়ে তীর জন্য একাধিক নামায পড়ার 
* অনুমতিও ছিল। যেমন মক্কা বিজয়ের দিন এবং সফরকালে যোহর ও আসরের নামায একত্রে 


www.pathagar.com 


৭২ আল-জামে আত-তিরমিযী 


এবং অপবিত্র (উযুহীন অবস্থায়) থাকলেও করতেন। হুমাইদ বলেন, আমি আনাস (রা)- 
কে জিজ্ঞেস করলাম, আপনারা কি করেন? তিনি বললেন, আমরা একই উষুতে কাজ 
সারি।৪০ 

আবু ঈসা বলেন, আনাসের বর্ণিত হাদীস হাসান এবং গরীব। এ পর্যায়ে আমর ইবনে 
আমের কর্তৃক আনাসের সূত্রে বর্ণিত হাদীসটি হাদীস বিশারদদের কাছে মশহুর। কতিপয় 
মনীষীর মতে, প্রত্যেক নামাযের জন্য নতুনভাবে উযু করা মুস্তাহাব, তবে ওয়াজিব নয়। ' 


Pd, 2 


2 ol Ue) Ml bn NY Bo UN on Loe ES -0 


et 2 038 


Koll Ale on anh OF Ln On UU Ei IG Ga onl 
bs i Dr Le aE DK a BE Ee 

SE A A 4B He fe - 
৫৯। আমর ইবনে আমের আনসারী (রহ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আনাস 
ইবনে মালিক (রা)-কে বলতে শুনেছি £ নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক 
নামাযের সময় নতুনভাবে উযু করতেন। আমি আনাসকে জিজ্ঞেস করলাম, আপনারা কি 
করেন? তিনি বললেন, আমাদের উযু ছুটে না গেলে একই উযুতে আমরা সব ওয়াক্তের 
নামায পড়ে নেই -(দা, ই)। 


আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। ইবনে উমার (রা)-র সূত্রে নবী 

সান্লান্পাহ আলাইহি ওয়াসাল্লামের অপর হাদীস বর্ণিত আছে £ তিনি (নবী সা) বলেন, 
SES a JUG tb iE 

যে ব্যক্তি উযু থাকা অবস্থায় পুনরায় উযু করে, আল্লাহ তার জন্য দশটি নেকী লিখে 
দেন। } 

কিন্তু এ হাদীসের সনদ যঈফ। হিশাম ইবনে উরওয়া বলেন, এ হাদীসের সনদ পূর্ব 
এলাকার (মদীনার লোকেরা বর্ণনা করেনি, বসরা ও কুফার লোকেরা বর্ণনা করেছে)। : 
পড়ার সময় তিনি একই উষূতে তা পড়েছেন। উম্মাতের জন্য প্রত্যেক নামাযের সময় নতুন করে; 
উযু করা ফরজ নয়।অপর দলের মতে প্রতি নামাযের সময় নতুন উষু করা রাসূলুল্লাহ (সা)- এর' 
জন্য ফরজ ছিল না। বরং একই উষুতে তাঁর এবং উদ্মাতের জন্য একাধিক নামায পড়ার' 
অনুমতি ছিল। তবে রাসূলুল্লাহ (সা) ফরজ নামাযের সময় নতুন উযু করতেন। কোন কোন 
সাহাবীও তাই করতেন -(মাহমূদ)। 
৪০. অর্থাৎ উষু থাকলে তা দিয়ে পরবর্তী ঙৃয়াক্তের নামাযও পড়ে নেই! আর উযু ছুটে গেলে 
পুনরায় উযু করে নেই (অনু.)। 


www.pathagar.com 


আবওয়াবুত তাহারাত ৭৩ 


অনুচ্ছেদ £ ৪৫ 
নবী (সা) একই উযুতে সমস্ত নামায পড়েছেন। 
do AEE IG af be ig x SOL be SL LES 
SL de DG 8 UG SC BOLE ALS 26 i 
SY Ex EG Ut LS JOG LB SE LS ols ry Ut 
৬০। সুলাইমান ইবনে বুরাইদা (রা) থেকে তাঁর পিতার সুত্রে বর্ণিত। তিনি (বুরাইদা) 
বলেন, নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রতি ওয়াক্তের নামাযের জন্য নতুনভাবে উষু 
করতেন। তিনি মক্কা বিজয়ের দিন একই উযু দিয়ে সব ওয়াক্তের নামায পড়লেন এবং 
মোজার উপর মাসেহ করলেন। উমার (রা) বললেন £ঃ আপনি এমন একটি কাজ করলেন 
যা ইতোপূর্বে কখনও করেননি। তিনি (সা) বলেন, আমি ইচ্ছা করেই এটা করলাম -(বু, 
দা, না, ই, আ)।৪১ , 
আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। এ হাদীসটি আলী ইবনে কাদিম- 
সুফিয়ান সাওরীর সূত্রে বর্ণনা করেছেন। তাতে এ কথাটুকুও আছে £ “তিনি একবার 
একবার উযু করেছেন।” সুফিয়ান সাওরী তাঁর সনদ পরম্পরায় বুরাইদার সূত্রে বর্ণনা 
করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ওয়াক্তের নামাযের জন্যই 
নতুনভাবে উষু ককরতেন। ওয়াকীও তীর সনদ পরম্পরায় বুরাইদার এ হাদীসটি বর্ণনা 
করেছেন। আবদুর রহমান ইবনুল মাহদী ও অন্যরা অপর এক সনদ পরম্পরায় এ 
হাদীসটি মুরসাল হিসেবে বর্ণনা করেছেন। এ বর্ণনাটি ওয়াকীর বর্ণনার তুলনায় অধিকতর, 
সহীহ। 
॥ মনীষীদের অভিমত হল উষু যতক্ষণ ছুটে না যাবে, ততক্ষণ একই উযুতে একাধিক 
ওয়াক্তের নামায পড়া যাবে। তাদের কেউ কেউ কল্যাণ লাভের আশায় প্রত্যেক নামাযের 
জন্য নতুনভাবে উষু করাটা মুস্তাহাব মনে করেছেন। এ অনুচ্ছেদে জাবির ইবনে আবদুল্লাহ 
(রা) কর্তৃক বর্ণিত একটি হাদীস রয়েছেঃ 


‘20 2 TAG Hl de ALS SE hl 


8১. যতক্ষণ উযু ছুটে না যায়, একই উষু দিয়ে একাধিক নামায পড়া যায়। এটা শিক্ষা দেওয়ার 
জন্যই মহানবী (সা) একই উযু দিয়ে একাধিক নামায পড়েছেন। তবে প্রত্যেক নামাযের জন্য 
নতুনভাবে উযু করা মুস্তাহাব। যেসব কাজ করতে উযুর প্রয়োজন হয়, উযু করার পর এরূপ কোন: 
কাজ না করে পুনরায় উযু করাকে কেউ কেউ মাকরূহ বলেছেন (অনু )। 


www.pathagar.com 


৭8 জামে আত-তিরমিযী 


নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই উযুতে যোহর এবং আসরের নামায 
পড়েছেন। 


অনুচ্ছেদ £: ৪৬ 
একই পাত্রের পানি দিয়ে পুরুষ ও স্ত্রীলোকের উযু করা৷ 
IE EF UG Bt EES IG Al onl of EN Al ye 
RE os 0b LE ME DL 
৬১। ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমাকে মাইমুনা (রা) অবহিত 
করেছেন, তিনি বলেছেন, আমি এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই 
পাত্র থেকে পানি নিয়ে নাপাকির (ফরজ) গোসল করেছি -মু, বু, না, ই)। 
আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। সমস্ত ফিক্্‌হবিদের এটাই অভিমত, 
পুরুয এবং স্ত্রীলোক (স্বামী-স্ত্রী একই পাত্র থেকে পানি নিয়ে গোসল করায় কোন 
দোষ নেই। এ অনুচ্ছেদে আলী, আইশা, আনাস, উম্মে হানী, উম্মে সুবাইয়া, উন্মে 


সালামা, ইবনে উমার ও আবু শা’ছা (রা) কর্তৃক বর্ণিত হাদীসও রয়েছে। আবু শা'’ছার 
নাম জাবির ইবনে যায়েদ। 


অনুচ্ছেদ $ ৪৭ 
মহিলাদের পবিত্রতা অর্জনের পর বেঁচে যাওয়া পানির ব্যবহার 
HA eb JSa5 2 AS Sl YL bl 
৬২। বনী গিফার গোত্রের এক ব্যক্তির সূত্রে বর্ণিত। তিনি বলেন, মহিলাদের (উযু 
গোসল করার পর) বেঁচে যাওয়া পানি ব্যবহার করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইচি 
ওয়াসাল্লাম (পুরুষদের) নিষেধ করেছেন। 
এ অনুচ্ছেদে আবদুল্লাহ ইবনে সারজিস (রা) কর্তৃক বর্ণিত হাদীসও রয়েছে। আবু ঈসা 


বলেন, কোন কোন ফিক্হবিদ মহিলাদের উযু-গোসলের পর বেঁচে যাওয়া পানি ব্যবহার 
. ‘করাকে মাকরূহ বলেছেন। ইমাম আহমাদ ও ইসহাকের এই মত। কিন্তু তীরা মহিলাদের 


উচ্ছিষ্ট খাদ্য-পানীয়ের ব্যবহারে কোনরূপ ক্রি ধরেননি। 


www.pathagar.com 


bl 


EE i 
Bl Ee IE SRE on Leis Un Le BS 
oS HS HTT TI UE I6 ol 8 nt or 
Pak LEE Bat AL Sl At do ll 

. bi JG HPA Sin 


৬৩। হাকাম ইবনে আমর আল-গিফারী (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহ আলাইহি 
ওয়াসাল্লাম পুরুষদেরকে স্ত্রীলোকদের উযু-গোসলের অবশিষ্ট পানি দিয়ে উযু করতে 
নিষেধ করেছেন।৪২ অথবা (রাবীর সন্দেহ) তিনি স্ত্রীলোকদের উচ্ছিষ্ট পানি ব্যবহার, 
. করতে নিষেধ করেছেন -(আ, ই, দা)। 

আবু ঈসা বলেন, এটা হাসান হাদীস। মুহাম্মাদ ইবনে বাশশার তাঁর হাদীসে 
বলেছেনঃ 


ith Suk nl 1 Ls 51 Ls a dn do dl Un a6 
hl 


“রাসূলুল্লাহ সাল্লাল্াহ আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীলোকদের উযু-গোসলের অবশিষ্ট পানি 
দিয়ে পুরুষদের উযু করতে নিষেধ করেছেন”। এ বর্ণনায় বাশশার সন্দেহ প্রকাশ করেননি 
(দা, ই, আঁ)।- 


8২. ইমাম আবু হানীফা (রহ) এবং জমহুরের মতে স্ত্রীলোকের উযুর অবশিষ্ট পানি দিয়ে. 
পুরুষদের উযু করতে কোন দোষ নেই। তাঁরা বলেন, রাসূলুল্লাহ (সা)-এর নিষেধ একারণে ছিল: 
না যে, স্ত্রীলোকদের উযুর অবশিষ্ট পানি নাপাক হয়ে যায়। আর এটা কিভাবে হতে পারে? কেননা' 
যদি এ নিষেধ নাপাক হওয়ার কারণেই হতো তাহলে পুরুষদের ন্যায় স্ত্রীলোকদের বেলায়ও 
তাদের পলস্পরের অবশিষ্ট উযুর পানি ব্যবহার নিষদ্ধ হতো। এমনকি একজন স্ত্রীলোকের উযুর পর 
অবশিষ্ট পানি তার নিজের পক্ষেও পুনরায় ব্যবহার নিষিদ্ধ হতো। কেননা স্ত্রী-পুরু্ষ নির্বিশেষে 
সবার জন্য নাপাক সম্পর্কিত হুকুম এক। এ বক্তব্য থেকে স্পষ্টরূপে প্রতীয়মান হয় যে, 
স্ত্রীলোকের ব্যবহারের অবশিষ্ট পানি দিয়ে উযু করা নিষেধ হওয়ার কারণ নাপাক হওয়ার ফলে 
নয়, বরং এর কারণ অন্য কিছু। 

, সধিকাংশ ভাষ্যকারের মতে যে সকল হাদীস স্ত্রীলোকের উযুর অবশিষ্ট পানি দিয়ে উষু নিষিদ্ধ 
“বলে প্রমাণ করে, সেগুলো অনুমতিসূচক হাদীস দ্বারা মানসূখ ফ্লুয়ে গেছে। তবে এক্ষেত্রে 
কোনটিকেই নাসেখ বা মনসূখ না বলাই উত্তম। কারো করো মর্তে' বেগানা স্ত্রীলোকের উযুর 
অবশিষ্ট পানি দিয়ে উষু নিষিদ্ধ। এতে ফাসাদ সৃষ্টির এবং কুপ্রবৃত্তির দিকে ঝুঁকে পড়ার আশংকা 
থাকে। কিন্তু এটা সঠিক ব্যাখ্যা নয়। কারণ অন্য হাদীসে বর্ণিত হয়েছে, "তারা যেন একত্রে: 
আঁজলা তরে নেয়।” কেননা এটা তো আরো খারাপ। ব্যাপারটি এ ব্যক্তির মত যে বৃষ্টি হতে: 
পলায়ন করে জল প্রপাতের নীচে আশ্রয় নেয়। কেননা একত্রে আজলা তরে পানি লওয়ার মধ্যে :: 


www.pathagar.com 


৭৬ জামে আত-তিরমিযী 
অনুচ্ছেদ ই ৪৮ 
মহিলাদের উচ্ছিষ্ট পানি ব্যবহারের অনুমতি প্রসংগে। 


2 dr Lrer2 


Le ue o> 0! JL up AS) 5] Bo 5 Ge At 
CEES LR our a ds [ $2 পণ, TES [Pl . e 
os es Sl dt do Al pls Ua EEL JG ols onl 
UE Le 3 BAL a Alt do dt HG 


[] 
SL FON IG CE EF aT 


৬৪। ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সান্লান্লাহ আলাইহি 
ওয়াসাল্লামের কোন এক স্ত্রী একটি গামলাতে গোসল করলেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহ 
আলাইহি ওয়াসাল্লাম তা থেকে উযু করার ইচ্ছা করলেন। তিনি (স্ত্রী বললেন, হে 
আল্লাহর রাসূল! আমি নাপাক ছিলাম। তিনি বললেন £$ (নাপাক ব্যক্তির স্পর্শে) পানি 
নাপাক হয় না (যদি তার হাতে ময়লা না থাকে) - (দা, না, ই, আ)। 


আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। সুফিয়ান সাওরী, মালিক ও শাফিঈর 
এটাই মত 'স্ত্রীলোকদের উযুর অবশিষ্ট পানি দিয়ে পুরুষলোক উযু করতে পারে)। 


অনুচ্ছেদ ই ৪৯ 
পানিকে কোন জিনিস নাপাক করতে পারে না। 


il EO fu ঠি pf fy Fal se Ef SG CES 0 
Ae ol Al AE DO pl LS be rE gh AD gs 
UO IG GABA lb eS pho dh 
ssp ao ce, 18 EON 45502 Har 80 Dia nate AE 
3 asd 5 oe 3 ls ph 55] al Tmo 
Yb SONS Ls ae dt Lo alt Ls IEG YN SIAN 

i "ন sn 
আরো বেশী ফাসাদের সম্ভাবনা থাকে। ফলে এই নিষেধকে তানযীহী বলাই উত্তম। নিষেধের 
কারণ এই যে, মহানবী (সা)-এর যুগে প্রচলিত নিয়ম ছিল যে, স্বামী-স্ত্রী একত্রে একই পাত্র ' 
"হতে পানি নিয়ে উযু করত। এ সম্ভাবনাও রয়েছে যে, উযুর সময় পাত্রে পানির ছিটা পড়তে 
পারে, আর এতে অন্তরে সংশয়ের সৃষ্টি হবে যে, আল্লাহ্‌ই জানেন পানি কি অপবিত্র না পবিত্র। 
নারী পরিচ্ছন্ন ও পবিত্রমনা হলে তার উযুর অবশিষ্ট পানি দিয়ে উযু করতে কোন দোষ নেই 
(মাহমূদ)। 


www.pathagar.com 


আবওয়াবুত তাহারাত ৭৭ 


৬৫। আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, জিজ্ঞেস করা হল, হে 
আল্লাহর রাসূল! আমরা কি বীরে বুদাআ নামক কৃপের পানি দিয়ে উযু করতে পারি? এটা 

এমন একটি কৃপ যাতে হায়েযের ন্যাকড়া, মরা কুকুর ও আবর্জনা ফেলা হয়। রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন £ "পানি পাক, কোন. জিনিসই তা নাপাক করতে 
পারে না ৪৩-(অ)। 

আবু ঈসা বলেন, এটা হাসান হাদীস। আবু উসামা এটাকে উত্তম সনদে উল্লেখ 
করেছেন। কেউ এটাকে তীর চেয়ে উত্তম সনদে বর্ণনা করেননি। হাদীসটি একাধিক সনদে 
আবু সাঈদ (রা) থেকে বর্ণিত হয়েছে। 

এ অনুচ্ছেদে ইবনে আরাস ও আইশা (রা) কর্তৃক বর্ণিত হাদীসও রয়েছে। 


অনুচ্ছেদ £৫৩০ 


এঁ সম্পৰ্কেই। 

Lo be Gril on Loe oe LS Eo hE ES 1 

IG 22 ofl gf AF of AE ot dl AE be AO os Ao 

Ld re Oo I Ls LE A do dl Us Eee 

Rl Le J IG oul, cet 4 LU 253 < Dall 
ER LSS AB ION GE tr es ae tn Le 


৬৬। ইবনে উমার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লান্পাহ আলাইহি 
ওয়াসাল্লামের কাছে এমন পানির বিধান সম্পর্কে প্রশ্ন করতে শুনেছি, যা অরণ্য ও 
জনশূন্য প্রান্তরে জমা হয়ে থাকে এবং যা পান করার জন্য বিভিন্ন ধরনের হিংস্র জীব ও 
বন্য জন্তু এসে থাকে। তিনি বললেন £ পানি যখন দুই কুল্লা পরিমাণ হয় তখন তা নাপাক 
হয়না।৪৪ 


৪৩. এই মাসআলায় তিনটি মাযহাব রয়েছে। (১) আসহাবে যাওয়াহিরের মতে পানি কোন 
অবস্থায় নাপাক হয় না। তাদের মতে পানি কম হোক বা বেশী হোক তার গুণাগুণ পরিবর্তিত 
হোক বা না হোক এতে কিছু যায় আসে না। (২) ইমাম মালেক (রহ)-র মতে পানির রং বা 
্বাদ বা গন্ধের পরিবর্তন না ঘটলে তা অপবিত্র হয় না। এ বৈশিষ্ট্যশুলোর কোন একটির পরিবর্তন 
বা ঘটলে তাঁর মতে পানি অপবিত্র হয় না। (৩) ইমাম আবু হানীফা, শাফিঈ, জমহুর এবং 
মাহলে হাদীসের মতে অল্প পানিতে অপবিত্র বস্তু পতিত হলে তা অপবিত্র হয়ে যায়। তবে অল্প 
এবং অধিক পানির পরিমাণ নির্ণয়ের ক্ষেত্রে তাঁরা মতবিরোধ করেছেন -(মাহমূদ)। 


_বুদাআ৷ কূপটি মদীনায় অবস্থিত ছিল। তার পানি প্রবহমান ছিল। ফলে আবর্জনা ও নাপাকি 
সানির প্রবাহের সাথে দূর হয়ে যেত (অনু )। 


"88. পানি দুই মটকা পরিমাণ হলে তা অপবিত্র হয় না £ঃ ইমাম আবু হানীফা এবং ইমাম 


www.pathagar.com 


৭৮ 'জামে আত-তিরমিধযী 


মুহাম্মাদ ইবনে ইসহাক বলেন, পানির কলসী বা মটকাকে কুল্লা বলা হয়। আবু ঈসা 
বলেন, ইমাম শাফিঈ, আহমাদ ও ইসহাকের এটাই মত, পানি যখন দুই কুল্লা পরিমাণ 
হয় তখন তা নাপাক হয় না,. যতক্ষণ তার গন্ধ অথবা স্বাদ পরিবর্তিত না হয়। তাঁরা 
এ কথাও বলেছেন, দুই. মটকার অর্থ কম-বেশী পাঁচ মশকের সমান। 


অনুচ্ছেদ £ ৫১ 
বদ্ধ পানিতে পেশাব করা মাকরূহ। 


cS be A be Sf Le CS SUE Ys Le C5 AV 
Op YIGAL aC dh do dl oF sp al ye 4 on 


শাফিঈ এ ক্ষেত্রে একমত যে, অল্প পানি অপবিত্র হয়, কিন্তু অধিক পানির কোন একটি বৈশিষ্ট্য 
পরিবর্তন না হলে তা অপবিত্র হয় না। এ এঁক্যমত পোষণের পর তাঁরা অল্প এবং অধিক পানির 
পরিমাণ নির্ধারণে মতভেদ করেছেন। ইমাম আবু হানীফার মতে শরীআতের হকুম নির্ধারণকারী 
মহান নবী (সা)-এর পক্ষ থেকে অল্প এবং বেশী পানির পরিমাণ নির্দিষ্ট নেই। বরং এটা 
বিশেষজ্ঞদের মতামতের উপর ছেড়ে দেয়া হয়েছে। কিন্তু ইমাম শাফিঈ অল্প ও অধিক পানির 
পরিমাণ নির্ধারণে একটি মানদন্ড নির্ধারণ করেছেন। তাঁর মতে পানি দূই মটকা পরিমাণ হলে তা, 
অধিক বলে বিবেচিত হবে। পানি এর কম হলে তা অল্প পানি বলে গণ্য হবে। হানাফীদের মতে 
এ ধরনের হাদীস থেকে পানির পরিমাণ নির্ধারণ কর! সম্ভব নয়। কেননা এ হাদীসটি অত্যন্ত 
দুর্বল। এর রাবী মুহাম্মাদ ইবনে ইসহাক হাদীস বিশারদদের দৃষ্টিতে দুর্বল। এমনকি তাঁর 
সম্পর্কে কেউ কেউ বলেছেন, আমি মাকামে ইবরাহীম এবং হাজরে আসওয়াদের মাঝে দাঁড়িয়ে 
শপথ করে বলতে পারি যে, তিনি মিথ্যাবাদী। শাফিঈ বিশেষজ্ঞরা তাঁর হাদীস পরিত্যাগ 
করেছেন। তারা বলেছেন, এ হাদীসটি দলীলের উপযোগী নয়। 

. (দুই) কুল্লা শব্দের বর্ণনায় পার্থক্য বিদ্যমান রয়েছে। কোন বর্ণনায় দুই কুল্লা, কোন বর্ণনায় তিন 
কুল্লা এবং কোন বর্ণনায় চার কুল্পা উল্লেখ আছে। সুতরাং দুই কুল্লার মধ্যে পরিমাণ নির্ধারণ করা 
কি করে সম্ভব? 


(তিন) কুল্লা শব্দটি একাধিক অর্থবোধক। এর অর্থ কলস, মশক, পাহাড়ের চূড়া, ব্যক্তির অবয়ব 
এবং উট। যদি এ মটকাকে বিশেষ করে হাজার নামক স্থানের মটকা বলেই নির্দিষ্ট কর! হয়, 
তবে তাও ছোট-বড় বিতভিন্নরূপ হতে পারে৷ সুতরাং কি করে অধিক পানির পরিমাণ শুধুমাত্র 
দুই মটকা বলে প্রমাণ হয়? 

অতএব এটা বলাই উত্তম যে, "দুই মটকা” পানির পরিমাণ নির্দিষ্ট করার জন্য নয়, বরং 
বিশেষজ্ঞের মতে যা অধিক পানি বলে বিবেচিত হবে তাই অধিক। যদি তাঁর মতে এক মটকা 
" পরিমাণ পানিও অধিক পানি বলে বিবেচিত হয় তবে তাও অপবিত্র হবে না। দুই মটকা পরিমাণ 
. পানির তো কথাই নেই। হেদায়ার সংকলক দুই মটকা পরিমাণ পানি ‘অপবিত্রতা বহন করে না’ 
অর্থ ‘অপবিত্র হয় না’ বলে যে জবাব দিয়েছেন তা আরবদের পরিতাযার বিপরীত। কেননা তাদের 
নিকট ‘অপবিত্রতা বহন করে না’ বাক্যটি ‘অপবিত্র নয়’ অর্থ প্রকাশ করার উদ্দেশ্যেই ব্যবহৃত 
হয়। এ ছাড়া হাদীসের কোন কোন বর্ণনায় সরাসরি ‘অপবিত্র হয় না’ বলেও উল্লেখ আছে 
-(মাহমূদ)। 


www.pathagar.com 


আবওয়াবুত তাহারাত ৭৯ 
EE 5 lO dl 
৬৭। আবু হয়ায়রা (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহ আলাই হি ওয়াসাল্লাম বলেন, এমন 


যেন না হয় যে, তোমাদের কেউ বদ্ধ পানিতে পেশাব করে, অতঃপর তা দিয়েই উযু 
করে -ব(বু, মু, দা, না, ই, আ)। 


আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে জাবির (রা)-এর সূত্রে 
বৰ্ণিত হাদীসও রয়েছে। 


অনুচ্ছেল £৫২ 
সমুদ্রের পানি পাক। 


bl Gl lal Eo, ¢ WC ye LSS CS AA 
we LL on dns Ge ale on Olio ye WC Ge Lm Ee 
Ell a Ld be Bo Ps Ll os Ded 5 S51 ol yl 
JG AL ae bt Le dl I G25 IC IE LD Ue 
ME IEA LAE Ls dL Gra 
Sis : i ps see oo, Bl PE - ESE PA 
di a0 bt Lo al Ls IE lel ie C35 Che ay 
EER 2 212 se | Be 
CL Jf 3 ll » 
৬৮। মুগীরা ইবনে আবু বুরদা থেকে বর্ণিত। তিনি আবু হুরায়রা (রা)-কে বলতে 
শুনেছেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করল, 
হে আল্লাহর রাসূল! আমরা সমুদ্রে যাতায়াত করি এবং সাথে করে সামান্য মিঠা পানি: 
‘নেই। যদি আমরা তা দিয়ে উযু করি তাহলে পিপাসায় পতিত হওয়ার শ'শংকা আছে। এ 
ক্ষেত্রে আমরা কি সমুদ্রের পানি দিয়ে উযু করতে পারি? রাসূলুল্লাহ সাল্লান্লাং লাই হি 
ওয়াসাল্লাম বলেন £ "তার পানি পবিত্র এবং তার মৃত জীব হালাল” -(দা, না, ই, 
দার)।৪৫ 
8৫" ইমাম আবু হানীফার মতে, “সমুদ্রের মৃত জীব’ বলতে শুধু মরা মাছকেই হয়েছে। এ 


জীবটি খাওয়া সর্বসম্মতিক্রমে হালাল। অন্যান্য সামুদ্রিক প্রাণী খাওয়া জায়েয কি না এ ব্যাপারে 
মতভেদ আছে (অনু:)। 

মাটির বুকে যেমন হাজারো রকমের প্রাণী রয়েছে, তেমনি পানির জগতেও রয়েছে অসংখ্য 
প্রাণী। দিন দিন সমুদ্র বিজ্ঞানের যতই উন্নতি হচ্ছে- এ সম্পর্কে আমরা ততই নতুন নতুন তথ্য 
জানতে পারছি। পানির জগতে বসবাসকারী প্রাণীসমূহ খাদ্য হিসাবে ব্যবহার করার ক্ষেত্রে 
"মুসলিম উম্মাতের বিশেষজ্ঞ আলেমদের বিভিন্ন মত রয়েছে। ফিক্হবিদদের সর্বাধিক 


www.pathagar.com 


‘৮০ জামে আত-তিরমিযী 


ংখ্যাগরিষ্ঠ দলের মতে, পানির জগতের যাবতীয় প্রাণী খাদ্য হিসাবে ব্যবহার করা জায়েয। 
অপর এক দল ফিক্‌হবিদের মতে, নির্দিষ্ট কতিপয় প্রাণী ছাড়া আর সবই খাওয়া হালাল। আর- 
হানাফী মাযহাবের ফিক্হবিদদের মতে, পানির জগতের সকল প্রকারের মাছ খাওয়া হালাল। 
তাছাড়া আর সব প্রাণীই হারাম। আরেক দল ফিক্হবিদের মতে, স্থলভাগের যেসব প্রাণী খাওয়া 
হারাম, পানির জগতের এঁ জাতীয় প্রাণীগুলো ছাড়া আর সবই খাওয়া হালাল। কুরআন মজীদের 
আয়াতে ‘বাহর’ (সমুদ্র) শব্দটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে। সাগর-মহাসাগর, নদী-নালা, 

খাল-বিল, পুকুর ইত্যাদি সর্ব প্রকার জলাশয় তার অন্তর্ভুক্ত। এ সম্পর্কে কয়েকজন এসিদ 
তাফসীরকারের অভিমত এখানে উল্লেখ করা হল। 
আল্লামা সাইয়্যেদ মাহমূদ আলুসী (রহ) লিখেছেন, ইবনে আব্বাস রা), EY 
কাতাদার মতে “সমুদ্রের শিকার” বলতে পানিতে বসবাসকারী যেসব প্রাণী শিকার করা হয় এবং 
পরে মারা যায়- তা বুঝানো হয়েছে। আর “সমুদ্রের খাদ্য” বলতে সমুদ্র যেসব প্রাণী মৃত অবস্থায় 
(উপরিভাগে) নিক্ষেপ করে- তা বুঝানো হয়েছে। সাঈদ ইবনুল মুসায়্যাব, ইবনে জারীর, মুজাহিদ 
এবং ইবনে আব্বাস (রা)-র অপর মত অনুযায়ী প্রথমটির অর্থ ‘সমুদ্রের তাজা খাবার’ আর 
দ্বিতীয়টির অথ ‘'লবণ’- (তাফসীরে রূহুল মাআনী, ৭ম খন্ড, পৃ. ৩০)। 
আল্লামা ফাখরন্দদীন রাযী (শাফিঈ) বলেন, ‘শিকার’ শব্দের অর্থ যেসব প্রাণী শিকার করা হয়। 
পানির জগতের যেসব প্রাণী শিকার করা হয় তা তিন শ্রেণীতে বিভক্ত। (১) মাছ এবং এই 
শ্ৰেণীভুক্ত সকল প্ৰাণী, তা খাওয়া হালাল। (২) ব্যাঙ এবং এই শ্ৰেণীভুক্ত সকল প্ৰাণী, তা খাওয়া 
হারাম। (৩) উল্লেখিত দুই প্রকার প্রাণীর বাইরে যেসব প্রাণী রয়েছে তা হারাম বা হালাল হওয়া 
সম্পর্কে মতভেদ আছে। ইমাম আবু হানীফার মতে তা হারাম। ইবনে আবু লাইলা এবং 
অধিকাংশ বিশেষজ্ঞ আলেমের মতে তা খাওয়া হালাল। 'সমুদ্' শব্দের অর্থ নদীনালা ইত্যাদির 
যাবতীয় পানি। “সমুদ্রের শিকার” বলতে যেসব প্রাণী কেবল পানিতেই বসবাস করে তাকে বুঝায়। 
কিন্তু যেসব প্রাণী কিছুক্ষণ স্থলভাগে এবং কিছুক্ষণ জলভাগে বসবাস করে তা স্থলভাগের শিকার 
হিসাবেই গণ্য হবে। অতএব কাছিম, কাকড়া, উড়োক মাছ, ব্যাঙ, পানির পাখি ইত্যাদি 
স্থলভাগের শিকার হিসাবে গণ্য হবে- (তাফসীরে কাবীর, ১২শ খন্ড, পৃ'৯৭-৯৮)। 
ইমাম কুরতুবী (রহ) বলেন, ইমাম আবু হানীফা বলেছেন, যাবতীয় প্রকারের মাছ খাওয়া যাবে। 
এছাড়া পানিতে বসবাসকারী অন্য কোন প্রাণী খাওয়া জায়েয নয়। ইমাম মালিক, শাফিঈ, ইবনে 
আবু লাইলা, আওযাঈ এবং আশজাঈর বর্ণনা অনুযায়ী- সুফিয়ান সাওরী এবং জমহুরের মতে 
পানির জগতের যাবতীয় প্রাণী খাওয়া হালাল, তা মাছ হোক বা অন্য কোন প্রাণী, তা শিকায়ের 
মাধ্যমে হস্তগত হোক অথবা মৃত অবস্থায় পাওয়া যাক। কিন্তু ইমাম মালিক সামুদ্রিক শৃকর.- 
(দেখতে সম্পূর্ণ মাছের মত) খাওয়া মাকরূহ মনে করতেন এই নামের কারণে, তবে হারাম 
মনে করতেন না। ইমাম শাফিঈর মতে, সামুদ্রিক শৃকর খাওয়ায় কোন দোষ নেই। লাইস বলেন, 
সমুদ্রের মৃতজীব খেতে কোন দোষ নেই ইমাম আবু হানীফা ও শাফিঈর মতে ব্যাঙ এবং এ 
জাতীয় প্রাণী খাওয়া হারাম, কিন্তু ইমাম মালিকের মতে জায়েয। ইমাম শাফিঈর মতে ডলফিন, 
" উড়োক পাখি এবং কুমীর খাওয়া হারাম। 
আতা ইবনে আবু রবাহকে উতচর প্রাণী (ইবনুল-মা) সম্পর্কে জিজ্ঞেস করা হল যে, তা কি 
স্থলভাগের শিকার হিসাবে গণ্য হবে না জলভাগের শিকার? তিনি জওয়াবে বললেন, তা 
অধিকাংশ সময় যেখানে বসবাস করে এবং যেখানে বাচ্চা দেয় সেখানকার প্রাণী হিসাবে গণ্য 
হবে। ইমামআবু হানীফারও এই মত। উভচর প্রাণী সম্পর্কে সঠিক কথা হচ্ছে তা স্থলভাগের 
প্রাণী হিসাবে গণ্য হবে। ইবনুল আরাবীর মতে, তা হারাম। কেননা এগুলোর হালাল হওয়া বা 


www.pathagar.com 


আবওয়াবুত তাহারাত. .. ৮১ 


হারাম হওয়া সম্পর্কে উভয় দিকের দলীল রয়েছে। অতএব সতর্কতার খাতিরে হারাম হওয়ার 
দলীলই. অগ্রাধিকার পাবে (আল-জামিউ লি-আহকামিল কুরআন, ৩য় খন্ড, পৃ. ৩১৮-২০)। 
আবু বাক্র আল-জাস্সাস (হানাফী) বলেন, আমাদের মাযহাবের বিশেষজ্ঞ আলেমগণ বলেছেন, 
"মাছ ছাড়া পানির জগতের অন্য কোন প্রাণী খাওয়া যাবে না।* সুফিয়ান সাওরীরও এই মত। 
ইবনে আবু লাইলা বলেন, ব্যাঙ, সামুদ্রিক সাপ ইত্যাদি পানির যে কোন প্রাণী খাওয়ায় দোষ 
॥ নেই। মালিক ইবনে আনাসেরও এই মত। ইমাম আওযাঈ বলেন, সমুদ্রের যাবতীয় শিকার খাওয়া 
হালাল। লাইস ইবনে সা'দ বলেন, সমুদ্রের মৃতজীব, সামুদ্রিক কুকুর এবং সামুদ্রিক ঘোড়া 
খাওয়ায় কোন দোষ নেই। কিন্তু সামুদ্রিক শূকর খাওয়া যাবে না। ইমাম শাফিঈর মতে পানির 
জগতে বসবাসকারী সমস্ত প্রাণীই হালাল। এগুলোকে কাবু করাই হচ্ছে যবেহ করা (অস্ত্র দিয়ে 
গলা কাটার প্রয়োজ নেই)। সামুদ্রিক শূকর খাওয়াও দোষের ব্যাপার নয়। 
যেসব বিশেষজ্ঞ আলেম পানির জগতের যাবতীয় প্রাণী খাওয়া হালাল বলেছেন তারা "তোমাদের 
জন্য সমুদ্রের শিকার হালাল করা হল-” আয়াতকে নিজেদের মতের সপক্ষে 'দলীল হিসাবে গ্রহণ 
করেছেন। কেননা আয়াতটি সাধারণ নির্দেশ জ্ঞাপক। এতে কোন জিনিসকে নির্দিষ্ট করে দেয়া 
হয়নি। কিন্তু (এই তাফসীরকারের মতে) উল্লেখিত আয়াত তাঁদের এই মতের সমর্থন করে না। 
কেননা আয়াতটি কেবল হজ্জের উদ্দেশ্যে ইহরামকারীদের জন্য সমুদ্রের শিকার বৈধ করেছে 
মাত্র। তা খাদ্য হিসাবে ব্যবহার করার দিকে এ আয়াত ইংগিত করে না, অনন্তর যেসব বিশেষজ্ঞ 
'আলেম পানির জগতের যাবতীয় প্রাণী খাওয়া হালাল বলেন, তাঁদের এ মত মহানবী (সা)-এর 
নিম্নোক্ত হাদীসের মাধ্যমে বাতিল প্রমাণিত হয় £ “আমাদের জন্য দুই প্রকারের মৃতজীব হালাল 
ফরা হয়েছে, মাছ এবং টিডডি”- (ইবনে মাজা)। অতএব এই দুই প্রকারের মৃতজীবকে ব্যতিক্রম 
করা হয়েছে। এর মাধ্যমে অন্যান্য মৃতজীব হারাম প্রমাণিত হয়। কেননা আল্লাহ তাআলা বলেছেন, 
"তোমাদের জন্য মৃতজীব হারাম করা হয়েছে”- (বাকারা £ ১৭৩; নাহল £ ১১৫) এবং “কিন্তু 
যদি মৃতজীব হয়, তা হারাম”-(আনআম £ ১৪৪)। সামুদ্রিক শুকরও হারাম। কেননা কুরআন 
মজীদে তা হারাম করা হয়েছে। 
হযরত উসমান .(রা)-র পুত্র আবদুর রহমান বলেন, "এক ডাক্তার মহানবী (সা)-এর কাছে 
ওষধের কথা উল্লেখ করে। সে তাকে আরো জানায় যে, ব্যাঙ দিয়ে ওষধ তৈরী হয়। মহানবী 
(সা) তা নিষেধ করেন।” ব্যাঙ হচ্ছে পানির প্রাণী। তা খাওয়া এবং কোন কাজে লাগানো জায়েয 
হলে রাসূলুল্লাহ (সা) তা হত্যা করতে নিষেধ করতেন না। এ হাদীসের মাধ্যমে ব্যাঙ খাওয়া 
যখন হারাম প্রমাণিত হয়, তখন এর দ্বারা পানির জগতের যাবতীয় প্রাণী (মাছ ছাড়া) খাওয়া 
হারাম প্রমাণিত হয়। কেননা এ দুটি প্রাণীর মধ্যে (জলজ প্রাণী হওয়ার ব্যাপারে) কেউ কোনরূপ 
পার্থক্য করেছেন বলে আমাদের জানা নেই। আবু হুরায়রা (রা)-র সূত্রে রাসূলুল্লাহ (সা)-এর যে 
হাদীস (সমুদ্রের পানি পাক এবং তার মৃতজীব হালাল) বর্ণিত হয়েছে তা জলভাগের সব প্রাণী 
হালাল’হওয়ার পক্ষে চূড়ান্ত দলীল হিসাবে গ্রহণ করা যায় না। কারণ এ হাদীসের একজন রাবী 
সাঈদ ইবনে সালামা অপরিচিত ব্যক্তি (আহকামুল কুরআন, দ্বিতীয় খন্ড, পৃ' ৪৭৯-৮০)। 
আবু বাক্র আল-জাস্্‌সাস (রহ) জমহরের দলীল- কুরআনের আয়াতের জওয়াবে যে কথা 
বলেছেন তা সম্পূর্ণ যুক্তিসংগত নয়। কারণ উল্লেখিত আয়াতে যদি সমুদ্রের বুকে শুধু 
শিকারকার্যকেই হালাল করা হয়ে থাকে এবং শিকারকৃত প্রাণী খাওয়া হালাল না করা হয়ে 
থাকে তবে এঁ শিকারকার্য হালাল করার কোন যৌক্তিকতা নেই। তাছাড়া আয়াতেই তো 
পরিষ্কার উল্লেখ রয়েছে, “সমুদ্রের খাদ্য” এবং "তা তোমাদের ও ভ্রমণকারীদের পাথেয়।” 
দ্বিতীয়ত, তিনি আবু হুরায়রা (রা) কর্তৃক বর্ণিত হাদীসের জওয়াবে যা বলেছেন- তাও খুব 


www.pathagar.com 


৮২ আল-ভজামে আত-তিরমিযী 


একটা শক্তিশালী বক্তব্য নয়। কারণ হানাফী আলেমদের মতেই কোন যঈফ হাদীস একাধিক 
সূত্রে বর্ণিত হলে তা আর যঈফের পর্যায়ে থাকে না এবং তা দলীল হিসাবে গ্রহণ করা যায়। আবু 
হরায়রা (রা) ছাড়াও উল্লেখিত হাদীসটি আবু বুরদা (রা), জাবির (রা) এবং ফিরাসী (রা)-র 
সূত্রেও বর্ণিত হয়েছে। জাস্্‌সাস তার তাফসীরেই এ সূত্রগুলো উল্লেখ করেছেন। অনন্তর এ 
হাদীসে যে বক্তব্য রয়েছে তার সমর্থনে আরো একাধিক হাদীস বর্তমান রয়েছে। অতএব একথা 
স্বীকার করতে কোন দোষ নেই যে, এক্ষেত্রে আমাদের হানাফী মাযহাবের যুক্তি-প্রমাণের 
তুলনায় জমহুরের দলীল প্রমাণ অধিক শক্তিশালী। 
মরে পানির উপরিভাগে ভেসে উঠা মাছকে বলা হয় তাফী। আমাদের হানাফী মাযহাবের 
বিশেষজ্ঞ আলেমগণ বলেছেন, এ জাতীয় মাছ খাওয়া মাকরূহ। কিন্তু ইমাম মালিক, শাফিঈ, 
আহমাদ, আসহাবে যাওয়াহির এবং জমহুরের মতে তাফী খাওয়া জায়েয, এতে মাকরূর কিছু 
নেই। হযরত আলী (রা), জাবির (রা), তাউস, ইবনে সীরীন, জাবির ইবনে যায়েদ তাফী খাওয়া 
মাকরূহ বলেছেন। কিন্তু হযরত আলী (রা)-র জায়েয সম্পর্কিত মতও বর্ণিত আছে এবং এটাই 
সঠিক। মরে পানির উপরিভাগে ভেসে আসা মাছ খাওয়ার ক্ষেত্রেও হানাফী মাযহাবের. যুক্তি- 
প্রমাণের তুলনায় জমহুরের দলীল অধিক শক্তিশালী। 
আবদুল্লাহ ইবনে আর্বাস (রা) বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে, আবু বাক্র (রা) বলেছেন, “তাফী 
খাওয়া হালাল, যে খেতে চায় তা খেতে পারে।” তিনি আরো বলেন, "আমি আবু বাক্র (রা) 
সম্পর্কে সাক্ষ্য দিচ্ছি যে, তিনি পানির উপর মরে ভেসে উঠা মাছ খেয়েছেন।” একবার আবু 
'আইউব আনসারী (রা) সমুদ্র-ভ্রমণে গেলেন। তাঁর সংগীরা পানির উপরিভাগে মরে ভেসে উঠা, 
মাছ পেলেন এবং তা খাওয়া সম্পর্কে তাঁর কাছে জিজ্ঞেস করলেন। তিনি বলনেন, “তা খাও 
এবং আমাকেও দাও।” জাবালা ইবনে আতিয়া বলেন, আবু তালহা (রা)-র সংগীরা পানির উপরে 
ভাসমান মরা মাছ পেলেন। তারা এগুলো খাওয়া সম্পর্কে তাঁর কাছে জিজ্ঞেস করলেন। তিনি 
বললেন, "আমাকেও তা থেকে উপহার দাও”-(ইমাম কুরতুবীর আহকামুল কুরআন, ওয় খত্ড, 
পৃ.৩১৮-২০)। 
নাফে বলেন, আবু হ্রায়রা (রা)-র পুত্র আবদূর রহমান (রহ) আবদুল্লাহ ইবনে উমার (রা)-র 
কাছে এসে বললেন, সমুদ্র প্রচুর মাছ তীরে নিক্ষেপ করেছে। আমরা কি তা খেতে পারি? তিনি 
বললেন, "তোমরা তা খেও না।” অতপর ইবনে উমার (রা) বাড়িতে গিয়ে কুরআন শরীফ হাতে 
নিলেন এবং সূরা মাইদা পাঠ করতে করতে “তোমাদের জন্য সমুদ্রের শিকার এবং তার খাদ্য 
হালাল করা হল” আয়াতে পৌছলেন। আয়াত পাঠ শেষে তিনি আমাকে বললেন, “যাও এবং 
তাকে বল, সে যেন তা খায়। কেননা তা খাদ্য”- (তাফসীরে ইবনে জারীর তাবারী, ৭ম খন্ড 
পৃ. ৪৩)। 
আবু হরায়রা (রা) বনেন, আমি বাহরাইনে গেলে সেখানকার লোকেরা সমুদ্র কর্তৃক নিক্ষিপ্ত মাছ 
সম্পর্কে আমাকে জিজ্ঞেস করল। তাদেরকে আমি তা খাওয়ার অনুমতি দিলাম। অতপর আমি 
(মদীনায়) উমার (রা)-র কাছে ফিরে এসে বিষয়টি তাঁকে জানালাম। তিনি বললেন, মহান 
আল্লাহ তীর কিতাবে বলেন, "তোমাদের জন্য সমূদ্রের শিকার হালাল করা হল।” অতএব 
‘সমুদ্রের শিকার’ হচ্ছে-'যা শিকার করা হয়’ এবং "সমুদ্রের খাদ্য’- 'যা সে উদগীরণ করে’- 
(ফাতহুল বারী, ৯ম খন্ড, পৃ ৬১৪)। 
হাম্নালী মাযহাবের বিখ্যাত ফিকহ গ্রন্থ 'আল-মুগনীতে’ লেখা আছে £ আবু বাক্র (রা) এবং 
আবু আইউব আনসারী (রা) তাফী খাওয়া হালাল বলেছেন। ইমাম শাফিঈ, আতা, মাকহুল 
সৃযিয়ান নারী এহং ইবরাহীম নাখঈ এই মত গ্রহণ করেছেন। অপরদিকে জাবির (রা), তাউস 


www.pathagar.com 


'আবওয়াবুত তাহারাত ৮৩ 


"ইবনে সীরীন, জাবির ইবনে যায়েদ এবং হানাফী মতাবলন্বীগণ তাফী খাওয়া মাকরূহ বলেছেন- 
(৮ম খন্ড, পৃ.৫৭২)। 

হানাফী আলেমগণ নিম্মোক্ত হাদীসের ভিত্তিতে তাফী খাওয়া মাকরূহ বলেন £ স্সমূদ্র যা 
উদগীরণ করে অথবা তা থেকে যা নিক্ষিপ্ত হয় তা খাও। আর যা সমুদ্রে মারা যায়, অতপর 
পানির উপর তেসে উঠে তা খেও না।” 

কিন্তু এ হাদীসের সনদ সহীহ নয়। ইমাম আবু দাউ্বলেন, এটা রাসুলুল্লাহ (সা)-এর বাণী নয়, 
বরং জাবির (রা)-র নিজের বক্তব্য। ইমাম দারু 'কুতনী বলেন, এ হাদীসের এক রাবী আবদুল 
আযীয ইবনে উবাইদুল্লাহ হাদীসশাস্তরে দূর্বল এবং তীর বর্ণিত হাদীস দলীল হিসেবে গ্রহণের 
অযোগ্য। হাদীসটি সুফিয়ান সাওরী থেকে মারফু এবং মাওকুফ উভয় সূত্রেই বর্ণিত হয়েছে। 
কিন্তু মাওকুফ সূত্রটিই সঠিক। আইউব সুখতিয়ানী, উবাইদুপ্লাহ ইবনে আমর, ইবনে জুরাইজ, 
যুহাইর, হাম্মাদ ইবনে সালামা প্রমুখ রাবীগণও এটাকে মাওকুফ সূত্রে বর্ণনা করেছেন। 
ইসমাঈল ইবনে উমাইয়্যা এবং ইবনে আবু যে’ব আবুয-যুবায়েরের সূত্রে এ হাদীসটি মারুফু 
হিসাবে বর্ণনা করেছেন। কিন্তু তা সহীহ নয়- (তাফসীরে কুরতুবী, ৩য় খন্ড, পৃ.৩১৮-১৯)। 
তাছাড়া হযরত জাবির (রা) নিজেই তাফী খেয়েছেন বলে তিনি বর্ণনা করেছেন। '‘জায়শুল 
খাবাতই এর যুদ্ধে তাঁরা সমুদ্রের তীরে বিরাটকায় মরা তিমি মাছ পান। একমাস ধরে তিনশো 
সৈনিক তা খেয়ে শেষ করতে পারেননি। তাঁরা মদীনায় ফিরে, এসে এ ঘটনা রাসূলুল্লাহ (সা)-এর 
কাছে বর্ণনা করলে তিনি বলেন £ "তা খাদ্য, তা আল্লাহ তোমাদের জন্য পাঠিয়েছেন। তোমাদের 
কাছে তা অবশিষ্ট থাকলে আমাদেরও খেতে দাও।” জাবির (রা) বলেন, আমরা তা রাসূলুল্লাহ 
(সা)-এর কাছে পাঠালাম এবং তিনি তা খেলেন- (বুখারী, আবু দাউদ ও অন্যান্য)- (অনু')। : 


. . পানির মধ্যকার মৃতজীব হালাল। কারো কারো মতে পানির মধ্যে বসবাসকারী প্রাণীর 
স্থলভাগে বসবাসকারী প্রাণীর সংখ্যার তুলনায় অধিক। পানির মধ্যে বসবাসকারী জীব হালাল কি 
‘হারাম এ ব্যাপারে আলেমদের তিনটি মত আছে। (এক) একদল আলেমের মতে পানির মধ্যে 
বসবাসকারী সব জীব হালাল। তা মানুষ হোক বা শুকর বা অন্য কোন জীব। কেননা হাদীসটি 
সাধারণ অর্থ জ্ঞাপক। (দূই) আর একদল আলেমের মতে পানির মধ্যের যে সকল জীব স্থলতাগের 
জীবের মত সেগুলো স্থলভাগের জীবের হুকুমের আওতাভূক্ত। সূতরাং যে জন্তু আকারে শূ্করের 
মত তা হারাম আর যে জস্তু আকারে গর মত তা হালাল। আর পানিতে বসবাসকারী যে জন্তু 
স্থলভাগের জন্তুর সাথে সাদৃশ্য রাখে না তাও হালাল। (তিন) ইমাম আবু হানীফার মতে পানিতে 
বসবাসকারী জন্তুর মধ্যে মাছ ছাড়া আর বাকী সবই হারাম। ইমাম আবু হানীফা তাঁর মতের 
সপক্ষে নবী করীম (সা)-এর একটি হাদীস দলীল হিসাবে গ্রহণ করেন। হাদীসটি এই £ 
"দু'প্রকারের মৃত জীব আমাদের জন্য হালাল। মাছ এবং ফড়িং।” হানাফীদের পক্ষ থেকে হাদীসে 
উল্লেখিত "আলহিনু" শব্দের ব্যাখ্যায় বলা হয়, এখানে শব্দের অথ পবিত্র। অর্থাৎ পানিতে 
. বসবাসকারী জন্তুর মৃত্যুর কারণে অধিক পানি নাপাক হয় না। কেননা পানিতে বসবাসকারী 
জীবজন্তু পবিত্র। এ ব্যাখ্যার প্রেক্ষিতে হাদীসে উল্লেখিত বাক্য একটি প্রশ্নের জবাবে বলা হয়েছে। 
প্রশ্নটি ছিল সাগরের পানি সম্পর্কে। অর্থাৎ সাগরে বিভিন্ন জীবজন্তুর মৃত্যুর পরও তার পানি কি 
পবিত্র থাকে? উত্তরে মহানবী (সা) বলেন £ সাগরের পানিতে জীবজত্তুর মৃত্যুর কারণে তার পানি 
নাপাক হয় না। কারণ এর মৃত জীবগুলো পাক, কাজেই এই বাক্যে পানাহারের নির্দেশের সাথে 
"কোন সম্ম্পক নেই -(মাহমুদ)। 


www.pathagar.com 


78 আল-জামে আত-তিরমিষী 


এ অনুচ্ছেদে জাবির ও ফিরাসী (রা) থেকে বর্ণিত হাদীসও 'ব্লয়েছে। আবু ঈসা বলেন, 
এ হাদীসটি হাসান এবং সহীহ। অধিকাংশ ফিক্হবিদ সাহাবার মতে সমুদ্রের পানি দিয়ে 
"উষু করাতে কোন দোষ নেই। তাদের মধ্যে রয়েছেন আবু বাকর, উমার ও ইবনে আব্বাস 
(রা)। সাহাবাদের অপর দল সাগরের পানি দিয়ে উযু করা মাকরূহ বলেছেন। তাদের মধ্যে 
রয়েছেন ইবনে উমার ও আবদুল্লাহ ইক্ুন আমর (রা)। আবদুল্লাহ ইবনে আমর (রা) 
বলেছেন, এটা আগুনের সমতুল্য (এর ব্যবহারে কুষ্ঠুরোগ হওয়ার সম্ভাবনা আছে)। ' 
অনুচ্ছেদ £ঃ ৫৩ . 
পেশাবের ব্যাপারে কঠোরতা ও সতর্কতা। 


ech, BD 2-04 #8 EL 


di de a nls onl 8 bb uF Coo ole Caen JG 


[) et od Ed পণ dd LESS ere, RAL RAS ER ou” 
bl nS sli L; ui Ll Jw (Dd si 9 “le 
EAM . CRSA . ERD or 0 car 4h A] 

LLU A SEG UT dy im FES NEG fib 


৬৯। ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম 'দু”টি 
কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বললেন £ এদের উভয়কে শাস্তি দেওয়া হচ্ছে, কিন্তু 
বড় কোন অপরাধের জন্য শাস্তি দেওয়া হচ্ছে না। এদের একজন পেশাবের সময় আড়াল 
গর্দা) করত না, আর অপরজন একের কথা অন্যের কাছে বলে বেড়াত (চোগলখুরী , 
করত)-(বু, মু, দা, না, ই)। " 

এ অনুচ্ছেদে যায়েদ ইবনে সাবিত, আবু বাকর, আবু হরায়রা, আবু মূসা ও আবদুর 
রহমান ইবনে হাসানা (রা) থেকে বর্ণিত হাদীসও রয়েছে। আবু ঈসা বলেন, এ হাদীসটি 
হাসান এবং সহীহ। মানসূর মুজাহিদের সূত্রে ইবনে আব্বাসের কাছ থেকে এ হাদীসটি 
বৰ্ণনা করেছেন। কিন্তু তিনি তাউসের নাম উল্লেখ করেননি। আমাশের বর্ণনাটিই অধিকতর 
সহীহ। কেননা তীর সংরক্ষণ ক্ষমতা ছিল অধিক। 


অনুচ্ছেদ ই ৫৪ 
দুগ্কপোষ্য শিশুর পেশাবে পানি ছিটানো। 


. Xd 0 #2 0 লালু « #208 3,08 200-2 ললর্তী প 
. 


ur es 2 UU ao I Le no LS Ua CY. 
BF SSL Be gd gd SS 
LE 1f- লৰ ত a 24 PAE PA) e #77 এ 
cob SL s ale An do dl se 3 nl SS AU 


www.pathagar.com 


সাবওয়াবুত তাহারাত ৮৫. 


৭০। উন্মে কায়েস বিনতে মিহসান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আমার 
দুগ্ধপোয্য শিশুকে নিয়ে নবী সাল্লান্পাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রবেশ করলাম। সে 
তখনও শক্ত খাবার ধরেনি। বাচ্চাটি তার কোলে পেশাব করে দিল। তিনি পানি নিয়ে 
আসতে বললেন, অতঃপর তা পেশাবের স্থানে ছিটিয়ে দিলেন -'(বু, মু, দা, না; ই, 
মন) ।৪৬ 

এ অনুচ্ছেদে আলী, আইশা, যয়নব, ষ্থ্রাবা বিনতে হারিস, আবু সামহি, আবদুল্লাহ 
ইবনে আমর, আবু লাইলা ও ইবনে আব্বাস (রা)-র হাদীস রয়েছে। 

আবু ঈসা বলেন, একাধিক সাহাবা, তাবিঈ ও তাদের পরবর্তীগণ, যেমন ইমাম. 
আহমাদ ও ইসহাকের মতে দুগ্ধপোষ্য শিশু ছেলে হলে পেশাবের স্থানে পানি ছিটিয়ে 
দিলেই চলবে, আর কন্যা সন্তানের ক্ষেত্রে এ স্থান ধুয়ে নিতে হবে। শিশু যখন শক্ত খাবার 
ধরবে তখন পুত্ৰ-কন্যা নির্বিশেষে সবার পেশাবের স্থান ধুয়ে নিতে হবে। 


অনুচ্ছেল £ ৫৫ 
হালাল জীবের পেশাব সম্পর্কে 


eee np - 0 ro 0 | VY) 


eu 


"8৬" Ee rete et a 

এৰ দল জালেম বাঁলৱ৷ও রাধ্বিরি েমাবের যো পারা করতো তালে হত নানিবা 
পেশাব ধূয়ে.ফেলতে হবে এবং বালকের পেশাবে পানি ছিটিয়ে দিতে হুবে। তাদের ধারণা. 
অনুযায়ী বালকের পেশাবের তুলনায় বালিকার পেশাবে নাপাকি অধিক৷ কিন্তু এই মত হাদীসের 
ভাব, অর্থ ও কিয়াসের বিপরীত। এই মত পোষণকারীদের জবাবে বলা হয়, ‘নুদহ্‌' শব্দের অর্থ 
হালকাভাবে ধোয়া। অর্থাৎ বালকের পেশাব দূর করার জন্য খুব বেশী ধোয়ার দরকার নেই। 
হালকাভাবে ধুলেই তা দূর হয়ে যায়। কিন্তু বালিকার পেশাব এর ব্যতিক্রম। তা দূর করতে হলে 
ভালোভাবে ধূতে হবে। এই নির্দেশ নবী করীম (স্বা)- এর নিন্নের নির্দেশের সাথে সামঞ্জস্যশীল। 
নবী (সা) বলেন £ "এটা দূর কর, নখ দিয়ে খুঁটে ফেল এবং পানি দিয়ে ধুয়ে নাও”। সকল 
আলেম একমত হয়ে বলেন, এখানে অর্থ ধূয়ে ফেলা। 'নুদহ’ শব্দটি প্রবাহিত হওয়া-অ্থেও 
ব্যবহার হয়। যেমন নবী (সা) বলেন £ “আমি এমন একটি শহরকে জানি যার পাশ দিয়ে সাগর 
প্রবাহিত রয়েছে।” এ ছাড়া হযরত হাসানের হাদীসে এসেছে £ “বালিকার পেশাব ধুয়ে ফেলতে 
হবে এবং বালকের পেশাব মুছে নিতে হবে”। সাঈদ ইবনুল মুসায়্যাব বলেন £ "পেশাব ছিটে. 
পড়লে পানি ছিটিয়ে দিতে হবে আর পেশাব ঢেলে পড়লে পানিও ঢেলে দিতে হবে”। বালক এবং 
বালিকার পেশাবের মধ্যে এ তারতম্যের কারণ হচ্ছে উতয়ের পেশাব নির্গত হওয়ার স্থারের 
তারতম্যের। বালিকার পেশাব নির্গত হওয়ার স্থান প্রশস্ত। তা থেকে পেশাব বের হয়ে অধিক '. 
পরিমা ণ জায়গাকে তিজ্জিয়ে দেয় এবং পেশাব কাপড়ের অনেক জায়গা জুড়ে পতিত হয়। এজন্য 
তা তালোভাবে ধোয়া দরকার। আর বালকের পেশাব বের হওয়ার স্থান অতি সংকীর্ণ। তা থেকে 
পেশাব বের হয়ে অল্প জায়গা ভিজে এবং তা দূরে গিয়ে পড়ে। ফলে তা ভালভাবে ধোয়ার : 
দরকার হয় না -(মাহমূদ) 


www.pathagar.com 


৮৬ আল-জামে আত-তিরমিযী 
bs oles le Ar Le all Ye AS UGG Halll LAs 
Ad Ls fb LES Wl oO ie bt IE Ball dl 
ie Sb SUN of LAL BNL Lo ab dM Lo 
2 SS tne PED PEA he LS LE i Ao lt 
ii IS AD sf CHG Ll IG A AO 
+ BC oS Ak oI PG OE IG CD) GC 
৭১। আনাস (রা) থেকে বর্ণিত। উরাইনা গোত্রের লোকেরা মদীনায় আগমন করল 
কিন্তু এখানকার আবহাওয়া তাদের অনুকূল হল না। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম তাদেরকে সদকার উটের কাছে পাঠিয়ে দিলেন এবং বললেন ঃ "তোমরা এর 
দুধ ও পেশাব পান কর।” তারা রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের রাখালকে 
হত্যা করে উটগুলো লুণ্ঠন করে নিয়ে গেল এবং ইসলাম ত্যাগ করল (মুরতাদ হয়ে 
গেল)। তাদেরকে গ্রেপ্তার করে রাসুলুল্লাহ সাল্লান্রাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে 
আসা হল। তিনি তাদের এক দিকের হাত ও অন্যদিকের পা কাটলেন (কাটালেন), চোখ 
উৎপাটন করলেন (করালেন) এবং রোদের মধ্যে কাঁকরময় জমিনে ফেলে রাখলেন। 
আনাস (রা). বলেন, আমি তাদের মধ্যে এক ব্যক্তিকে মুখ দিয়ে মাটি খুঁড়তে দেখলাম। 
অতঃপর তারা মারা গেল। (অধঃস্তন রাবী) মুহাম্মাদ কখনো কখনো বলতেন, সে তার 
মুখ দিয়ে মাটি কামড়াচ্ছিল। পরিশেষে তারা মারা গেল- (বুখারী, মুসলিম, আবু দাউদ, 
নাসাঈ, ইবনে মাজা)। 


: আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। হাদীসটি আরো কয়েকটি সূত্রে আনাস 
(রা) থেকে বর্ণিত হয়েছে। অধিকাংশ বিশেষজ্ঞের মত হল, যে জীবের গোশত খাওয়া 
হালাল তার পেশাব পান করাতে কোন দোষ নেই।৪৭ 

হানাফী মাযহাব মতে, বাচ্চা ছেলে হোক বা মেয়ে হোক উভয়ের পেশাবই নাপাক। তা 
অবশ্যই ধুয়ে ফেলতে হবে (অনুবাদক) 
8৭" যে সকল জন্তুর গোশত হালাল তার পেশাবের হুকুম ঃ 
ইমাম মুহাম্মাদ (র) এ হাদীসের ভিত্তিতে এমত পোষণ করেন যে, যে সকল জন্তুর গোশৃত 
খাওয়া যায় সেগুলোর পেশাব পাক। কেননা নবী (সা!) উরায়নার লোকদের ওঁষধ হিসেবে উটের 
পেশাব পান করতে বলেছেন। এতে বুঝা যায়, হালাল জন্তুর পেশাব হালাল। যদি তার পেশাব। 
হারাম হত তবে নবী (সা) তাদের তা পান করতে বলতেন না। কারণ অন্য হাদীসে বর্ণিত:আছে 
যে, হারাম বস্তুর মধ্যে রোগমুক্তি নেই। ইমাম আবু হানীফা, ইমাম শাফিঈ এবং জমহুরের মতে 
পেশাব নাপাক। তাদের দলীল নবী (সা) থেকে বর্ণিত হাদীস। নবী (সা) বলেন £ "তোমরা পেশাব 
থেকে বেঁচে থাক। কেননা কবরের সাধারণ আযাব এ কারণেই হবে।” | 


www.pathagar.com 


আবওয়াবুত তাহারাত ৮৭ 
SSE md ES SOU CoS Je te Pall Gio vy 
IG WC ot bs AIO EG 5 on 2 ES IOS 

CDE LD EN meal AL ale dh Le NEL CS 
-_৭২। আনাস ইবনে মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লান্লাহ আলাইহি 
এয়াসাল্লাম তাদের চোখ উৎপাটন করলেন (করালেন)। কেননা তারা রাখালদের চোখ 
উৎপাটন করেছিল - (মুসলিম, নাসাঈ)। 

আবু ঈসা বলেন, এ হাদীসটি গরীব। কেননা এ হাদীসটি কেবল এই শায়খ (ইয়াহইয়া 
ইরনে গাইলান) ছাড়া আর কেউ রিওয়ায়াত করেছেন বলে আমাদের জানা নেই। তীর এ 
রায়-“সব ধরনের জখমের জন্য সমান দন্ড নির্দিষ্ট” (সূরা মাইদাঃ ৪৫) এই মূলনীতি 
অনুযায়ী ছিল। মুহাম্মাদ ইবনে সীরীন বলেন, হদ (ফৌজদারী দন্ড) সম্পর্কিত বিধান 
নাযিল হওয়ার পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের শাস্তির নির্দেশ 
"অনুচ্ছেদ £ঃ ৫৬ 
বায়ু নির্গত হলে উষু করা সম্পর্কে। 


00 GL 26 io Lo BLS BGG fl bs SG MC 
fT SOA 
যদি পেশাব পবিত্র হত তাহলে কবরে এ ধরনের আযাব হওয়ার কোন অর্থ ছিল না। সুতরাং এ 
হাঁদীস গোশৃত খাওয়া যায় এবং য়ায় না এমন সব জন্তুর পেশাবের জন্য সাধারণ নির্দেশ জ্ঞাপক। 
তাছাড়া ইমাম তিরমিযী বর্ণিত হাদীস (নবী সাল্লান্নাহ আলাইহি ওয়াসাল্লাম দু'টি কবরের পাশ 
দিয়ে যাচ্ছিলেন ....) পেশাব নাপাক হওয়া সম্পর্কে একটি স্পষ্ট দলীল। “এখন দু'টি হাদীসের 
মুধ্যে যখন পরস্পর বিরোধ ঘটেছে তখন উসূলে হাদীসের নীতিমালা অনুযায়ী আমর! '- বিরোধ 
মীমাংসায় কিয়াসের দিকে প্রত্যাবর্তন করব। কিয়াস ইমাম আবু হানীফার মাযহাবকে 
অগ্রাধিকার প্রদান করে। কেননা গোশৃত হালাল এবং হালাল নয়-উতয় প্রকার জন্তুর পেশাবে 
কোন পার্থক্য নেই। সুতরাং গোশৃত খাওয়া যায় না এমন জন্তুর পেশাব যখন নাপাক তখন যে 
জন্তুর গোশ্ত খাওয়া যায় তার পেশাবও নাপাক। তাছাড়া আমাদের উল্লেখিত নিষেধের হাদীস 
{তোমরা পেশাব থেকে বেঁচে থাকে ) একটি কাওলী হাদীস এবং হারাম নির্দেশ জ্ঞাপক। উসূলে 
হাদীসের নীতি অনুযায়ী হারাম নির্দেশ অগ্রাধিকার লাত করে, কারণ তাতে সাবধানতা রয়েছে। 
॥ কেউ কেউ এর জবাবে বলেন, নবী (সা) ওহীর মাধ্যমে জানতে পেরেছেন যে, পেশাবের মধ্যেই 
তাদের' রোগমুক্তি ছিল। এজন্য তিনি তাদেরকে তা প্রান করার হকুম দিয়েছেন -(মাহমুদ)। 


৷ ইমাম আবু হানীফা ও শাফিঈর মতে, যে কোন জীবের পেশাবই নাপাক। রোগমুক্তির জন্য 
তা পান করাকে তাঁরা মুবাহ বলেছেন (অনুবাদক)। 


www.pathagar.com 


৮৮ .আল-জামে আত্-তিরমিযী 


৭৩। আবু হরায়রা (রা) থেকে বর্ণিত। রাসৃুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন 
(বায়ুর) শব্দ অথবা গন্ধ না পাওয়া পর্যন্ত পুনরায় উযু করা ফরয নয় -(ই, আ)। 


আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। 

Se be A bs RANG EL ES ES vt 
= বু- - ec 2 e |) STE 74-2? se ® oo প 
JG 2 ade aD lo di Jo 2 dl oe 2 


E> CA NH all bs 235 Ll 6 Sl S58 fil 

bw eS Ee 

৭৪। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 

'£ তোমাদের কেউ মসজিদে অবস্থানকালে যদি তার নিতম্বের মাঝখান থেকে বাযুর 

আভাস পায়, তাহলে সে যেন শব্দ অথবা গন্ধ না পাওয়া পর্যন্ত (মসজিদ থেকে) বের না 
হয়-(মুসলিম, আব, দাউদ)৪৮ 


OE SN EEE SE LG EE oY 
PA 0% 8ু- - our 5 r ee 9 « Zar? . or wed [) $০ 
SIG AL a dh Lo le DOD ALL pls 


EE oS CO BUGIS BE KEY YI 
৭৫। আবু হুরায়রা (রা) থেকে আরো বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 
£ তোমাদের কোন ব্যক্তির উষু নষ্ট হয়ে গেলে পুনরায় উযু না করা পর্যন্ত আল্লাহ তার 
নামায কবুল করেন না।-(বু, মু)। 
আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে আবদুল্লাহ ইবনে যায়েদ, 
আলী ইবনে তলক, আইশা, ইবনে আব্বাস, ইবনে মাসউদ ও আবু সাঈদ খুদরী (রা) 
থেকে বর্ণিত হাদীসও রয়েছে। আলেমদেরও অভিমত হল, (বায়ুর) গন্ধ অথবা (নির্গত 
হওয়ার) শব্দ না পাওয়া পর্যন্ত পুনরায় উষযু করা আবশ্যক হয় না। ইবনুল মুবারক বলেন, 
উষূ ভংগ হওয়ার সন্দেহ হলেই উষযু করা জরন্রী নয়, যতক্ষণ এরূপ বিশ্বাস না জন্মে যার 
ভিত্তিতে শপথ করা যেতে পারে। তিনি আরো বলেন, মহিলাদের পেশাবের রাস্তা দিয়ে 
বায়ু নির্গত হলে পুনরায় উযু করা ওয়াজিব। এটা ইমাম শাফিঈ এবং ইসহাকেরও 
অভিমত। 
৪৮. এ হাদীসের সারকথা হল, বায়ু বের হওয়া সম্পর্কে নিশ্চিত হওয়া অর্থাৎ গন্ধ, শব্দ অথবা 
অন্য কোন উপায়ে বায়ু বের হওয়া সম্পর্কে নিশ্চিত হতে হবে! সুতরাং এ প্রশ্নই উতথাাপিত হয় না 


যে, যদি বায়ু অল্প হয় অথবা নাকের অনুতবশক্তি দুর্বল হয় অথবা বধির হওয়ার কারণে শুনতে 
না পায়, তাহলে উযু ভংগ হওয়া উচিৎ নয় -(মাহমূদ)। 


www.pathagar.com 


আবওয়াবুত তাহারাত ৮৯ 


অনুচ্ছেদ £৫৭ 
ঘুমালে উষু ভং ঢা হকার মরার হর্করাকব হয 
wld Le LS 16, ior 2 2 Jel Eo -vN 
JE gl 6 ES A] লস ৩ Al Ls BS IG ol 
tt atl es ls ofl of DOS dl be PES 2 all 
VES LEE EE CLE AC 
ls US SEU CA TEI URES SND 
oo SEA abs) BUG 
৭৬। ইবনে আৰ্বাস (রা) থেকে বর্ণিত। তিনি নবী সাল্লান্পাহ আলাইহি ওয়াসাল্লামকে 
সিজদারত অবস্থায় ঘুমাতে দেখলেন। এমনকি তিনি নাক ডাকলেন, অতঃপর তিনি 
নামাযরত অবস্থায়ই দীড়ালেন। (নামায শেষে) আমি বললাম, হে আল্লাহর রাসূল! আপনি 
যে ঘুমালেন? তিনি বললেন £ যে ব্যক্তি শুয়ে ঘুমায় কেবল তার জন্যই উযু করা 
ঘরাঙ্িব। কেন! যখন কেউ শুয্ে যুমায় তখন তার শরীরের বন্ধদসমূহ শিথিল হয়ে যায় 
-(আ,দা,বা)। 
এ অনুচ্ছেদে আইশা, ইবনে মাসউদ ও আবু হরায়রা (রা) কর্তৃক বর্ণিত হাদীসও 
রয়েছে। : 
Pr 0 bo id fl LL 0 AC 2 ol be PEG 
+ UP YG 0 Es s nl 
৭৭। আনাস ইবনে মালিক (রা) KET HON ER SE EI 
আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ (বসে বসে) ঘুমাতেন, অতঃপর দীড়াতেন এবং নামায 
পড়তেন, কিন্তু উযু করতেন না - (মু, দা)। 
আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। আমি সালেহ ইবনে আবদুল্লাহকে 
বলতে শুনেছি £ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বসে বসে ঘুমায় আমি (সালেহ) তার সম্পর্কে 
ইবনুল মুবারককে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, তাকে পুনরায় উযু করতে হবে না। 
ঘুমের দ্বারা উযু নষ্ট হওয়া সম্পর্কে বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ রয়েছে। অধিকাংশের, 
মত হল, যদি বসে বসে অথবা দাঁড়িয়ে ঘুমানো হয় তবে উষু নষ্ট হবে না; কিন্তু শুয়ে 
ঘুমালে পুনরায় উযু করতে হবে। সুফিয়ান সাওরী, ইবনুল মুবারক ও আহমাদ এ মত 


www.pathagar.com 


১০ জামে আত-তিরমিধী 


‘ব্যক্ত করেছেন। ইসহাক বলেন, শোয়ার পর যদি বোধশক্তি লোপ পেয়ে যায় তবে পুনরায় 
উষু করতে হবে। শাফিঈ বলেন, যে ব্যক্তি বসে বসে মুমাল এবং স্বপন দেখল অথবা ঘুমের 
আবেশে তার উরু স্থানচ্যুত হল, তাকে উযু করতে হবে। সাঈদ ইবনে আবু আরুবা 
কাতাদার সূত্রে ইবনে আব্বাসের অভিমত রিওয়ায়াত করেছেন। কিন্তু তিনি সনদের মধ্যে 
আবুল আলিয়ার নামও উল্লেখ করেননি এবং ইবনে আব্বাস (রা)- এর বক্তব্যও মারফু 
হিসাবেবর্ণনাকরেননি। 


অনুচ্ছেদ £ ৫৮ 


আগুন যে জিনিসের মধ্যে পরিবর্তন এনেছে তার সংস্পর্শে আসলে পুনরায় উযু 
করা সম্পর্কে।৪১ 


to 6, oto se 02 rat 


onl Loo br Ee mm OUL GS IG Ls lol ES -YMA 
SE Lo A 5 98 0 TG YG EL Uf bs 


J. 20 


rel J JG 5 22 os ds 0 Sos Co tal ps 


oreah 2 AE dee ddd 


op nl I8 0 pdt Je Er) PALES TALL 
ELM EE 


৭৮। আবু হরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন ঃ "আগুনে পাকানো খাদ্য গ্রহণ করলে উযু করতে হবে; তা পনিরের 
একটা টুকরাই হোক না কেন।” (আবু হুরায়রাকে এ কথা বর্ণন৷ করতে শুনে) ইবনে 
আব্বাস (রা) তীঁকে জিজ্ঞেস করলেন, আমরা কি তৈল ব্যবহার করলেও উযু করব, 
‘আমরা কি গরম পানি পান করলেও উযু করব? আবু হুরায়রা (রা) বললেন, হে ত্রাতুষ্পূত্র! 
যখন তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদীস শুনতে পাও, তার সামনে 
দৃষ্টান্ত পেশ কর না-(ই)। 


৪৯. এ অনুচ্ছেদের হাদীস থেকে প্রমাণিত হয়, আগুনে পাকানো বস্তু খেলে উযু করা জরল্রী। 
অন্য হাদীস থেকে প্রমাণিত হয় যে, আগুনে পাকানো বন্ধু খেলে উযু করা জরুরী নয়। যেমন 
হযরত জাবির (রা) বর্ণনা করেন $ "রাসূলুল্লাহ্‌ সাল্লাল্াহ আলাইহি ওয়াসাল্লাম রওনা হলেন এবং 
আমি তাঁর সাথে ছিলাম। তিনি এক আনাসারী মহিলার বাড়ীতে আসেন। সে তীর জন্য একটি 
ছাগল জবেহ করে। রাসূলুল্লাহ্‌ (সা) তা খেলেন। অতঃপর সে এক থালা খেজুর নিয়ে আসল। নবী, 
(সা) তা থেকে খেলেন। অতঃপর তিনি যোহরের নামাযের জন্য উযু করেন এবং নামায পড়েন, 
এর পর তিনি চলে যান। সে ছাগলের অবশিষ্ট অংশ রাসূলুল্লাথসা)-এর সামনে পেশ করে। তিনি 
তা খেয়ে নতুনভাবে উযু না করেই আসরের নামায পড়েন।” হাদীস পরস্পর বিরোধী হলে ইমাম 
আবু হানীফার মতে বিরোধের মীমাংসা করে হাদীসসমূহের মধ্যে যথাসম্ভব সমবয় সাধন 


www.pathagar.com 


'আবওয়াবুত তাহারাত ৯১ 


এ অনুচ্ছেদে উন্বে হাবীবা, উদ্মে সালামা, যায়দ ইবনে সাবিত, আবু তালহা, আবু 
আইউব ও আবু মুসা (রা) থেকেও বর্ণিত হাদীস রয়েছে। আবু ঈসা বলেন, কতিপয় 
বিশেষজ্ঞের মতে, আগুন যে জিনিসের মধ্যে পরিবর্তন এনেছে তা ব্যবহার করলে পুনরায়, 
উযু করতে হবে। নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ সাহাবা, তাবিঈন ও 
তাদের পরবর্তীদের মতে, আগুনে স্পর্শ করা জিনিসের ব্যবহার ও পানাহারে উযু করার ' 
প্রয়োজন নেই। 


+ অনুচ্ছেদ £ ৫৯ 
আগুনের তাপে পরিবর্তিত জিনিস ব্যবহারে উষুর প্রয়োজন নেই। 


dis Gio JG Es CL Eo Le fl nl Eo -YA 


28.2 LRSM HL 


IEE onl ne Bios Ok IG Lil Ene ols 1 Ame 2 
JE i 00 A A do oe dt I EF IU nl i 
bw pls 5, FE co La 2 snl ab 


করতে হবে। যদি সমৰয় সম্ভব না হয় তবে কল 2 ক এ 
ক্ষেত্রে ইমাম আবু হানীফার দু’টো বক্তব্য আছে। (এক) এ অনুচ্ছেদের হাদীসসমূহ পরস্পর 
বিরোধী নয়। কেননা আগুনে পাকানো বস্তু খাওয়ার পর উযু করার যে নির্দেশ এসেছে তা মুস্তাহাব 
‘পর্যায়ের, ওয়াজিব নির্দেশের পর্যায়ভুক্ত নয়। আমরা এই ইংগিত পাই নবী করীম (সা)-এর 
নিজস্ব আমলের মধ্যে। কেননা তিনি এ ব্যাপারে তাঁর নিজের হুকৃুমের বিপরীত আমল করেছেন। 
অথবা বলা যায়, এ হাদীসে উষু অর্থ কুলি করা! যেমন অন্য হাদীসে বর্ণিত আছে £ “নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করে কুলি কঁরলেন।” 

অতঃপর তিনি বললেন £ “এটাই আগুনে পাকানো বস্তু খাওয়ার পরের উযু।” 

(দুই) যদি হাদীসসমূহকে পরস্পর বিরোধী বলে ধরে নেয়া হয় তবে তার জবাব এই যে, 
হাদীসের মধ্যে বিরোধ দেখা দিলে উসূলে হাদীসের নীতি অনুসারে কিয়াসের সাহায্যে কোন 
একটি হাদীসকে অগ্রাধিকার দিতে হবে। সুতরাং আমরা জবাবে বলব, “আগুনে পাকানো জিনিস 
খেলে উযু করতে হবে” এ হাদীস মানসূখ হয়ে গেছে। ইমাম তিরমিযীও এই মত ব্যক্ত করেছেন। 
কিয়াসের আলোকেও আগুনে পাকানো জিনিস খেলে উযু করতে হবে না। কারণ আমরা দেখছি, 
কোন আলেমই একথা বলেন না যে, গরম পানি দিয়ে উযু করলে পুনরায় ঠাণ্ডা পানি দিয়ে উযু 
করা ওয়াজিব। এতে বুঝা যায়, উযু নষ্ট হওয়ার ব্যাপারে আগুনের কোন প্রভাব নেই। তাছাড়া এ 
হাদীসের বিপরীত সাহাবীদের আমল এ কথাই প্রমাণ করে যে, হাদীসটি মানসূখ হয়ে গেছে। 
আবু বাক্বর সিদ্দীক (রা) একদা রুটি অথবা গোশৃত খান। অতঃপর তিনি নতুনভাবে উষু না 
করেই নামায পড়েন। এমনিভাবে ইবনে মাসউদ (রা) এবং আলকামা (র) সারীদ খেয়ে নামায 
আবু তালহা,.জাবির এবং উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুম আটা এবং ঘি দিয়ে তৈরী 
‘সাখীনা’ নামক গরম খাদ্য খান; কিন্তু তারা কেউই পুনরায় উযু করেননি - (মাহমুদ)। 


www.pathagar.com 


৯২ জামে আত-তিরমিযী 


BE 2 Ls 0 Gal dos pl oi Ee BS, 
bY EE HG 0 


৭৯। জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
(কোথাও যাওয়ার জন্য) বের হলেন। আমিও তাঁর সাথে ছিলাম। তিনি এক আনসার - 
মহিলার বাড়ীতে গেলেন। সে তাঁর জন্য একটি বকরী যবেহ করল। তিনি তা খেলেন! . 
অতঃপর সে তীর জন্য পিয়ালায় করে তাজা খেজুর নিয়ে আসল। তিনি তা থেকে খেলেন, 
'অতঃপর যোহরের নামাযের উযু করলেন এবং নামায পড়লেন। তিনি অবসর হলে সে 
বকরীর অবশিষ্ট গোশত নিয়ে আসল। তিনি তা খেলেন এবং আসরের নামায পড়লেন, 
কিন্তু উযু করেননি - (দা, আ)। 

এ অনুচ্ছেদে আবু বাকর সিদ্দীক (রা) থেকে বর্ণিত হাদীসও রয়েছে। কিন্তু সনদের 
মানদন্ডে তা সহীহ নয়, বরং ইবনে আব্বাস (রা) যে হাদীসটি সরাসরি মহানবী (সা)-এর 
কাছ থেকে বর্ণনা করেছেন, সেটিই সহীহ। এ হাদীসটি একাধিক সূত্রে ইবনে আব্বাসের 
কাছ থেকে বর্ণিত হয়েছে। সনদের দিক থেকে এটা অধিকতর সহীহ। 

এ অনুচ্ছেদে আবু হরায়রা, ইবনে মাসউদ, আবু রাফে, উন্মূল হাকাম, আমর ইবনে 
উমাইয়া, উম্মে আমের, সুআইদ ইবনে নো'’মান ও উম্মে সালামা (রা) থেকে বর্ণিত 
হাদীসও রয়েছে। আবু ঈসা বলেন, অধিকাংশ সাহাবা, তাবিঈ ও তৎপরবর্তী মনীষীগণ এ 
হাদীস অনুযায়ী আমল করেন। অর্থাৎ আগুনে পাকানো জিনিস খেলে পুনরায় উযুর 
প্রয়োজন নেই। তাদের মধ্যে রয়েছেন সুফিয়ান সাওরী, ইবনুল মুবারক, শাফিঈ, আহমাদ 
ও ইসহাক। তাদের মতে, এ হাদীসটির মাধ্যমে পূর্ববর্তী হাদীসের নির্দেশ রহিত হয়ে 
গেছে। 


অনুচ্ছেদ £ ৬০ 
উটের গোশত খেলে উযু ভং গ হওয়া সম্পর্কে। 


oA LE ie ABS oo HO Ee Sn Go A. 
JG 5b on Dos A al on tool LE be G50 all Ls 
JS Al os Lele Es LE BEALE 
Ge (F555 9 IG BCP im ral oF Fe Ue bn 


৮০। বারাআ ইবনে আযেব (রা) থেকে বর্ণিত। তিনি ‘বলেন, উটের গোশত খেলে 
পুনরায় উযু করতে হবে কি না এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 
জিজ্ঞেস করা হল। তিনি বললেন £ উটের গোশত খাওয়ার পর উযু কর। তীঁকে পুনরায় 


www.pathagar.com 


আবওয়াবৃত তাহারাত ৯৩ 


বকরীর. গোশত খেলে উযু করতে হবে কি না এ সম্পর্কে জিজ্ঞেস করা হল। তিনি 
' বললেন ঃ এতে (বকরীর গোশত খেলে) তোমাদের উযুর প্রয়োজন নেই- (দা, ই, আ)। 

এ অনুচ্ছেদে জাবির ইবনে সামুরা ও উসাইদ ইবনে হুদাইর (রা) থেকে বর্ণিত 
হাদীসও রয়েছে। আবু ঈসা বলেন, হাজ্জাজ ইবনে আরতাত তাঁর সনদ পরম্পরায় এ 
হাদীসটি উসাইদ ইবনে হুদাইর (রা)-র সূত্রে বর্ণনা করেছেন। তবে বারাআ ইবনে আযেব 
(রা)-র সূত্রে বর্ণিত হাদীসটি সহীহ। ইসহাক বলেন, এ অনুচ্ছেদে মহানবী (সা)-র কাছ 
থেকে বর্ণিত দু’টি অধিকতর সহীহ হাদীস রয়েছে। একটির রাবী বারাআ ইবনে আযেব 
(রা) এবং অপরটির রাবী জাবির ইবনে সামুরা (রা)। 

ইমাম ইসহাক ও আহমাদের মতে, উটের গোশত খাওয়ার পর উষু করতে হবে কিন্তু 
সুফিয়ান সাওরী ও কূফাবাসী আলেমদের মতে উষু করতে হবে না।৫০ 


অনুচ্ছেদ £ ৬১ 

যৌনাংগ স্পর্শ করলে উযু থাকবে কি না। 

se dl SG ck ne oF al SIG os om pO 
UE SS Las GFE 2 2 IG ALLS LC 

৮১। বুসরা বিনতে সাফওয়ান (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম . 
বঙ্গেন £ যে ব্যক্তি (উযু করার পর) নিজের যৌনাঙ্গ স্পর্শ করেছে, সে যেন পুনরায় উযু না 
করা পর্যন্ত নামায না পড়ে -(মা, আ, না)। 

এ অনুচ্ছেদে উন্মে হাবীবা, আবু আইউব, আবু হুরায়রা, আরওয়া বিনতে উনাইস, 
আইশা, জাবির, যায়েদ ইবনে খালিদ ও আবদুল্লাহ ইবনে আমর (রা) থেকে বর্ণিত 
হাদীসও রয়েছে। আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। এ হাদীসটি একাধিক 
সূত্রে হিশাম, আবু উসামা, আবুল যিনাদ ও অন্য রাবীগণ বুসরা থেকে বর্ণনা করেছেন। 

মহানবী (সা)-র একাধিক সাহাবী ও তাবিঈন এই মত ব্যক্ত করেছেন যে, যৌনাংগ 
স্পর্শ করলে উযু ভংগ হবে। ইমাম আওযাঈ, শাফিঈ, আহমাদ এবং ইসহাকও এ 
: কথাই বলেছেন। মুহাম্মাদ (ইমাম বুখারী) বলেন, এ অনুচ্ছেদে বুসরা (রা) কর্তৃক বর্ণিত 
₹ হাদীসই অধিকতর সহীহ। আবু যুরআ বলেন, এ অনুচ্ছেদে উন্মে হাবীবা (রা) কর্তৃক 
বৰ্ণিত হাদীসটি অধিকতর সহীহ। এর সনদসূত্রটি এরূপ. ঃ আলা ইবনে হারিস-মাকহুল 
থেকে, তিনি আনবাসা ইবনে আবু সুফিয়ান থেকে, তিনি উ্মে হাবীবা (রা) থেকে বর্ণনা 


‘ গোশৃ দ্ত খাওয়ার পর তোমরা হাত ধুয়ে নিও। কেননা উটের গোশ্চত বেশী পরিমাণে চর্বি থাকে। 
কিন্তু ছাগলের গোশত এর ব্যতিক্রম। তাতে চর্বি কম থাকে -(মাহমুদ)। 


www.pathagar.com 


৯৪ জামে আত-তিরমিধী 


'করেছেন। ইমাম বুখারী বলেন, আনবাসা ইবনে আবু সুফিয়ান থেকে মাকহুূল কখনও 
কিছু শুনেননি। তিনি (বুখারী) উন্মে হাবীবা (রা) কর্তৃক বর্ণিত হাদীসটি সহীহ মনে 
করেননা। 


-অনুচ্ছেল £ ৬২ 
যৌনাংগ স্পর্শ করলে উষু নষ্ট হবে না। 
LE 4 on dl LE Lo sms cn pile ES IG CFS -AY 
aac 2 NSU te পল REE 2 ERNE [ [) EX 
le dl do dl oF Sl of AI le on Gb nt 
Re Ee Be SU WG IG LS 
'৮২। কায়েস ইবনে তলক ইবনে আলী আল-হানাফী থেকে তাঁর পিতার (তলকের), 
সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন £ এটা (যৌনাংগ) তার শরীরের 


একটা অংশ বৈ আর কিছুই নয়। (অথবা রাবীর সন্দেহ) তিনি ‘বুদআহ’ (টুকরা, অংশ) 
শব্দ বলেছেন - (না, দা, বা)।৫১ 


এ অনুচ্ছেদে আবু উমামা (রা) থেকে বর্ণিত হাদীসও রয়েছে। আবু ঈসা বলেন, 
মহানবী (সা)-এর একাধিক সাহাবী ও কিছু সংখ্যক তাবিঈ যৌনাংগ স্পর্শ করলে 
পুনরায় উযুর প্রয়োজন আছে বলে মনে করেন না। ইবনুল মুবারক ও কুফাবাসীদের এটাই 
"অভিমত । 

॥ এ. অনুচ্ছেদে এ হাদীসটি অধিকতর সহীহ। এ হাদীসটি অপর এক সূত্রেও বর্ণিত 

হয়েছে। কিন্তু এ সূত্রে দু'জন রাবী-- “মুহাম্মাদ ইবনে জাবির’ ও ‘আইউব ইবনে উতবা!’ 

৫১. পুরুষাংগ স্পর্শ করলে উযু করতে হবে ঃ 
" এ অনুচ্ছেদে বর্ণিত হাদীস এবং পুরু্ষাংগ স্পর্শ করে উযু না করার হাদীস পরস্পর বিরোধী।' 
তবে হাদীস দুটির মধ্যে পরস্পর মিল রয়েছে বলে ধরে নেয়াই উত্তম। বিশেষ করে ইমাম আবু ' 
হানীফার মতে এটা উত্তম। হাদীস দুটির মধ্যে মিল এভাবে দেখান যায় যে, পুরুষাংগ স্পর্শ 

করার কারণে উযু করার যে নির্দেশ এসেছে তা মুস্তাহাব পর্যায়ের, ওয়াজিব পর্যায়ের নয়, এচ্ছিক 
“ পর্যায়ের, বাধ্যতামূলক নয়। নবী করীম (সা)-এর বক্তব্যে এ ইংগিত পাওয়া যায়। তিনি বলেন ঃ 
"এটা তোমার শরীরের একটি অংশ বা একটি টুকরা মাত্র।” তিনি আরও বলেন £ "তুমি কি 
শরীর স্পর্শ করনি অনুরূপভাবে কোন কোন সাহাবী এ সম্পর্কে বলেন £ঃ "অমি নাক স্পর্শ 
করি বা পুর্ষাংগ এতে আমার কোন পরওয়া নেই।” 
যদি হাদীস দৃটির মধ্যে বৈপরিত্য রয়েছে বলে ধরে নেয়া হয়, তাহলে এ বিরোধের অবসান করা 
যায় সাহাবীদের উক্তির মাধ্যমে। সাহাবীদের বক্তব্য এটা প্রমাণ করে যে, পুরুষাংগ স্পর্শ করলে 
উষু করতে হবে না। সাহাবীদের বক্তব্য উল্লেখ করার পর কিয়াসের দিকে প্রত্যাবর্তন করা যেতে 
পারে। এ মাসআলায় কিয়াস ইমাম আবু হানীফার অভিমতকে অগ্রাধিকার দান করে। কেননা 
ইমাম আবু হানীফা বলেন, হাতের পিঠ এবং বাহু দিয়ে পুরুষাংগ স্পশ করলে যেমন উষু নষ্ট হয় 
না তেমনি হাতের তালু দিয়ে পুরু্ষাংগ স্পর্শ করলেও উযু নষ্ট হবে না -(মাহমূদ)। 


www.pathagar.com 


আবওয়াবৃত তাহারাত ৯৫ 


সম্পর্কে কতিপয় হাদীস বিশারদ বিভিন্ন কথা বলেছেন। অতএব ' প্রথম বর্ণনাটিই 
অধিকতর সহীহ এবং হাসান। 


অনুচ্ছেদ £৬৩ 
চুমা দিলে উষযু করতে হবে না। 
LG BS LB AF I ES ES Ar 
LE ht le LAH LSC Ls Le be al Ll ee 
2 2 EB IG UE Hs Sal ME fi SOS ns IS ls 
3০৯3] ৩5 3 

৮৩। আইশা (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার কোন এক 
স্ত্রীকে চুমু খেলেন, অতঃপর নামায পড়তে গেলেন, কিন্তু তিনি (পুনরায়) উযু করলেন না। _ 
উরওয়া বলেন, আমি বললাম, তা আপনি (আইশা) ছাড়া আর কেউ নয়। এতে তিনি হেসে 
দিলেন - দা, ই, আ!)। 

আবু ঈসা বলেন, অনুরূপভাবে একাধিক সাহাবা ও তাবিঈ এ জাতীয় হাদীস বর্ণনা 
করেছেন। সুফিয়ান স্াওরী ও কুফাবাসীগণ (ইমাম আবু হানীফা ও তাঁর মতানুসারীগণ) 
বলেন, চুমা দিলে উযু তংগ হয় না। মালিক ইবনে আনাস, আওযাঈ, শাফিঈ, আহমাদ ও 
ইসহাকের মতে চুমা দিলে উঠযু নষ্ট হয়। এটা একাধিক ফিক্হবিদ সাহাবা ও তাবিঈর 
মত। (তিরমিযী বলেন,) আমাদের সাথীরা এ প্রসংগে আইশা (রা) কর্তৃক বর্ণিত হাদীসটি 
বর্জন করেছেন। কেননা সনদের দিক থেকে হাদীসটি সহীহ নয়। ইয়াহইয়া ইবনে সাঈদ 
আল-কাত্তান হাদীসটিকে যঈফ বলেছেন। তিনি আরো বলেছেন, এ হাদীস বিবেচনাযোগ্য 
নয়। মুহাম্মাদ ইবনে ইসমাঈলও (বুখারী) এ হাদীসটিকে দুর্বল বলেছেন। কেননা হাবীব 
ইবনে আবু সাবিত উরওয়ার কাছ থেকে কিছুই শুনেননি। ইবরাহীম তাইন। থেকেও 
আইশা (রা)-র এ হাদীসটি বর্ণিত হয়েছে ঃ "মহানবী (সা) তাঁকে চুমু খেলেন কিন্তু উযু 
করলেন না।* এ বর্ণনাটিও সহীহ নয়, কেননা ইবরাহীম তাইমী আইশা (রা)-র কাছ 
থেকে কিছু শুনার সুযোগ পেয়েছেন বলে আমাদের জানা নেই।৫২ 

মোটকথা, এ অনুচ্ছেদে মহানবী (সা)-এর কোন সহীহ হাদীস বর্ণিত হয়নি। 


৫২. শায়েখ মাহমুদুল হাসান দেওবন্দী (রহ) বলেন, এখানে ইমাম তিরমিযী (রহ) তাঁর নিজ' 
অভিমত প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে রাবী ইবরাহীমের রিওয়ায়াতের সমালোচনা করেন। ইমাম" 
‘তিরমিযী বলেন, ইবরাহীমের হাদীস মুরসাল। সৃতরাং তা সহীহ নয়। কিন্তু ইমাম তিরমিযী তাঁর 
এ সমালোচনায় উসূলে হাদীসের ধারার দিকে দৃষ্টিপাত করেননি। কেননা উসূলবিদদের মতে 


www.pathagar.com 


৯৬ জামে আত-তিরমিযী 


অনুচ্ছেদ £ ৬৪ 
বমি করলে বা নাক দিয়ে রক্ত বের হলে উযু ভংগ হওয়া সম্পর্কে। 


8 se ) ez7 He Bog eB, এ * 4 pt 228, [) ea or 
ised all as on ol A Ll aly es Hl EHS ~-AEL 
20 4 Lt OAT 487 ch ees eoniue ef ec 30 . 5 
Le GS Sxl IU, GS Le Hl IG ao ip Sxl SH 
. ce or 0 22 | sos ec ee 1 . 3. 5 [ | or Fe Ys 
7 ee oF ph) ঢল ত তে ce Sf) LE 2 all 


see se 8s 


Dl al or lb tl on SUD oe asl oe all A) 
SC CD C5 BSG 1G Ly le dr do dr U5 1 
Ee) SE 0 Ge JUG WS EIB Gls le 

৮৪। আবু দারদা (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বমি করলেন, 
অতঃপর উযু করলেন।৫৩ মাদান বলেন, আমি দামিশকের মসজিদে সাওবান (রা)-র 
সাথে সাক্ষাত করে তাঁকে এ কথা বললাম। তিনি বললেন, আবু দারদা (রা) সত্যিই 
বলেছেন, এ সময় আমি তীর (মহানবীর) উযুর পানি ঢালছিলাম -(আ, বা)। 


সিকাহ (বিশ্বস্ত) রাবীর মুরসাল গ্রহণযোগ্য। বরং আমাদের মতে এমন রাবীর মুরসাল হাদীস তাঁর 

মুসনাদ অপেক্ষাও অধিক গ্রহণযোগ্য। অবশ্য ইমাম শাফিঈর মতে সিকাহ রাবীর মুরসাল দুর্বল। 

হাদীস বিশেষজ্ঞদের দৃষ্টিতে ইবরাহীম একজন বিশ্বস্ত, তীক্ষ স্বৃতিশক্তি সম্পন্ন, ন্যায়'নিষ্ঠ এবং 

হাদীস সংরক্ষণকারী রাবী। এ ছাড়া আমরা হযরত আইশা (রা) থেকে আর একটি হাদীস বর্ণিত 

পাই। 

"হযরত আইশা (রা) বলেন, আমি এক রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিছানা 
থেকে হারিয়ে ফেলি। আমি তাঁর খোজে ব্যস্ত হয়ে পড়ি। এমতাবস্থায় আমার হাত নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের পায়ের পাতার উপর পড়ে। তাঁর পায়ের পাতা তখন খাড়া অবস্থায় ছিল। 

এতে আমি বুঝতে পারলাম, তিনি নামাযে আছেন।* 

এ হাদীস থেকে বুঝা যায়, স্ত্রীলোককে স্পর্শ করলে উযু নষ্ট হয় না। কেননা যদি এতে উযু নষ্ট 
হত তাহলে নবী (সা) অবশ্যই উযু করে নিতেন। আইশা (রা) থেকে অপর একটি হাদীসে বর্ণিত 

হয়েছে, তিনি বলেন, স্আমি ঘুমে ছিলাম আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামায 
পড়ছিলেন। ঘরে সে সময়ে কোন বাতি ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 
সিজদায় যেতেন তখন তিনি আমাকে ঘুষি দিতেন এবং আমি পা গুটিয়ে নিতাম” -(মাহমূদ)। 


.৫৩. হানাফীদের মতে মুখ তরে বমি করলে উযু নষ্ট হয়। সামান্য পরিমাণ বমি হলে উযু নষ্ট হয় 
না। কেননা শরীরের ভেতর থেকে নাপাক বস্তু বের না হওয়া পর্যন্ত উযু নষ্ট হয় না। আর মুখ ভরে 
বমি করলেই ভেতর থেকে নাপাক বস্তু বের হয়ে আসে। ইমাম মালেক এবং ইমাম শাফিঈর 
মতে বমি করলে বা নাক থেকে রক্ত বের হলে উযু তংগ হয় না।। হানাফীরা তাদের মতের পক্ষে 


www.pathagar.com 


আবওয়াবুত তাহারাত ৯৭ 


আবু ঈসা বলেন, একাধিক বিশেষজ্ঞ সাহাবা ও তাবিঈর মতে বমি করলে বা নাক 
দিয়ে রক্ত বের হলে উযু তংগ হবে এবং নতুন করে উষু করতে হবে। সুফিয়ান সাওরী, 
ইবনুল. মুবারক, আহমাদ ও ইসহাক এ মত পোষণ করেছেন। কতিপয় বিশেষজ্ঞ 
বলেছেন, বমি হলে অথবা নাক দিয়ে রক্ত বের হলে পুনরায় উযু করতে হবে না। ইমাম 
মালিক ও শাফিঈ এ মত ব্যক্ত করেছেন। 

হুসাইন আল-মুআল্লিম এ হাদীসটিকে নির্ভরযোগ্য ও শক্তিশালী বলেছেন। এ 
অনুচ্ছেদে হুসাইনের হাদীসটি অধিকতর সহীহ। অপর একটি সূত্রেও হাদীসটি বর্ণিত 
হয়েছে। 


অনুচ্ছেদ £ ভ৫ 
নবীয দিয়ে উযু করা। 


LEE DG RE DU SE IS ES IG Ein Ao 
Wh L AL 20 dr LIAL IG IS dl 


U8 IG Tithe 20 EL SIG LS CG 
৮৫। আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন £ তোমার পাত্রের মধ্যে কি আছে? আমি 
বললাম, নবীয (খেজুরের'তৈরী শরবত)। তিনি বললেন £ খেজুর পাক এবং পানিও পাক। 
ইবনে মাসউদ (রা) বলেন, অতঃপর তিনি (মহানবী) তা দিয়ে উযু করলেন -(দা, ই)। 


আবু ঈসা বলেন, এ হাদীসটি শুধু আবু যায়েদ থেকে আবদুল্লাহ ইবনে মাসউদ (রা)-র 
বরাতে বর্ণিত হয়েছে। অথচ আবু যায়েদ হাদীস বিশারদদের কাছে অপরিচিত ব্যক্তি। 
আমরাও এ বর্ণনাটি ছাড়া আর কোথাও তাঁর নাম পাইনি। কতিপয় লোক বলেন, খেজুর 
ভিজানো পানি (নবীয) দিয়ে উযু করা জায়েয। সুফিয়ান সাওরী ও অন্যরা এ মত ব্যক্ত 
করেছেন। শাফিঈ, আহমাদ ও ইসহাকের মতে খেজুর ভিজানো পানি দিয়ে উযু হবে না। 
ইসহাক বলেন, যদি পানি না পাওয়া যায় তাহলে নবীয দিয়ে উযু করবে, অতঃপর 
'উযু না করা উচিৎ, তাদের এ মত কুরআনের বাণীর অনুকূলে। কেননা মহান আল্লাহ 

Cb ae ASIC fad 

নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের হাদীস দিয়ে দলীল নেন। তিনি বলেন ঃ “রক্ত প্রবাহিত 
হলেই উষু করতে হবে”। তিনি আরও বলেন ঃ “নামাযে বমি করলে অথবা নাক থেকে রক্ত বের 
"হলে তাকে উষযু করতে হবে এবং কথা না বলে থাকলে নামাযের অবশিষ্ট অংশ পড়ে নেবে।” 
হযরত আলী (রা)-র বক্তব্যও হানাফীদের একটি দলীল। তিনি বলেন, "মুখ ভরে বমি করলেই 
উঠু তংগ হয়" - (মাহমূদ)। 


www.pathagar.com 


৯৮ আল্‌-জামে আত-তিরমিযী 
“যদি তোমরা পানি না পাও তাহলে পাক-পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম কর”- (সূরা 
নিসাঃ ৪৩)। 
আর নবীয তো পানি নয়, অতএব তা দিয়ে উযু করা জায়েয নয়। 


অনুচ্ছেদ £ ৬৬ 
দুধ পান করে কুলি করা। 


dl Le be GAH ok JE Sh Ee LS CFS AN 
SE os So SM ds lll we ol 2 dS 


tee তপ EASES ee 


EE ‘৷ JU, amass ly Cys 


'৮৬। ইবনে আৰ্বাস (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান 
করে কুলি করলেন এবং বললেন ঃ দুধে তৈলাক্ত পদার্থ (চর্বি) আছে -(বু, মু, দা, না)। 

এ অনুচ্ছেদে সাহল ইবনে সাদ ও উন্মে সালামা (রা) থেকে বর্ণিত হাদীসও রয়েছে। 
আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। কেউ কেউ দুধ পান করার পর কুলি করা 
মুস্তাহাব মনে করেন, আবার কেউ কুলি করা প্রয়োজনীয় মনে করেন না। 


অনুচ্ছেদ £৪৬৭ 
বিনা উযুতে সালামের উত্তর দেওয়া মাকরূহ। 


LAAN se I, ERE #0 ল্য ০ 


ol nl Ge IG 0 on Ls Ae yr -AY 


so ESET RE EES) s- 8 es Bs Adore 


be DUE 2 JE of DUEL be Gl dbl Ae tn MS) 
os As a Hr de ial de LL SE BE pl of ps 

«SEG Us 
৮৭। ইবনে উমার (রা) থেকে বর্ণিত। এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি 


ওয়াসাল্লামকে সালাম করল, তখন তিনি পেশাব করছিলেন। তিনি তার সালামের উত্তর 
দেননি -(দা, না, ই)। . 

আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। আমাদের মতে, পায়খানা বা 
পেশাবরত অবস্থায় সালামের উত্তর দেওয়া মাকরূহ। কতিপয় বিশেষজ্ঞ এ হাদীসের 
তাৎপর্য এটাই বলেছেন। এ অনুচ্ছেদে বর্ণিত হাদীসসমূহের মধ্যে এ হাদীসটি অধিকতর 
হাসান। মুহাজির ইবনে কুনফুয, আবদুল্লাহ ইবনে হানযালা, আলকামা ইবনে ফাগওয়া, 
জাবির ও বারাআ (রা) থেকেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত হয়েছে। 


www.pathagar.com 


আবওয়াবৃত তাহারাত. ৯৯ 


অনুচ্ছেদ £ই ৬৮ 
কুকুরের উচ্ছিষ্ট সম্পর্কে। 
IG SUL Ly il CES GAA alt Le ts fe ES AA 


et 2 retell CN PEM) . 8.2 er 2c Led, Be 
ol of nd ff OF ny on Meee OF Dons En 
Le CBI as YS GON KA IG HAL, LL 
Eo LE El aS CH, 0 SOIL BOI AYN Sh 
৮৮। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
কুকুর কোন পাত্রে মুখ দিলে তা সাতবার ধৌত করতে হবে, প্রথম অথবা শেষবার মাটি : 
দিয়ে ঘষতে হবে। বিড়াল যদি তাতে মুখ দেয় তবে একবার ধৌত করলেই যথেষ্ট - (মা, 
আ,বু, মু, দা, ই, না)।৫৪ 


আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। ইমাম শাফিঈ, আহমাদ ও ইসহাকের 
এটাই মত (সাতবার ধৌত করা)। মহানবী (সা)-এর এ হাদীসটি আবু হুরায়রা (রা)-র 
মাধ্যমে বিভিন্ন সূত্রে বর্ণিত হয়েছে। কিন্তু তাতে এ বর্ণনাটুকু নেই £ “বিড়াল পাত্রে মুখ 
দিলে একবার ধৌত করতে হবে।” 


এ অনুচ্ছেদে আবদুল্লাহ ইবনে মুগাফ্‌ফাল (রা) থেকেও বর্ণিত হাদীস রয়েছে। 
অনুচ্ছেদ £ ৬৯ El 


বিড়ালের উচ্ছিষ্ট সম্পর্কে। 


LEE e ees Je, বনু + 3 PL Pa 7-72 pe Ble rd 
nl DL CLs mw ble SN Ar 0 sl lo -AA 


. CS] [) zed oro Le [) ) 4 or . EE or £7 
onl ae os ee 58 db al on Das on Gl oF ol 


৫৪. কুকুরে মুখ দেয়া পাত্র সাতবার ধুতে হবে। প্রথমবার মাটি দিয়ে ঘষে ন্বিতে হবে। জমহর, 
ইমাম আবু হানীফা এবং ইমাম শাফিঈর মতে কুকুরের উচ্ছিষ্ট খুবই নাপাক। ইমামগণ পাত্র 
“ধোয়ার নির্দেশ গ্রহণ করার পর কিভাবে তা ধুতে হবে এ নিয়ে মতপার্থক্য করেন। অধিকাংশ 
আলেমের মতে যাদের মধ্যে ইমাম শাফিঈও রয়েছেন, হাদীসে সাত বার ধোয়ার যে হকুম 
এসেছে তা একটি নিদিষ্ট পরিমাণের জন্য। এর কম সংখ্যকবার ধুলে হকুম আদায় হবে না। 
ইমাম আবু হানীফার মতে এ সংখ্যা পরিমাণ নির্ধারণের জন্য নয়। বরং সাতবার ধোওয়া মুস্তাহাব 
এবং পরিচ্ছন্নতা অর্জনের জন্য। তাঁর মতে অন্যান্য নাপাক বস্তুকে পাক করার জন্য যতবার 
ধোয়্র প্রয়োজন হবে কুকুরে মুখ দেয়া পাত্রও ততবার ধুতে হবে - (মাহমুদ)। 

ইমাম মালিকও কুকুরের মুখ দেওয়া পাত্র সাতবার ধোয়ার পক্ষপাতি। ইমাম আবু হানীফার 


মতে এ হাদীসে সতর্কতামূলক দেওয়া হয়েছে। নতুবা পাক করার সাধারণ নিয়মানুযায়ী 
ত্রিনবার ধৌত করলেই যথেষ্ট। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় ধরা পড়েছে যে, কৃকুরের 


লালায় এমন এক প্রকারের ক্ষতিকর ও বিযাক্ত জীবাণু রয়েছে যার প্রতিষেধক হচ্ছে মাটি (অনু')। 


www.pathagar.com 


‘১0০ আল-জামে আত-তিরমিযী 
ULE ln LE SG AL bt ol Ci EG LEE, 
APS TA LG SU Es SERS LG LL HERES 
Uo JE IBS SOG LET IG ELE SONY Aol 
GIG AL al dt Lo di dy SIG SEB LC 
 SGflt AE Gsll ie 2 Cf i LY 
৮৯। কাবশা বিনতে কাব ইবনে মালিক (রা) থেকে বর্ণিত। তিনি আবু কাতাদা (রা)- 
র পুত্রবধূ ছিলেন। আবু কাতাদা শ্বশুর) তীর কাছে আসলেন। তিনি তীর জন্য উযুর পানি 
ঢাললেন। একটি বিড়াল এসে তা পান করতে লাগল। তিনি পাত্রটি কাত করে ধরলেন 
আর বিড়ালটি পানি পান করতে থাকল। কাবশা বলেন, তিনি শ্বশুর) দেখলেন, আমি 
তীর দিকে তাকিয়ে আছি। তিনি বললেন, হে ভাইঝি! তুমি কি আশ্চর্য হচ্ছ? আমি 
বললাম, হা। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ 
“বিড়াল নাপাক নয়। এটা তোমাদের আশেপাশে বিচরণকারী অথবা বিচরণকারিণী - 
(দা, না, ই)।৫৫ 
এ অনুচ্ছেদে আইশা ও আবু হুরায়রা (রা) থেকেও বর্ণিত হাদীস রয়েছে। আবু ঈসা 
বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। 
অধিকাংশ বিশেষজ্ঞ সাহাবা, তাবিঈন ও পরবর্তীদের মতে, বিড়ালের উচ্ছিষ্ট নাপাক 
নয়। ইমাম শাফিঈ, আহমাদ ও ইসহাক এ মত পোষণ করেন। (ইমাম আবু হানীফা 
বিড়ালের উচ্ছিষ্ট পানি দিয়ে উযু করা মাকরূহ তানযিহি মনে করেন-অনুবাদক)। এ 


অনুচ্ছেদে এ হাদীসটি অধিকতর হাসান। ইমাম মালিকের তুলনায় অধিক উত্তম সনদে 
আর কেউ এ হাদীসটি বর্ণনা করতে পারেননি। 


অনুচ্ছেদ £ ৭০ 

মোজার উপর মাসেহ করা! 

or OD be ol be AS oe LS Be IE Ge A. 
SUD SE Oo a 5 ll Ss 58 Gi U0 IG St 
AL ale dr de dt I Ef 5 LLL U5 IG 0 if 
৫৫. জমহুর আলেমদের মতে বিড়ালের উচ্ছিষ্ট পাক। ইমাম আবূ হানীফার মতে বিড়ালের উচ্ছিষ্ট 


মাকরূহ। এটা মাকরূহ তাহরীমা না মাকরূহ তানযীহী এ নিয়ে হানাফী আলেমদের মধ্যে 
মৃতপার্থব্য রয়েছে -(মাহমূদ)। 


www.pathagar.com 


আবওয়াবুত তাহারাত ১০১ 


DS BE LS BY he ED Mn UO polit 00 LX 
+ 50 x pl 15 Ul 

৯০। হাম্মাম ইবনুল হারিস (রহ) থেকে বর্ণিত। তিনি বলেন, জারীর ইবনে আবদুল্লাহ 
(রা) পেশাব করলেন, অতঃপর উযু করলেন এবং মোজার উপর মাসেহ করলেন। তাকে 
বলা হল, আপনি এরূপ করছেন? তিনি বললেন, কোন্‌ জিনিস আমাকে বাধা দিবে? আমি 
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরূপ (মোজার উপর মাসেহ) করতে 
দেখেছি। হাম্মাম বলেন, জারীরের এ হাদীস সবারই ভাল লাগত। কেননা তিনি সূরা 
মাইদা নাযিল হওয়ার পর মুসলমান হয়েছেন -(বু, মু, দা, না, ই)। 

এ অনুচ্ছেদে উমার, আলী, হুযাইফা, মুগীরা, বিলাল, সাদ, আবু আইউব, সালমান, 
ইবনুস সামিত, উমামা ইবনে শারীক, আবু উমামা, জাবির এবং উসামা ইবনে যায়েদ 
রাদিয়াল্লাহু আনহুম থেকে বর্ণিত হাদীসও রয়েছে। j 

_ আবু ঈসা বলেন, জারীর (রা) থেকে বর্ণিত হাদীসটি হাসান এবং সহীহ। শাহর ইবনে 
হাওশার বলেন i 


es Al es bn Toe El IG > or ps ot 
ANE AS if I WS GY US bE I 


er Be Bb or 


L JE il J "i wll LY AG “ be Lief 
sil Es Jb Go LS wi, KR 0: Co yl oe) 
CAR UF AS 2 HE OF b> on Fle 
আমি জারীর ইবনে আবদুল্লাহকে উযু করতে এবং মোজার উপর মাসেহ করতে 
দেখলাম। আমি এ ব্যাপারে তীর দৃষ্টি আকর্ষণ করলাম। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে উযু করতে এবং মোজার উপর মাসেহ করতে দেখেছি। 
আমি (শাহর) তীকে (জারীরকে) জিজ্ঞেস করলাম, সেটা কি সূরা মাইদা নাযিল হওয়ার 
'আগে না পরে? তিনি বললেন, আমি তো সুরা মাইদা নাযিল হওয়ার পরেই ইসলাম গ্রহণ 
করেছি। 
অপরাপর সৃত্রেও হাদীসটি বর্ণিত হয়েছে। এ হাদীস কুরআনের আয়াতের ব্যাখ্যা পেশ 
করছে। কেননা একদল লোক মোজার উপর মাসেহ করা অস্বীকার করেন। তারা এ 


হাদীসের ব্যাখ্যায় বলেন, সূরা মাইদা নাযিল হওয়ার পূর্বে মহানবী (সা) মোজার উপর 
মাসেহ করেছিলেন। অথচ হাদীসের রাবী জারীর (রা) উল্লেখ করেছেন, তিনি মহানবী 


www.pathagar.com 


১০২ শ্মাল-জামে আত-তিরমিযী 


(সা)-কে সুরা মাইদা নাযিল হওয়ার পরই মোজার উপর মাসেহ করতে দেখেছেন (তাই 
এ হাদীস যেন উষু সম্পর্কিত আয়াতের ব্যাখ্যা)। 


অনুচ্ছেদ £ ৭১ 
মুসাফির ও মুকীম ব্যক্তির মোজার উপর মাসেহ করা। 


PA be SL of A bh BOG UEC EG EL 0) 
ol LE be Godt alt 2 Ll bk BLS 5 2 Ll 
dl de roll 8 He BAL 2 DN Lo Los ol 
0 AL US 35 Ch ঠ J JES 
৯১! খুযাইমা ইবনে সাবিত (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
কাছে মোজার উপর মাসেহ করা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন ঃ "মুসাফিরের. 
জন্য তিন (দিন) এবং মুকীমের জন্য এক (দিন)। -'(বু, মু, দা, না, ই, মা, আ)। ৫৬ 
ইয়াহ্‌ইয়। ইবনে মুঈন সম্পর্কে বর্ণিত আছে যে, তিনি উপরোক্ত হাদীসকে সহীহ 
বলেছেন। আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে আলী, আবু বাকর, 
আবু হুরায়রা, সাফওয়ান ইবনে আসসাল, আওফ ইবনে মালিক, ইবনে উমার ও জারীর 
রাদিয়াল্লাহু আনহম থেকে বর্ণিত হাদীসও রয়েছে। 
aE A Lo dt 5 58 IG JUG on Se be A 5 
3 I, pl 5 Gis 25 FHA CAL LS, 
LE Cd 0 ow “ . Ld LU od 
+ 122 dm BE om 8 hls 
৯২। সাফওয়ান ইবনে আসসাল (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা যখন সফরে 
থাকতাম রাসূলুল্লাহ সাল্লাল্রাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের নির্দেশ দিতেন, আমরা যেন 
নাপাকির গোসল ব্যতীত তিন দিন তিন রাত আমাদের মোজা না খুলি; এমনকি 
'পায়খানা-পেশাব ও ঘুম থেকে ওঠার পর উষযু করার সময়ও (মোজা না খুলি)-(আ, না, 
ই)। 
আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। হাকাম ইবনে উতবা ও হাম্মাদ- 


৫৬. যে ব্যক্তি নিজের বাসস্থানে অবস্থান করে তাকে মুকীম বলে। যে ব্যক্তি নিজের বাসস্থান ছেড়ে 
‘কম পক্ষে আটচল্লিশ মাইল দূরে যাওয়ার জন্য বের হয়েছে তাকে মুসাফির বলে। চামড়ার মোজার 
'উপরই মাসেহ করা জায়েয। সূতী মোজার উপর মাসেহ করা জায়েয নয়। হানাফী মাযহাব মতে 
চামড়ার মোজার উপর মাসেহ করা জায়েয হলেও মোজা খুলে পা ধুয়ে নেয়াই উত্তম (অনু.)। 


www.pathagar.com 


আবওয়াবুত তাহারাত ' ১০৩ 


ইবরাহীম নাখর সূত্রে, তিনি আবু আবদুল্লাহ আল-জাদালীর সূত্রে, তিন খুযাইমার সূত্রে 
মোজার উপর মাসেহ সম্পর্কিত হাদীস বর্ণনা করেছেন। কিন্তু এ বর্ণনাটি সহীহ নয়। 
শো’বা বলেছেন, আবু আবদুল্লাহ আল-জাদালীর কাছ থেকে ইবরাহীম নাখঈ মাসেহ 
সম্পর্কিত হাদীস শুনেননি। মানসূর বলেন, আমরা ইবরাহীম তাইমীর হুজরায় বসা 
ছিলাম। ইবরাহীম নাখঈও আমাদের সাথে ছিলেন। তখন ইবরাহীম তাইমী আমাদের 
কাছে আমর ইবনে মাইমূনের সূত্রে, তিনি আবদুল্লাহ আল-জাদালীর সূত্রে, তিনি খুযাইমা 
ইবনে সাবিতের সুত্রে এবং তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে 
‘মোজার উপর মাসেহ’ সম্পর্কিত হাদীসটি বর্ণনা করেছেন। মুহাম্মাদ (ইমাম বুখারী) 
বলেন, এ অনুচ্ছেদে সাফওয়ান ইবনে আসসাল (রা) থেকে বর্ণিত হাদীসটি অধিকতর 
হাসান। 

আবু ঈসা বলেন, বিশেষজ্ঞ সাহাবা, তাবিঈ ও পরবর্তী যুগের ফিক্হবিদ যেমন 
সুফিয়ান সাওরী, ইবনুল মুবারক, শাফিঈ, আহমাদ ও ইসহাকের মতে মুসাফির ব্যক্তি 
তিন দিন তিন রাত এবং মুকীম ব্যক্তি এক দিন এক রাত পর্যন্ত মোজার উপর মাসেহ 
করতে পারবে। কতিপয় বিশেষজ্ঞ যেমন মালিক ইবনে আনাস মোজার উপর মাসেহ 
করার সময়সীমা নিদিষ্ট করেননি। কিন্তু সময়সীমা নির্ধারিত করাটাই অধিকতর সহীহ। 


অনুচ্ছেদ £ ৭২ 
মোজার উপরের দিক ও নীচের দিক মাসেহ করা। 


LE AE A on LDN ES AUF IN Hl ES ar 

at 2 ill oF dl SU oF or nO LE UN 

ELDON BELL Sb de 

৯৩। মুগীরা ইবনে শো'বা (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 

মোজার উপরিভাগও মাসেহ করেছেন এবং নীচের ভাগও মাসেহ করেছেন -(দা, ই, 
৫৭ 

ET ESTEE EEE একাধিক সাহাবা এবং 


তাবিঈদের এটাই অভিমত যে, মোজার উপর ও নীচের দিক মাসেহ করতে হবে। ইমাম 
মালিক, শাফিঈ এবং ইসহাকেরও এই মত। 


৫৭. ইমাম মালেক ও ইমাম শাফিঈর মতে মোজার উপর ও নীচে উভয় অংশই মাসেহ করতে 
হবে। ইমাম আবু হানীফার মতে মোজার কেবল উপরের ভাগেই মাসেহ করতে হবে। তিনি 
, হযরত আলী (রা)-র হাদীস দিয়ে দলীল নিয়েছেন। আলী (রা) বলেন ঃ “ধর্মের অনুশাসন যদি 
' মানুষের রায়ের ভিত্তিতে হত তাহলে মোজার নীচে মাসেহ করা এর উপরে মাসেহ করার চেয়ে 
উত্তম হত। কিন্তু আমি নবী সান্লান্াহ আলাইহি ওয়াসাল্লামকে মোজার উপরের অংশে মাসেহ 
করতে দেখেছি” -(মাহমুদ)। 


www.pathagar.com 


১০৪ আল-জামে আত-তিরমিযী 


এ হাদীসটি মালুল (ক্রুটিযুক্ত)। ওলীদ ইবনে মুসলিম ব্যতীত আর কেউই এ হাদীসটি 
সাওর ইবনে ইয়াযীদের সূত্রে বর্ণনা করেননি। আমি (তিরমিযী) আবু যুরআ ও মুহাম্মাদ 
(রুখারী)-কে এ হাদীস সম্পর্কে জিজ্ঞেস করলে তাঁরা উভয়ে বলেন, হাদীসটি সহীহ 
নয়। কেননা ইবনুল মুবারক সাওরীর সূত্রে, তিনি রাজাআর সূত্রে এ হাদীসটি বর্ণনা 
করেছেন। রাজাআ বলেছেন, আমার নিকট মুগীরার সচীবের সূত্রে মুরসাল হিসেবে এ. 
হাদীসটি বর্ণিত হয়েছে। কারণ তিনি মুগীরা (রা)-র নাম উল্লেখ করেননি। 


ক্মশুচ্ছেদ £ ৭৩ 
মোজার বাইরের দিক মাসেহ করা। 
Le 01 al 2 oo LE EL IG ro by le Co 0 
HE ৰথ °c EA PAM 0) 2) id b e 3 0 es [ 
de dl Sl IG Lat on Till of ml on Boe of al 
. pl SE ol Le ELS ALS LE YI 
.৯৪। মুগীরা ইবনে শো’বা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু 
জরালাইহি ওয়াসাল্লামকে তাঁর মোজীদ্বয়ের উপরিভাগ মাসেহ করতে দেখেছি -'।দা, 
বো)।৫৮ 
আবু ঈসা বলেন, মুগীরার বর্ণিত হাদীসটি হাসান। সুফিয়ান সাওরী ও আহমাদ এ 


হাদীসের উপর আমল করেছেন। মুহাম্মাদ বলেন, মালিক এ হাদীসের রাবী আবদুর 
রহমান ইবনে আবু যিনাদের দিকে ইশারা করতেন (দূর্বল বলতেন)। 


অনুচ্ছেদ £ ৭৪ 
জাওরাব ও জুতার উপর মাসেহ করা। 


Ise “ZU 24, sre 2 / 40-2, . ocd ee oie 4 
fl 3 J ns 2 nil pf rr on J oF rd ol 
ects eco ee ere ees odd 2 er 
+ ll rol dE s ale dl do 
৯৫। মুগীরা ইবনে শোবা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্পাহ আলাইহি 
ওয়াসাল্লাম উযু করলেন এবং জাওরাব ও জুতার উপর মাসেহ করলেন -(দা, না, ই, 
বা)।৫৯ 
৫৮. পায়ের আঙ্গুলের দিক থেকে পায়ের গোছার দিকে মাসেহ করতে হবে (অনু )। 
৫৯. আরবী তাষায় চামড়ার মোজাকে 'খুফ’ বলে, মোটা কাপড়ের শক্ত মোজাকে ‘জাওরাব' 


বলে। পৃথকভাবে তার উপর মাসেহ করা জায়েয কি না এ ব্যাপারে ফিক্হবিদদের মধ্যে মতভেদ 
রয়েছে (অনু')। 


www.pathagar.com 


আবওয়াবুত তাহারাত ১০৫ 
আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। একাধিক বিশেষজ্ঞ যেমন, সুফিয়ান 

সাওরী, ইবনুল মুবারক, শাফিঈ, আহমাদ ও ইসহাক বলেছেন, জাওরাবের উপর মাসেহ 

করা যাবে, তার সাথে জুতা না পরা হলেও এবং এটা যখন মোটা কাপড়ের হবে। এ 

অনুচ্ছেদে আবু মুসা (রা) কর্তৃক বর্ণিত হাদীসও রয়েছে। 

অনুচ্ছেদ £ঃ ৭৫ 

জাওরাব ও পাগড়ীর উপর মাসেহ করা। 


ল পুরী ০ 7-20 364,33 পলুৰ + 


SC of SEH ex os rt Bb OO on inne ws An 
ox Till onl oF dl oe ESA TEN ES 
LUE 
LLL iid. 

* ৯৬। মুগীরা ইবনে শোবা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহ আলাইহি 
“ওয়াসাল্লাম উযু করলেন এবং মোজা ও পাগড়ীর উপর মাসেহ করলেন। 

বাক্র বলেন, আমি এ হাদীসটি ইবনে মুগীরার কাছেও শুনেছি। মুহাম্মাদ ইবনে 
বাশৃশার অন্য এক স্থানে এ হাদীসে বলেছেন, তিনি (মহানবী) মাথার অগ্রভাগ এবং 
পাগড়ীর উপর মাসেহ করলেন। 

এ হাদীসটি মুগীরা ইবনে শোবা (রা)-র কাছ থেকে একাধিক সূত্রে বর্ণিত হয়েছে। 
এদের মধ্যে কতিপয় রাবী বর্ণনা করেছেন, "তিনি (মহানবী) মাথার অগ্রভাগ ও পাগড়ীর 
উপর মাসেহ করেছেন।” আর কতিপয় রাবী শুধু পাগড়ীর কথা উল্লেখ করেছেন, কিন্তু 
কপালের কথা উল্লেখ করেননি। আহ্‌মাদ ইবনে হাম্বল (রহ) বলেছেন, আমি স্বচক্ষে 
ইয়াহ্‌ইয়া ইবনে সাঈদ আল-কাত্তানের মত ভালো লোক দেখিনি। এ অনুচ্ছেদে আমর 
ইবনে উমাইয়া, সালমান, সাওবান ও আবু উমামা (রা) থেকেও বর্ণিত হাদীস রয়েছে। 
আবু ঈসা বলেন, মুগীরার হাদীসটি হাসান এবং সহীহ। 

মহানবী (সা)-এর একাধিক সাহাবী যেমন, আবু বাকর, উমার ও আনাস (রা) 


পাগড়ীর উপর মাসেহ করার পক্ষে মত দিয়েছেন। ইমাম আওযাঈ, আহমাদ এবং 
ES SE 


| Ae UF JAD on rhs Go ane on CES -AV 
ৰ ERT EE 

GACY El IG LEC pl dl is 0 
NES AIG LEAL HDL SLI | 


www.pathagar.com 


=! 


১০৬ আল-জামে আত-তিরমিযী 


. ৯৭। আবু উবাইদা ইবনে মুহাম্মাদ ইবনে আম্মার ইবনে ইয়াসার (রহ) থেকে বর্ণিত। 
‘তিনি বলেন, আমি জাবির ইবনে আবদুল্লাহ (রা)-কে মোজার উপর মাসেহ সম্পর্কে 
জিজ্ঞেস করলাম। তিনি বললেন, হে ত্রাতুষ্পুত্র! এটা সুন্নাত। আমি পুনরায় তাঁকে পাগড়ীর 
উপর মাসেহ করা সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, মাথার চুল স্পর্শ কর - 
(মা)।৬০ 

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক বিশেষজ্ঞ সাহাবা ও তাবিঈগণ 
বলেছেন, শুধু পাগড়ীর উপর মাসেহ করা যাবে না, এর্‌ সাথে মাথাও মাসেহ করতে 
হবে। 

সুফিয়ান সাওরী, মালিক ইবনে আনাস, ইবনুল মুবারক ও শাফিঈ এ মত পোষণ 
' ফরেছেন। 
ae PATO ze cA / ss sed oo ge #8 oe 
uf Sel oF ues Sl UF At ON se Ue a Uo -AA-- 
he 51 8 Lxe 8 5 8 A ln pol A 

00 ll de Coo LS A 

''৯৮। বিলাল (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোজা এবং 
ওড়নার (পাগড়ীর) উপর মাসেহ করেছেন -(মু, না, ই, বা)। 
অনুচ্ছেদ £ ৭৬ 
নাপাকির গোসল। 

Sed al or IU GF Sl oc 3 ৩ ১৬ ৬ -৭খ 


LER) LAE 


do I En EG HL iE i nl gh of ol Ys 


ENE AY [d 
- ° sue Bie aoirr z oie 8, PE 2 « 
Le Ue LON USC LEN oe LEG SE AL SE Dl 


০ ৰ a ee এত PAY ০d 4 ESSE er 
EUS od ae SE PUG UN eS BS LE PS Sn 
[ Ed od Pree ald Ll tre REE AR LR “8 4) Ed 
05) 4423 et CELL amas © 2431 sl Lio [EE 


Les PET 


; ey Id PS pies Si GE PU 
‘৬৪: ইমাম আহমাদ এবং অপর একদল আলেম শুধু পাগড়ীর উপর মাসেহ করা জায়েয মদে :. 
কুরেন। ইমাম আবু হানীফার মতে শুধু পাগড়ীর উপর মাসেহ করলে ফরজ আদায় হবে না।' 
কেনা পবিত্র কুরআনে মাথা মাসেহ করার নির্দেশ এসেছে। মহানবী (সা) কপালের চুল পরিমাণ 
মাসেহ করেছেন। আর এতে ফরজ আদায় হয়ে যায়। অতঃপর তিনি সম্পূর্ণ মাথা মাসেহ করার 
উদ্দেশ্যে পাগড়ীর উপরও মাসেহ করেছেন। ইমাম আবু হানীফার মতেও মাসেহ করার এ পদ্ধতি 
নিষিদ্ধ নয়। দুরুরুল মুখতার কিতাবে এরূপ বর্ণনা আছে। 


fe 


AL Ed Ed “ 
EG al, AE 0 


www.pathagar.com 


স্াবওয়াবুত তাহারাত ১০৭ 


৯৯! ইবনে আব্বাস (রা) থেকে তাঁর খালা মাইমূনা (রা)-র সূত্রে বর্ণিত। তিনি বলেন; 
আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গোসলের পানি রাখলাম। তিনি সহবাস 
জনিত নাপাকির গোসল করলেন। তিনি বাঁ হাত দিয়ে পানির পাত্র ডান হাতের উপর 
কাত করলেন, উভয় হাত কজ্ি পর্যন্ত ধৌত করলেন, অতঃপর পানির পাত্রে হাত 
ঢুকিয়ে পানি তুলে.লজ্জাস্থানে দিলেন, অতঃপর দেয়ালে অথবা মাটিতে হাত ঘষলেন, 
অতঃপর কুলি করলেন, নাকে পানি দিলেন এবং মুখমন্ডল ও উভয় হাত কনুই পর্যন্ত 
ধৌত করলেন, অতঃপর তিনবার মাথায় পানি ঢাললেন। অতপর সমস্ত শরীরে তিনবার 
পানি ঢাললেন। অতঃপর (গোসলের) স্থান থেকে সরে গিয়ে উভয় পা ধৌত করলেন-(বু, 
দা, না, ই, মু,আ)। 

আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে উম্মে সালামা, জাবির, 
আবু সাঈদ, জুবাইর ইবনে মুতইম ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুম থেকেও বর্ণিত 
হাদীস রয়েছে। 
wl pls bh EG UO ES LE UGE oN. 
oo eb de dl J) IU AG THC ys al or br 
03 CHES 15 a UG ff LEN Ce TES ITO 1 

SCE SH al is 

১০০। আইশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লান্পাহ আলাইহি 
ওয়াসাল্লাম যখন নাপাকির গোসল করার ইচ্ছা করতেন, তখন পানির পাত্রে হাত 
'দেওয়ার পূর্বে উভয় হাত ধোয়ার মাধ্যমে গোসল শুরু করতেন। অতঃপর তিনি লজ্জাস্থান 
ধৌত করতেন এবং নামাযের উষুর ন্যায় উযু করতেন। অতঃপর চুলের ভেতরে পানি 
পৌছাতেন এবং মাথায় তিন আঁজলা পানি ঢালতেন -ববু, মু;দা, ন!)। 

আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। মনীষীগণ নাপাকির গোসলের এ 
পদ্ধতিই গ্রহণ করেছেন। প্রথমে নামাযের উষুর ন্যায় উযু করবে, অতঃপর তিনবার মাথায় 
পানি ঢালবে, অতঃপর সমস্ত শরীরে পানি প্রবাহিত করবে, অতঃপর উভয় পা ধৌত 
ক্ররবে। আলেমগণ এ পদ্ধতিই অনুসরণ করেন। কতিপয় বিশেষজ্ঞ বলেন, নাপাক ব্যক্তি 
উষু না করেই যদি পানিতে ঝাপিয়ে পড়ে তাহলে তার গোসল হয়ে যাবে।* ইমাম 
শাফিঈ, আহমাদ ও ইসহাক এই মত ব্যক্ত করেছেন। 

৬১. নাপাক ব্যক্তি উযু না করেই যদি পানিতে ঝাপিয়ে পড়ে তাহলেও তার গোসল হয়ে যাবে। 


ইমাম শাফিঈর এই মত। কেননা তার মতে গোসলে কুলি করা এবং নাকে পানি দেয়া ফরয নয়। 
ইমাম আবু হানীফার মতে এতে গোসল হবে না। কেননা তাঁর মতে কুলি করা এবং নাকে পানি 


www.pathagar.com 


Sob আল-জামে আত-তিরমিযী 


অনুচ্ছেদ : ৭৭ 
: গোসলের সময় মহিলাদের চুলের বাধন খোলা সম্পর্কে। 
be hn Cl LE OL EG Le ll ES NN 
Lo LEB SG LL os Sf on ll as is GA 
LET Cf IG GEIL LAE lo Tie Sl BAL 251 ad 
JAG SU ME Gna of 0 ie SUE SH Ll IE LAS 
D465 5 BG IG oh : Ol 
১০১। উন্মে সালামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর 
রাসূল! আমি আমার মাথার চুলে শক্ত বেনী বাঁধি। আমি কি নাপাকির গোসলের সময় তা 
খুলে দেব? তিনি বললেন ঃ না, তুমি তোমার মাথায় তিন আঁজলা পানি ঢাল, অতঃপর 
তোমার সর্বশরীরে পানি প্রবাহিত কর এবং এভাবে পবিত্রতা অর্জন কর। অথবা (রাবীর 
সন্দেহ) তিনি বললেন £ এভাবে তুমি নিজেকে পাক-করলে -(মু, দা, না, ই)। 
আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। বিশেষজ্ঞ আলেমদের মতে মহিলাদের 
নাপাকির গোসলের সময় চুলের বেণী খোলার প্রয়োজন নেই, সম্পূর্ণ মাথায় পানি 
প্রবাহিত করাই যথেষ্ট। | 


অনুচ্ছেদ £ঃ ৭৮ 
প্রতিটি চুলের নীচে (লোমকৃূপে) নাপাকি রয়েছে। £ 
WL En IG a9 2 EI Es Ey rs Eo -\.Y 

Ll i Ea BEL or EL [) Bos er El) 20 
dle fl 8 ep ol oF im 0 Me OF pls 

TAD LEE LS LLEG LES At WHC IG LS, 

১০২। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন £ 
প্রতিটি চুলের নীচে নাপাকি রয়েছে। অতএব চুলগুলো ভাল করে ধৌত কর এবং 
চামড়াও (শরীর) ভাল করে পরিষ্কার কর -(দা, বা)। 

এ অনুচ্ছেদে আলী ও আনাস (রা) থেকে বর্ণিত হাদীসও রয়েছে। আবু ঈসা বলেন, আবু 
হরায়রা (রা)-র হাদীসটি গরীব। কেননা এর এক রাবী হারিস ইবনুল ওজীহ 
দেয়া ফরয। তাঁর দলীল মহান আল্লাহ্‌র বাণী। আল্লাহ পাক আধিক্য প্রকাশক শব্দ ব্যবহার করে: 
পবিত্রতা অর্জনের নির্দেশ দিয়ে বলেন,"তোমরা ভালভাবে পাক হয়ে যাও।*সুতরাং বিভিন্ন অংগে 
সাধ্যমত পানি পৌছান ওয়াজিব -(মাহমূদ)। 


www.pathagar.com 


“আবওয়াবুত তাহারাত' - ১০৯, 
অনির্ভরযোগ্য ব্যক্তি।  বর্ণনাটি শুধু তাঁর মাধ্যমেই আমাদের কাছে পৌছেছে। আরো. 


কতিপয় ইমাম তীর কাছ থেকে হাদীস বর্ণনা করেছেন। 

অনুচ্ছেদ £ ৭৯ 

PAE F 

NEES 58 CTE ES os 


. J 
১০৩। আইশা (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করার 
পর উযু করতেন না -(আ, দা, না, ই)। 


আবু ঈসা বলেন, এটি হাসান ও সহীহ হাদীস। মহানবী (সা)-এর একাধিক সাহাবা 
এবং তাবিঈদের এটাই মত যে, গোসলের পর উযু করার প্রয়োজন নেই। 


অনুচ্ছেদ £৮০ 


Fe 0 RE SEA 
Ea eos 2) ,)l C35 EG Lar mp Hl EON NE 


5৮ fl SIG Ls or al ue AE x ol Ae PAE 
Ee AE Uc DL Ea] EI sd El 
Ee alle” ££ G LAL LAE 


১০৪। আইশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, পুরুষাংগের PEPE 
(যৌনাঙ্গের) খাতনার স্থান অতিক্রম করলে গোসল ওয়াজিব হয়ে যায়। আমি (আইশা) ও 
রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরূপ করেছি, অতঃপর আমরা গোসল করেছি 
-(আ,ই)। 


এ অনুচ্ছেদে আবু হুরায়রা, আবদুল্লাহ ইবনে আমর ও রাফে ইবনে খাদীজ (রা) 
থেকেও বর্ণিত হাদীস রয়েছে। 


7 Ae FG ne OF OU br SD BS I ~-\.0 
sl 50 bls al dr Lo dt IG IG DE Ls | 
OPN LG Esl 


www.pathagar.com 


১১০ আল-জামে আত-তিরমিযী 


*১০৫। আইশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম ইরশাদ করেন £ এক লজ্জাস্থান অপর লজ্জাস্থান অতিক্রম করলে গোসল, 
ওয়াজিব হয়ে যায় -(আ)।৬২ 
__ আবু ঈসা বলেন, আইশা (রা)-র হাদীসটি হাসান এবং সহীহ। এ হাদীসটি তীর 
নিকট বিভিন্ন সূত্রে বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন £ উভয়ের ' 
"' খাতনার স্থান মিলিত হলে গোসল ওয়াজিব হবে। মহানবী (সা)-এর অধিকাংশ বিশেষজ্ঞ 
সাহাবা যেমন, আবু বাকর, উমার, উসমান, আলী ও আইশা রাদিয়াল্লাহ আনহম এরং 
তাদের পরবর্তী যুগের ফিক্হবিদ যেমন, সুফিয়ান সাওরী, শাফিঈ, আহমাদ ও ইসহাক 
বলেছেন, স্বামী-স্ত্রী উভয়ের যৌনাংগ একত্রে মিলে গেলেই গোসল ওয়াজিব হয়। 


"অনুচ্ছেদ £ ৮৯ 
বীর্ঘপাতের ফলে গোসল ওয়াজিব হয়। 
HO DON dt es ES el EEN a 
be CG os gs Ab A 1 Ji 2 IB 2 
GE 6 0 LN, Jl os > Ul oO 
": ১০৬। উবাই ইবনে কাব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, “্ৰীর্রপাতের ফলেই গোৌনল 


ওয়াজিব হয়” এ অনুমতি ইসলামের প্রথম দিকে ছিল, অতঃপর তা বাতিল করে দেয়, 
SEU | 


Boer EEL Ft 206 2,0 3 


h Fl sl Hl 


. ইমাম যুহ্রী (রহ) থেকে এই সূত্রে উপরের হাদীসের অনুরূপ হাদীস ঘর্ণিত হয়েছে। 
আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। "বীর্যপাত হলেই কেবল গোসল ফরয হয়’ 
এ সুযোগ ইসলামের প্রথম দিকে ছিল, অতঃপর তা প্রত্যাহার করা হয়। মহানবী (সা)- 
এর একাধিক সাহাবী থেকে এ হাদীসটি বর্ণিত হয়েছে। তাদের মধ্যে রয়েছেন উবাই 
ইবনে কাব ও রাফে ইবনে খাদীজ (রা)।' অধিকাংশ বিশেষজ্ঞের এটাই অভিমত যে; 
কোন ব্যক্তি তার স্ত্রীর সাথে সংগমে লিপ্ত হলেই উভয়ের উপর গোসল ওয়াজিব হয়ে 
যায়, চাই শুক্র স্বলন হোক বা না হোক। 


৬২" ইমাম আৰু হানীফা (রহ)-র মতে শুক্রস্বলন হোক বা না হোক শুধু পুরুষাংগ স্ত্রীঅংগে 
প্রবেশ করলেই গোসল করা ওয়াজিব। ইমাম আবু হানীফা অনুচ্ছেদে উল্লেখিত এ হাদীস দিয়ে 
দলীল নেন -(মাহমূদ)। 


www.pathagar.com 


আবওয়াবুত তাহারাত ১১১ 
ike ye SbS| lve LS UE rs bn ES -\.V: 
SE og sO EON CH IG poe gl gr 
১০৭। ইবনে আৰ্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, “বীর্যপাত হলেই গোসল 
ওয়াজিব” এই হুকুম ইহতিলামের (স্বপু্দোষের) ক্ষেত্রে প্রযোজ্য। 
আবু ঈসা বলেন, আমি জারূদকে বলতে শুনেছি, আমি (জারূদ) ওয়াকী”কে বলতে: 
শুনেছি, আমি শুধু শরীফের কাছেই এ হাদীসটি পেয়েছি। এ অনুচ্ছেদে উসমান ইবনে- 
আফফান, আলী ইবনে আবু তালিব, যুবাইর, তালহা, আবু আইউব ও আবু সাঈদ 
রাদিয়াল্লাহু আনহম থেকে হাদীস বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন 
£ ‘শুক্র স্থলনের ফলেই গোসল ওয়াজিব হয়।’ আবুল জাহ্‌হাফের নাম দাউদ ইবনে আবু 
আওফ। তিনি একজন জনপ্রিয় আস্থাভাজন লোক ছিলেন। 
অনুচ্ছেদ $ ৮২ 
"যে ব্যক্তি ঘুম থেকে উঠে (কাপড় বা বিছানা) ভিজা দেখতে পেল অথচ তার্‌ 
স্বপু্দোষের কথা স্বরণ হচ্ছে না। 
LE bf PUBL IC oy Ls Id LOLS GS -\.A 
ES + Dl Ss be LASS yd 
es de ds 0 ce 5 
RE re) del 089 JEL IU USS FLY 0 
PAN LEG aT GEL HIG A 5 YG SE 
. Jel 5 SEG CY eS JG LE WS SG: 
১০৮। আইশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 
এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করা হল যে, সে ঘুম থেকে উঠে ভিজা দেখতে পাচ্ছে কিন্তু 
স্বপুদোষের কথা স্বরণ করতে পারছে না। তিনি বললেন, তাকে গোসল করতে হবে। 
অপর এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করা হল যে, তার স্বপ্নদোষ হয়েছে কিন্তু বীর্যপাতের 
কোন আলামত দেখতে পাচ্ছে না। তিনি বললেন £ "তাকে গোসল করতে হবে না।” উম 
‘সালামা (রা) বললেন, হে আল্লাহর রাসূল! কোন স্ত্রীলোক যদি এরূপ দেখতে. পায় 
(স্বপু্দোষ হয়) তবে তাকে কি গোসল করতে হবে? তিনি বললেন £$ হাঁ, স্ত্রীলোকেরা 
পুরুষদেরই অংশ -(আ, দা, ই)। 
আবু ঈসা বলেন, আবদুল্লাহ ইবনে উমার- উবাইদুল্লাহ ইবনে উমারের সূত্রে আইশা 
(রা)-র হাদীসটির অংশবিশেষ বর্ণনা করেছেন। ইয়াহ্‌ইয়া ইবনে সাঈদ এ হাদীসের এক 


www.pathagar.com 


১১২ আল-ভজামে আত-তিরমিযী 


রাবী আবদুল্লাহকে হাদীসশাস্তরে দুর্বল বলে উল্লেখ করেছেন। মহানবী (সা)-এর একাধিক, 
‘বিশেষজ্ঞ সাহাবা এবং তাবিঈদের মতে কোন ব্যক্তি ঘুম থেকে উঠে ভিজা দেখতে পেলে 
তাকে গোসল করতে হবে। এটা সুফিয়ান সাওরী এবং আহমাদেরও অভিমত। কতিপয় 
বিশেষজ্ঞ তাবিঈ বলেছেন, বীর্যপাতের ফলে যদি কাপড় ভিজে থাকে তবে গোসল 
করতে হবে। এটা ইমাম শাফিঈ ও ইসহাকের মত। স্বপুদোষ হয়েছে কিন্তু শুক্র স্বলন 
হয়নি, এ অবস্থায় সকল ইমামের মতে গোসল করার প্রয়োজন নেই। 


অনুচ্ছেদে £ঃ ৮৩ 

বীর্ষ এবং বীর্ষরস (মযী)৷১৩ 
28 ce - des 3 cit 5 PE) ez Je 30, লৰ্ড ৮ 

Ls os pr ES AD GE ns on Le ES NA 
3.2 LEP aale ee a 20 SERS aioe ose - 8 . 
shell Ls Eo AE or Byam CSS IU CE lo 
8 [) ee 4 [) ef or se a) ee 4 es ord 8 wr 2, * 
of ld fl on pol 8 oF D0 ffl 2 Aft OF UG Ls, 
. e EAE od EASES EA CR Ld 24 Ed 2 0% EEA NE 
sll i JEG sill oe LS 2 i Ao AIC IG‘ 


Ed 
‘ 


ER Ah 

১০৯। আলী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহ আলাইহি 
ওয়াসাল্লামকে বীর্যরস সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বলেন ঃ “বীর্যরস বের হলে উযু 
করতে হবে এবং বীর্যপাত হলে গোসল করতে হবে” -(আ, ই)। 

এ অনুচ্ছেদে মিকদাদ ইবনুল আসওয়াদ ও উবাই ইবনে কাব (রা) থেকেও বর্ণিত 
হাদীস রয়েছে। আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। 'বীর্যরসে উযু এবং. 
বীর্যপাতে গোসল’ মহানবী (সা)-এর এ হাদীসটি আলী (রা)-র কাছ থেকে বিভিন্ন সূত্রে 
বর্ণিত হয়েছে। রাসুলুল্লাহ (সা)-এর সকল বিশেষজ্ঞ সাহাবা এবং তাবিঈদের এই মত। 
ইমাম শাফিঈ, আহমাদ এবং ইসহাকও একথাই বলেছেন। 
অনুচ্ছেদ £৮৪ 
কাপড়ে বীর্ষরস লেগে গেলে কি করতে হবে৷ 
2 dal oe Gil on Laie be Ls Cl I EL -NN. 
be EF IG LL 2 J be fl be SOB 

4 oo, EN oe 20 aby Sie হর 
Lo abt LD WS SFB Pll ie ASE LES bas si, 
“৬৩. মূল শব্দ হল মনী (শুক্ৰ) এবং মধী (শুক্ররস)। শুক্রস্বলন হওয়ার পূর্বে যৌনাঙ্গ দিয়ে 
আঠালো ও পিচ্ছিল ধরনের যে লালা নির্গত হয় তাকে মী বলে (অনু) । 


www.pathagar.com 


আবওয়াবুত তাহারাত ১১৩ 


- 2442, 800 10, te +258 (০ ০৩০ +0০ Laie LL O42 BY 
LEG sl WS oe Lie CI te IU, AL SC 
°° | LE 28 eo BSE 2 4 lS #2 2 Ed ০ FE ESM 


১১০। সাহল ইবনে হনাইফ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, বীর্যরস স্থলনের কারণে 
আমি কঠিন অবস্থার মধ্যে ছিলাম। কেননা এ কারণে আমাকে প্রায়ই গোসল করতে 
হত। আমি ব্যাপারটা রাসুলুল্লাহ ‘সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করলাম 
এবং তার বিধান জিজ্ঞেস করলাম। তিনি বললেন ঃ “এটা নির্গত হলে তোমার জন্য উযুই 
যথেষ্ট৷” আমি বললাম, হে আল্লাহর রাসুল! তা যদি লেগে যায়, তবে কি করব? তিনি 
বললেন £ "এক আঁজলা পানি তোমার কাপড়ের যে অংশে বীর্যরস দেখতে পাও সেখানে 
ছিটিয়ে দাও, এটাই তোমার জন্য যথেষ্ট -(আ, দা, ই)। 


আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। কাপড়ে বীর্যরস লেগে গেলে এর 
"হুকুম সম্পর্কে আলেমগণের মধ্যে মতভেদ রয়েছে। ইমাম শাফিঈ ও ইসহাকের মতে 
কাপড় ধৌত করতে হবে। কেউ কেউ বলেন, মধী লাগার স্থানে পানি ঢেলে দেওয়াই 
যথেষ্ট। ইমাম আহমাদ বলেন, আমার মতে পানি ছিটিয়ে দেওয়াই যথেষ্ট। 


অনুচ্ছেল ২৮৫ 

কাপড়ে বীর্ষ লেগে গেলে। 

we ofA oF Sl of Lille nl Eo SES Ce NNN 
A +o oles 1 4 SAG Ls LG GU IG SA) oy rs 


AE LS SoS #1 Go ee bn SH LG LG Gs 
sl রে AEs | Cy CE Ls “ EL AGL ssl ন 


As al dt Le dll Lo by 2G CE all Sk 
i ailol 

১১১। হাম্মাম ইবনুল হারিস (রহ) থেকে বর্ণিত। তিনি বলেন, আইশা (রা)-র 
বাড়িতে একজন মেহমান আসল, তিনি তার জন্য হলুদ বর্ণের একটি চাদর বিছিয়ে 
দেওয়ার জন্য তাকে নির্দেশ দিলেন। সে তাতে শুয়ে গেল। (ঘুমের মধ্যে) তার স্বপ্নদোষ 
হল। সে চাদরটি এ অবস্থায় ফেরত দিতে লজ্জাবোধ করল। তাই সে তা পানির মধ্যে 
ডুবিয়ে দিল। অতপর আইশা (রা)-র কাছে তা পাঠিয়ে দিল। তিনি বললেন, নিল্প্রয়োজনে 
সে আমাদের কাপড়ুটি খারাপ করে দিল। আঙ্গুল দিয়ে খুঁটে খুঁটে বীর্য তুলে ফেলাই তার 


১৫- 
www.pathagar.com 


S১৪ আল-জামে আত-তিরমিযী 


জন্য যথেষ্ট ছিল। কখনো কখনো আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের 
কাপড় থেকে আংগুল দিয়ে শুক্র খুঁটে খুঁটে তুলে ফেলতাম - (মু, না, ই, দা!)। 

আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। একাধিক ফকীহ যেমন সুফিয়ান 
সাওরী, আহমাদ ও ইসহাক বলেছেন, যদি কাপড়ে বীর্য লেগে যায় তবে তা খুঁটে খুঁটে 
তুলে ফেলাই যথেষ্ট, ধোয়ার প্রয়োজন নেই। উল্লেখিত হাদীসটি আরো কয়েকটি সূত্রে 
বৰ্ণিত হয়েছে। তবে আমাশের সূত্রে বর্ণিত হাদীসটি সর্বাপেক্ষা সহীহ। 


অনুচ্ছেদ £৮৬ 
পরিধেয় বস্ত্র থেকে বীর্য ধৌত করা। 
Ge ol aps bk HOLA ES IG 2 LS ES -NN\Y 


LEA 


Join LE CLG 5 on SEL 5 bt 
A bd Le 


১১২। আইশা (রা) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
কাপড় থেকে বীর্য ধুয়ে ফেলেছেন -(বু, মু, দা, না, ই)। 

আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। এ হাদীসটি পূর্বের হাদীসটির বিরোধী 
নয়। যদিও খুঁটে খুঁটে শুক্র তুলে ফেললেই যথেষ্ট তবুও কোন ব্যক্তির কাপড়ে এর দাগ ন! 
থাকাই উত্তম। ইবনে আব্বাস (রা) বলেছেন, শুক্র হচ্ছে নাকের শ্রেম্মার অনুরূপ। তোমার 
কাপড় থেকে তা দূর করা উচিৎ, এমনকি ইযখির ঘাস দিয়ে হলেও। 


অনুচ্ছেদ $৮৭ 
POSES 


Lond od 1 5 টা LC be Gl or Gl 


eo #88 oo, 8 


EE EE CC 


১১৩। আইশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
কখনো নাপাক অবস্থায় ঘুমিয়ে যেতেন, পানি স্পর্শ করতেন না -(আ, দা, ই)।৬৪ 


৬৪. হযরত নদর (রা) থেকে একটি হাদীস বর্ণিত আছে যে, "নবী করীম সাল্লাল্লাহ আলাইহি 
ওয়াসাল্লাম নাপাক অবস্থায় ঘুমাতে ইচ্ছা করলে উযু করে নিতেন”। এ হাদীসের প্রেক্ষিতে আমরা 
বলতে পারি, এখানে পানি স্পর্শ না করার অর্থ গোসল না করা। অবশ্য পানি স্পর্শ না করার 
সাধারণ অর্থও এখানে লওয়া যেতে পারে। অথাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসলও 


www.pathagar.com 


আবওয়াবুত তাহারাত ১১৫ 


LI, m5 Gl dl oe BULL be LSS ES IE ES NN 
A al 1 Le dl or LSE oF SS 8 ol HE G9 
EGS 2 SU 
১১৪। আইশা (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের পূর্বে উযু 
করতেন।-(বা, মু, দা, না)। 
সাঈদ ইবনুল মুসায়্যাব প্রমুখের এই মত। আসওয়াদের সূত্রে আবু ইসহাক কর্তৃক 
বর্ণিত হাদীসের তুলনায় এ হাদীসটি অধিকতর সহীহ। কেননা আবু ইসহাক এ হাদীস 
বর্ণনার ক্ষেত্রে ভুলের শিকার হয়েছেন। শেষোক্ত হাদীসটি আরো কয়েকটি সূত্রে বর্ণিত 
হয়েছে। 


অনুচ্ছেদ $3 ৮৮ 
নাপাক ব্যক্তির ঘুমের পূর্বে উযু করা। 


EGE ES ACE 
১১৫। উমার (রা) থেকে বর্ণিত। তিনি নবী সাল্লান্লাহ আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস 


করলেন, আমাদের কেউ কি নাপাক অবস্থায় ঘুমাতে পারবে? তিনি বললেনঃ হী, তবে 
উষু করে নেবে -(বু, মু, দা, না, ই, আ)। 

আবু ঈসা বলেন, উমার (রা) কর্তৃক বর্ণিত হাদীসটি অধিকতর হাসান ও সহীহ। এ 
অনুচ্ছেদে আম্মার, আইশা, জাবির, আবু সাঈদ ও উন্মে সালামা রাদিয়ান্লাহ আনহুম 
থেকেও বর্ণিত হাদীস রয়েছে। মহানবী (সা)-এর একাধিক সাহাবা এবং তাবিঈঈ যেমন, 


সুফিয়ান সাওরী, ইবনুল মুবারক, শাফিঈ ও ইসহাক বলেন, নাপাক ব্যক্তির ঘুমানোর 
পূর্বে উযু করে নেয়া উচিৎ। 


অনুচ্ছেদ ই ৮৯ 

নাপাক ব্যক্তির সাথে মুসাফাহা করা (হাতে হাত মিলানো)। 

UE IED ES Rs Bali BALES: AN 
করেননি এবং উযুও করেননি, বরং তিনি নাপাক অবস্থায় ঘৃমিয়েছেন। তিনি তাঁর সাধারণ 


অভ্যাসের বিপরীত এরূপ একবার বা একাধিকবার করেছেন। নাপাক অবস্থায়ও যে ঘুমান জায়েয 
তা জানানোর জন্যই তিনি এটা করেছেন -(মাহমূদ)। 


www.pathagar.com 


টড আল-জামে আত-তিরমিষযী 
io 0 al of sl Rl Le 1 HT oe olt LS 


LEI SN CLEC IG LD STL dL od 


ear BF orbs as 2 


6 Ee SL CBS ES Jc dd 


sR ll < vl 

১১৬। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাথে 
সাক্ষাত করলেন। তখন তিনি (আবু হুরায়রা) নাপাক ছিলেন। তিনি (আবু হরায়র!) বলেন, 
আমি চুপিসারে কেটে পড়লাম এবং গোসল সেরে তাঁর কাছে গিয়ে উপস্থিত হলাম। তিনি 
বললেন, এতক্ষণ কোথায় ছিলে, অথবা কোথায় গিয়েছিলে? আমি বললাম, আমি নাপাক 
ছিলাম। তিনি বললেন ঃ “মুমিন ব্যক্তি কখনও নাপাক হয় না”-(দা, না, ই)। 

আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এঘং সহীহ। এ অনুচ্ছেদে হ্যাইফা ও ইবনে আর্বাস 
(রা) কর্তৃক বর্ণিত হাদীসও রয়েছে। মনীষীগণ নাপাক অবস্থায় পরস্পর মুসাফাহা করার 
অনুমতি দিয়েছেন। তাদের মতে, নাপাক ব্যক্তির ঘাম এবং ঝতুবতী মহিলার ঘামের 
মধ্যে কোন দোষ (নাপাক) নেই। 
অনুচ্ছেদ £ ৯০ 
Eda FAH le Ln AS 


202 


A TE -\\V 


"ers 


a CE <0 ht do it ie 
bhp HSCS: 5 HAN LE I GA {9 
AG LSS ; 0) ho fl JG Wl SH Le 
el CIC cod WEB LL 
১১৭। ডউন্মে সালামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, মিলহান কন্যা উম্মে সুলাইম 
(রা) নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল! হক 
কথা প্রকাশ করতে আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন না। অতএব কোন নারীর পুরুষদের 
মৃত স্বপুদোষ হলে কি তাকে গোসল করতে হবে? তিনি বললেন £ হাঁ, যখন সে পানির 


(বীর্যপাতের) চিহ্ন দেখতে পায় তখন যেন গোসল করে নেয়। উন্মে সালামা (রা) বলেন, 
আমি তীঁকে বললাম, হে উস্মে সূলাইম! আপনি তো নারীদের অপমান করলেন - (মা, 


বু, মু)। 


www.pathagar.com 


আবওয়াবুত তাহারাত ১১৭ 


আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। ফিক্হবিদগণ এ ব্যাপারে একমত যে, 
কোন স্ত্রীলোকের পুরুষের মত স্বপ্নদোষ হলে এবং বীর্যপাত হলে তাকে গোসল করতে 
হবে। সুফিয়ান সাওরী এবং শাফিঈও একথা বলেছেন। এ অনুচ্ছেদে উন্ে সুলাইম, 
খাওলা, আইশা ও আনাস রাদিয়াল্লাহু আনহম থেকেও বর্ণিত হাদীস রয়েছে। 


অনুচ্ছেদ £ ৯১ 
গোসলের পর শরীর গরম করার জন্য স্ত্রীর শরীরের সাথে লেগে যাওয়া। 


EEC 


Sir br dl pf E> G8 ES 0 Ga V0: 
HS AEN A A ot de batt st CL EG Les. 
LET SELES 2 ULC: ‘৮ 
১১৮। আইশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্পাহ আলাইহি ওয়াসাল্লাম 
কখনও কখনও নাপাকির গোসল করে এসে আমাকে জড়িয়ে ধরতেন শরীর গরম 
করার জন্য। আমি তাঁকে আমার সাথে জড়িয়ে নিতাম (ঠান্ডা দূর করার জন্য)। অথচ 
আমি তখনও নাপাক অবস্থায় থাকতাম -(ই)। 
আবু ঈসা বলেন, এ হাদীসের সনদে কোন ক্রুটি নেই। মহানবী (সা)-র একাধিক 
বিশেষজ্ঞ সাহাবা ও তাবিঈদের মতে, কোন ব্যক্তি নাপাকির গোসল করে এসে নাপাক 
স্ত্রীকে জড়িয়ে নিয়ে শরীর গরম করলে এবং তার সাথে এ অবস্থায় ঘুমিয়ে গেলে কোন 
'দোষ নেই। সুফিয়ান সাওরী, শাফিঈ, আহমাদ এবং ইসহাকও এইমত ব্যক্ত করেছেন। 
অনুচ্ছেদ £৯২ 
নাপাক ব্যক্তি পানি না পেলে তায়াম্মুম করবে। 


ere 1 Vl Ge র ন se 36.2 লণুর্ ত 


He IG SLE Snes UE on Le ao -\)২ 


4-8 ed 


23 al o2 pk of Hl ox (| JC Ls UL Caw srl 
LIS LENE ale dt edt Lo 
WS HEEL LLG ION GS BG be I 0 as 0 56 

pill os CE Lal at SL IU, LS 


১১৯। আবু যার (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লান্রাহ আলাইহি ওয়াসান্লাম বলেন £ 
পাক মাটি মুসলমানদের জন্য পবিত্রতাকারী, যদিও সে দশ বছর ধরে পানি না পায়। যখন 
সে পানি পাবে তখন নিজের শরীরে যেন পানি পৌছায় (গোসল করে)। এটাই (তার জন্য) 
উত্তম। মাহমুদ তার বর্ণিত হাদীসে এরূপ উল্লেখ করেছেন £ পাক মাটি মুসলমানদের 


www.pathagar.com 


১১৮ আল-জামে আত-তিরমিযী 
জন্য উযু গোসলের (বিকল্প) উপকরণ -(আ, দা, বা, না)। 

এ অনুচ্ছেদে আবু হুরায়রা, আবদুল্লাহ ইবনে আমর ও ইমরান ইবনে হুসাইন 
রাদিয়াল্লাহু আনহুম কর্তৃক বর্ণিত হাদীসও রয়েছে। উল্লেখিত হাদীসটি আরো কয়েকটি 
সূত্রে বর্ণিত হয়েছে। এটা হাসান হাদীস। জমহুর ফুকাহাদের এটাই মত যে, নাপাক 
ব্যক্তি ও ঝডতুবতী মহিলা (ঝতুশেষে) পবিত্রতা অর্জনের জন্য পানি না পেলে তায়াম্মুম 
করে নামায পড়বে। সুফিয়ান সাওরী, শাফিঈ, মালিক, আহমাদ ও ইসহাক এ মতেরই 
‘সমর্থক। ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত আছে যে, তিনি নাপাক ব্যক্তির জন্য পানি না 
পেলেও তায়াম্মুম জায়েয মনে করেন না। কিন্তু তিনি তীর এ বক্তব্য পরবর্তী কালে 
প্রত্যাহার করেছেন বলেও উল্লেখ আছে। অতঃপর তিনি বলেছেন, পানি না পাওয়া গেলে 
তায়া্মুম করে নেবে। 


অনুচ্ছেদ £ ৯৩ 

ইস্তিহাযা (রক্রপ্রদর)। 

. a) ss 2-7 7d 42 ex Zoe te পুরী ০ LP ad 

U2 ri~> uF FA nl APY 2 EEE দ্‌ 2 oho = 
8 “/ secs eo P00 O38, teed 8 LL dtr eis oe es 
dl A tse Lal EL LLG EG SG LC: 25 
a dl i cy bl Ss ই IG LU os antl of re 


22 IEE rH eo L EX RM A) EXE PH oar 3 os 
Ab HB DUE HAL dl DLs CAG LS LC WA 
aio 1 BG Tad ELT, Gs WS Ci Y IG Ka io 
5 Ue Hl IG LS Ll LE LEG SN BO all el 
SI) WS las oS Ho WO oF IG ati 
১২০। আইশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আবু হবাইশের কন্যা ফাতিমা (রা) নবী 
সাল্লাল্াহ আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, হে আল্লাহর রাসূল! আমি একজন 
ইস্তিহাযার রোগিণী, কখনও পাক হই না। আমি কি নামায ছেড়ে দেব? তিনি বললেন £ঃ 
"না, এটা একটা শিরার রক্ত, হায়েয নয়। যখন তোমার হায়েয শুরু হবে, নামায ছেড়ে 
দেবে। যখন হায়েযের সময়সীমা শেষ হবে, তোমার শরীর থেকে রক্ত ধুয়ে ফেলবে 
(গোসল করে নেবে) এবং নামায পড়বে।” আবু মুআবিয়া তাঁর বর্ণিত হাদীসে বলেন, তিনি 
(মহানবী) বললেন, (হায়েযের মুদ্দত শেষ হওয়ার পর) প্রত্যেক নামাযের জন্য উযু কর 
(নামায পড়), যতক্ষণ পরবর্তী (হায়েযের) সময় না আসে -(মা, বু, মু, দা, না, ই)। 
. আবু ঈসা বলেন, আইশা (রা)-র এই মত। হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে 
উন্মে সালামা (রা) থেকে বর্ণিত হাদীসও রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের একাধিক বিশেষজ্ঞ সাহাবা এবং তাবিঈনের এই মত। যেমন সুফিয়ান 
সাওরী, মালিক, ইবনুল মুবারক ও শাফিঈ বলেন, ইসতিহাযার রোগিণী হায়েযের 


www.pathagar.com 


আবওয়াবুত তাহারাত ১১৯ 


সময়সীমা অতিক্রান্ত হলে গোসল করবে এবং প্রত্যেক নামাযের জন্য (নতুন করে) উযু 
করবে। 


অনুচ্ছেদ £৯৪ 

ইন্তিহাযার রোগিণী প্রতি ওয়াক্তে উযু করবে।৬৫ 
4 sees Be CR siete er বণ 4 200-4 পরু্ + $ 

AU rl SE Lr Jb al oF hr ES LS GS -\ 
SE SS LEG HEA FM RBG ce ze 8 
CE LCE SIG SAL ale all do ol of le OF 


WH ue 5 MCE Et ” 5 EE 2 5 SS sl wl An Xl 

a se j es Ho 

১২১। আদী ইবনে সাবিত (রহ) থেকে পর্যায়ক্রমে তীর পিতা ও দাদার সূত্রে বর্ণিত।১৬ 

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্ডিহাযার রোগিণী সম্পর্কে ইরশাদ করেন £:যে 

‘কয়দিন সে নিয়মিত ঝতুবতী থাকবে ততদিন নামায ছেড়ে দেবে; অতঃপর গোসল 

করবে এবং প্রত্যেক নামাযের সময় নতুন করে উযু করবে এবং রোযা রাখবে ও নামায 
পড়বে - (দা, দার, ই)। 


PB r0 LES MEd oe পপ পঙ as se 8 লুঠ ১ 
fe Es m5 SL US Ao G৮ -১YY 


১২২। এ সূত্রেও উপরের হাদীসের সমার্থক হাদীস বর্ণিত হয়েছে। 


আবু ঈসা বলেন, এ হাদীসের রাবী শরীক একাই আবু ইয়াকযানের কাছ থেকে 
হাদীসটি বর্ণনা করেছেন। আমি ইমাম বুখারীকে এই হাদীস সম্পর্কে জিজ্ঞেস করলে 


৬৫. বালেগ হওয়ার সাথে সাথে মহিলাদের যে নিয়মিত মাসিক রক্তস্রাব হয় তাকে হায়েয বলে। 
তার সর্বনিশ্ন সময়সীমা তিন্‌ দিন এবং সর্বোচ্চ সীমা দশ দিন। হায়েয চলাকালীন নামায পড়া 
এবং রোযা রাখা নিষিদ্ধ। কিন্তু রোযা পরে কাযা করতে হয়। দশ দিন অতিক্রান্ত হওয়ার পরও 
যদি রক্তন্াব হতে থাকে তবে এটাকে ইস্তিহাযা বলে। এটা এক ধ্ননের রোগ এবং এর' 
সুচিকিৎসা হওয়া দরকার। ইস্তিহাযার রোগিণীকে নিয়মিত নামায পড়তে হয় (অণু)। 

৬৬. আদী ইবনে সাবিত থেকে পর্যায়ক্রমে তাঁর পিতা ও দাদার সূত্রে বর্ণিত £ হাদীসের 
উসূলবিদদের মতে উল্লেখিত বাক্য যেখানেই আসবে সেখানেই “তার পিতা” এবং “তীর দাদা”- 
এর সর্বনামের প্রত্যাবর্তন স্থল এক। সুতরাং উদাহরণস্বরূপ বলা যায় "আবীহি” ও "জাদ্দিহি”- 
এর সর্বনামের প্রর্তাবর্তন স্থল আদী (রা)। রাবী আদী (রা) তাঁর পিতা সাবিত থেকে বর্ণনা করেন। 
আর সাবিত হাদীস রিওয়ায়াত করেন তীর পিতা থেকে যিনি আদীর দাদা। উল্লেখিত নিয়মের 
একমাত্র ব্যতিক্রম হচ্ছে ‘আমর ইব্নে শুআইব আন আবীহি আন জাদ্দিহি।” এই সনদে শ্তাঁর 
পিতা” এবং "তাঁর দাদা” সর্বনাম দুটির প্রত্যাবর্তন স্থল ভিন্ন। এখানে 'আবীহি’-এর সর্বনামের 
প্রত্যাবর্তন স্থল আমর। আর জাদ্দিহি- এর সর্বনামের প্রত্যাবর্তন স্থল আমরের পিতা শুআইব। 
ফলে সনদের অর্থ দাড়ায়, আমর তাঁর পিতা শুআইব থেকে হাদীস বর্ণনা করেছেন, শুআইব 
হাদীস বর্ণনা করেছেন তাঁর দাদা থেকে, যিনি হচ্ছেন আমরের পিতার দাদা -(মাহমুদ)। 


www.pathagar.com 


১২০ আল-জামে আত-তিরমিযী 


তিনি আদীর দাদার নাম বলতে পারেননি। আমি তীর কাছে ইয়াহ্‌ইয়া ইবনে মুঈনের কথা 
উল্লেখ করলাম যে, তিনি আদীর দাদার নাম দীনার বলেছেন। কিন্তু বুখারী তা নির্ভরযোগ্য 
মনে করলেন না। ইমাম আহমাদ ও ইসহাক বলেন, যদি ইসপ্তিহাযার রোগিণী প্রত্যেক 
নামাযের সময় গোসল করে তাহলে এটা উত্তম। আর যদি শুধু উযু করে নেয় তবে তাও . 
জায়েয। সে যদি এক গোসলে দুই ওয়াক্ত নামায পড়ে তবে তাও যথেষ্ট (অর্থাৎ এক 
গোসলে যোহর-আসর, দ্বিতীয় গোসলে মাগরিব-এশা এবং তৃতীয় গোসলে ফজরের 
নামায পড়া)। 


অনুচ্ছেদ ই ৯৫ 
ইস্তিহাযার রোগিণীর একই গোসলে দুই ওয়াক্তের নামায পড়া। 


. er cite 8B Oe 2 Bi rahe e . EES 
LR Eo all al nl Go 0 2 Le BS NNT 


El 


PA . 6.0 e780 s.r or . $6.9 . + ss 6 6.2 
db on dro on pda OF hE it Jane ort SD De oF Mae 

PE LL) Ld Fd Ld LE 20d LEME Ed tert ere 8B er 
PULLEY LUG Les Ci Eos ale Gb op Ir 6 


LEN 2 se sch 4 PPE Y Cl ‘ 2 kn foe fro0 rh tr 
EY EEE 1s ale abl Ado dl SSG LS Las 
‘ Fd PA re Ld Ld gs 

EAA Ld |) [ ESE AEA 


5a Lo UE Bl ck OD Ll oS Be 
ee [ad . “ . Ed oe 


A 
ESE Aecred 4 “cs, Pg ly et 4 eon fre Ld 2 ere 
al A SB US AE GS ht LA La wl 


WS ee STP CIG FU al SE LAI al CH YE SLI, 
hn SAL AL 20 Wr do Hl IG ES c ws 
S198 Al SG LEE 25 50 ats fl i C4 
El ple i ULE ain gla bs ES 


Fin ies LL aS EEL ob 5 lol BE Lit 
1 Ze ties iad- et sac rr HE AMSA 
EE Ss LS ub do; end LL IS nts CW 2! 


UG nAbs ora> Sn bhi LF, LU ard CF ULSIG 
ES cee Fl se et or “cod. oe PE ed - es oe 
CAD BF oh Us Tall AE HB SEF Sl le Sy 


El oer EXE RSS EES +2 $4" 280 ede 
. 


www.pathagar.com 


আবওয়াবুত তাহারাত ১২১ 


ERS Jw US se cu ol Pe sib El ls, wl 
dle SAE EF SE YE 


১২৩। হামনা বিনতে আহ্‌শ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি গুরুতরতাবে ও 
অত্যধিক পরিমাণে ইসতিহাযাগ্রস্ত হয়ে পড়লাম। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের কাছে বিধান জিজ্ঞেস করতে এবং ব্যাপারটা তাঁকে জানাতে আসলাম। আমি 
আমার বোন যয়নব বিনতে জাহ্‌শের ঘরে তাঁর সাক্ষাত পেলাম। আমি বললাম, হে 
আল্লাহর রাসূল! আমি গুরুতররূপে ও অত্যধিক পরিমাণে ইস্তিহাযাগ্রস্ত হয়ে পড়েছি। এ 
ব্যাপারে আপনি আমাকে কি হুকুম করেন? এটা আমাকে রোযা-নামাযে বাধা দিচ্ছে। 
তিনি বললেন £ আমি তোমাকে তুলা ব্যবহার করার উপদেশ দিচ্ছি; এটা রক্ত শোষণ 
করবে। তিনি (হামনা) বলেন, এটা তদপেক্ষাও বেশী। তিনি বললেনঃ তাহলে তূমি 
(নির্দিষ্ট স্থানে কাপড়ের) লাগাম বেঁধে নাও। তিনি (হামনা) বললেন, এটা তদপেক্ষাণও 
বেশী। তিনি বললেন £ তাহলে তুমি কাপড়ের পঢ়ি বেঁধে নাও। তিনি বললেন, এটা আরো 
অধিক গুরুতর, আমি পানি প্রবাহের ন্যায় রক্তক্ষরণ করি। নবী সাল্লান্পাহ আলাইহি 
ওয়াসাল্লাম বললেনঃ আমি তোমাকে দু’টো নির্দেশ দিচ্ছি, এর মধ্যে যেটাই তুমি অনুসরণ 
করবে তা তোমার জন্য যথেষ্ট হবে। আর যদি তুমি উভয়টিই করতে সক্ষম হও তাহলে 
তুমিই অধিক জান (কোনটি অনুসরণ করবে)। অতঃপর তিনি তাকে বললেনঃ এটা 
শয়তানের একটা আঘাত ছাড়া আর কিছু নয় (অতএব চিন্তার কোন কারণ নেই)। 

(এক) তুমি হায়েযের সময়সীমা ছয় দিন অথবা সাত দিন ধরবে। প্রকৃত ব্যাপার 
আল্লাহর জ্ঞানে রয়েছে। অতঃপর তুমি গোসল করবে। তুমি যখন মনে করবে যে, তুমি 
পাক হয়ে গেছ তখন (মাসের অবশিষ্ট) চব্বিশ দিন অথবা তেইশ দিন নামায পড়বে এবং 
রোযা রাখবে। এটা তোমার জন্য যথেষ্ট হবে। তুমি প্রতি মাসে এরূপ করবে, যেতাবে অন্য 
মেয়েরা তাদের হায়েযের সময়ে এবং তোহরের (পবিত্রতার) সময়ে নিজেদের হায়েযের 
সময়সীমা ও তোহরের সময়সীমা গণনা করে থাকে। 

(দুই) যদি তুমি যোহরের নামায বিলহ্ব করতে এবং আসরের নামায এগিয়ে আনতে 
সক্ষম হও তবে পবিত্রতা অর্জনের জন্য গোসল করে যোহর ও আসর উভয় নামায 
একত্রে পড়ে নাও। এভাবে য্াগরিবের নামায বিলম্ব করতে এবং এশার নামায এগিয়ে 
আনতে সক্ষম হলে এবং গোসল করে উভয় নামায একত্রে পড়তে পারলে তাই করবে।৬' 
তুমি যদি ফজরের নামাযের জন্য ও. গোসল করতে সক্ষম হও তবে তাই করবে এবং 


৬৭. “যোহর বিলম্ব করা আসর এগিয়ে আনা”- এর দ্বিবিধ অর্থ হতে পারে। (এক) যোহরের 
সময় শেষ হয়ে যাওয়ার পর গোসল করে আসরের প্রথম ওয়াক্তে উভয় নামায একত্রে পড়া। এটা 
ইমাম শাফিঈর মত। (দূই) যোহরের শেষের দিকে গোসল করে যোহরের শেষ সময়ে এবং 
আসরের প্রথম ওয়াক্তে উভয় নামায পরপর এক সময়ে পড়া' এটা ইমাম আবু হানীফার মত 
(অনু) । 


www.pathagar.com 


১২২ আল-জামে আত-তিরমিযী 


রোযাও রাখবে। অতঃপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন £ দু'টি 
বিকল্প নির্দেশের মধ্যে শেষোক্তটিই আমার কাছে অধিক পছন্দনীয় -(আ, দা, ই, 
বা)।১৮ 


আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। হাদীসটি আরো একটি সূত্রে বর্ণিত 
হয়েছে। আমি মুহাম্মাদকে (বুখারীকে) এ হাদীস সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, 
এটি হাসান হাদীস। আহমাদ ইবনে হাম্বল বলেছেন, এটি হাসান এবং সহীহ হাদীস। 


ইমাম আহমাদ ও ইসহাক বলেন, যদি ইস্তিহাযার রোগিণী হায়েযের শুরু এবং শেষ 
বুঝতে পারে, তবে রক্তস্রাব যখন আরম্ভ হয় তখন তার রং হয় কালো এবং শেষের 
দিকে তা হলুদ বর্ণ ধারণ করে। এ ধরনের মহিলাদের জন্য ফাতিমা বিনতে জাহ্শ কর্তৃক 
বৰ্ণিত হাদীসের নির্দেশপ্রযোজ্য। 


পূর্বে নিয়মিত খতুল্রাব হয়েছে এবং পরে ইস্তিহাযার রোগ দেখা দিয়েছে এরূপ 
মহিলার কর্তব্য হচ্ছে, হায়েযের নিদিষ্ট দিন কয়টির নামায ছেড়ে দেবে; অতঃপর গোসল 
করবে এবং প্রত্যেক নামাযের জন্য পৃথকভাবে উযু করে নামায পড়বে। কোন মহিলার 
যদি রক্তম্রাব হতে থাকে এবং পূর্ব থেকেই কোন নির্দিষ্ট সময়সীমা বা অভ্যাসও না থাকে 


৬৮ রাসূলুল্লাহ সাল্লান্রাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন £ দুটি নির্দেশের মধ্যে শেষোক্তটিই আমার 
কাছে অধিক পছন্দনীয়। 

রক্ত প্রদর রোগগ্রস্ত নারী কিডাবে নামায পড়বে এ সম্পর্কে নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
দুই ধরনের নির্দেশ দিয়েছেন। (এক) প্রত্যেক নামাযের সময় উযু করে নামায পড়বে। (দুই) এ 
হাদীসে দ্বিতীয় নির্দেশের বর্ণনা নেই। অন্য হাদীসে তার বর্ণনা আছে৷ তা এই যে, প্রত্যেক 
নামাযের সময় গোসল করে নামায পড়তে হবে। অথবা একবারের গোসলে দুটি নামায পড়বে। 
প্রত্যেক ওয়াক্ত নামাযের জন্য একবার গোসল করা বা দুটি নামাযের জন্য একবার গোসল করার 
উদ্দেশ্য অধিক পরিচ্ছন্নতা অর্জন করা, রক্তের প্রবাহ কম হওয়া এবং আত্মার পবিত্রতা অর্জন 
করা। ইমাম তাহাবীও এই উদ্দেশ্যের কথা উল্লেখ করেছেন। কেননা প্রত্যেক নামাযের সময় 
গোসলের মধ্যে পরিচ্ছন্নতা নিহিত রয়েছে। যদিও গোসল না করে শুধু উযু করে নামায পড়লেও 
নামায হয়ে যাবে। তবে মহানবী (সা)-এর দৃষ্টিতে প্রতি নামাযের সময় গোসল করা অধিক 
পছন্দনীয় এবং এতে পরিচ্ছন্নতাও রয়েছে। অথবা পানির শীতলতার দ্বারা চিকিৎসা অর্জনের 
উদ্দেশ্যেই তিনি এ নির্দেশ দিয়েছেন। এটাও হতে পারে যে, গোসলের নির্দেশ দেয়ার সময় নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোচরে এ দুটি উদ্দেশ্যই ছিল। রক্তপরদর রোগ্গ্রস্ত নারী যদি এ 
রোগের প্রাথমিক অবস্থায় থাকে তবে সে-পনর দিন পর্যন্ত নামায পড়বে, অতঃপর ঝতুস্রাবের 
নিম্নতম মুদ্দত পরিমাণ সময় সে নামায ত্যাগ করবে। এ সময়ের পরিমাণ নিয়ে ইমামদের মধ্যে 
মতবিরোধ রয়েছে। ইমাম শাফিঈর মতে এ সময়ের নিশ্নতম পরিমাণ হচ্ছে এক দিন এক রাত। 
হানাফীদের মতে এর নিশ্নতম পরিমাণ তিন দিন তিন রাত - (মাহমূদ)। 

১ এ হাদীসে দৃটি বিকল্প পন্থা বলে দেওয়া হয়েছে। (এক) ছয় অথবা সাত দিন পর একবার 
মাত্র গোসল করে মাসের অবশিষ্ট দিনগুলোর প্রত্যেক ওয়াক্তের জন্য পৃথকভাবে উযু করে নামায 
পড়া। (দুই) দৈনিক তিনবার গোসল করে দুই দুই ওয়াক্তের নামায একত্রে পড়া এবং ফজর 
তিন্নতাবে পড়া। দ্বিতীয় পন্থাটি অপেক্ষাকৃত উত্তম (অনু) 


www.pathagar.com 


আবওয়াবুত তাহারাত ১২৩ 


যে, কত দিন হায়েয হয়; এরূপ মহিলার ক্ষেত্রে হামনা বিনতে জাহ্‌শ কর্তৃক বর্ণিত 
হাদীসের হুকুম প্রযোজ্য। ইমাম শাফিঈ বলেন, ইস্তিহাযার রোগিণীর যদি প্রথম হায়েয 
হয়ে থাকে এবং তা পনের দিন অথবা তার কম সময়ের মধ্যে বন্ধ হয়ে যায়, তবে তার 
এ দিনগুলো হায়েযের মধ্যে গণ্য হবে। এ কয়দিন সে নামায পড়বে না। পনের দিনের 
পরও যদি রক্তম্রাব চলতে থাকে তবে (উক্ত পনের দিনের মধ্যে) চৌদ্দ দিনের নামায 
কাযা হিসেবে আদায় করবে এবং এক দিনের নামায ছেড়ে দিবে। কেননা (ইমাম 
শাফিঈর মতে) হায়েযের নিন্নতম মুদ্দত এক দিন। 

আবু ঈসা বলেন, হায়েযের সর্বনিন্ন ও সর্বোচ্চ মুদ্দত নিয়ে ইমামদের মধ্যে মতবিরোধ 
রয়েছে। কতিপয় বিশেষজ্ঞ বলেছেন, হায়েযের সর্বনিশ্ন সীমা তিন দিন এবং সর্বোচ্চ সীমা 
দশ দিন। সুফিয়ান সাওরী ও কুফাবাসীগণ (ইমাম আবু হানীফা ও তীর অনুসারীগণ) 
একথা বলেছেন। ইবনুল মুবারক এ মতটিই গ্রহণ করেছেন।অপর এক দল মনীষী, যাদের 
মধ্যে আতা ইবনে আবু রবাহ্‌ও রয়েছেন, বলেছেন, হায়েযের নিম্নতম মুদ্দত এক দিন 
এক রাত এবং সর্বোচ্চ মুদ্দত পনের দিন (ও রাত)। ইমাম আওযাঈ, মালিক, শাফিঈ, 
আহমাদ, ইসহাক ও আবু উবাইদ এ মত ব্যক্ত করেছেন। 


অনুচ্ছেদ £ ৯৬ 
'ইন্তিহাযার রোগিণী প্রত্যেক নামাযের জন্য গোসল করবে। 
LC oe re or oe tl or EN EES LSE ES -\Na 
Ao a0 hi Lo dS 23S EL ES CEE UG 
Ge DS CY IG KAN LG bl HK LL TUG 
sl es el Als a ht do dl Is Hoe nl HY 
+ ES ia LT SL YS is 
১২৪। আইশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, জাহ্‌শ কন্যা উম্মে হাবীবা (রা) 
রাসূলুল্লাহ সাল্লাল্রাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে ফতোয়া জিজ্ঞেস করলেন। তিনি 
বললেন, আমি সর্বদা ইস্তিহাযার রোগে আক্রান্ত থাকি এবং কখনও পাক হই না। আমি 
কি নামায ছেড়ে দেব? তিনি বললেন £ “না, এটা একটি শিরার রক্ত; তুমি গোসল করে 
নামায পড়বে।” অতঃপর তিনি (উন্বে হাবীবা) প্রত্যেক নামাযের জন্য গোসল করতেন - 
বু, মু,দা, না, ই,আ, দার)। 
কুতাইবা বলেন, লাইস বলেছেন, ইবনে শিহাব (তাঁর বর্ণনায়) একথা উল্লেখ করেননি 
যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উম্মে হাবীবাকে প্রত্যেক নামাযের সময় 


www.pathagar.com 


১২৪ আল-জামে আত-তিরমিযী 


গোসল করার নির্দেশ দিয়েছেন। বরং তিনি স্বেচ্ছায় একাজ করতেন (নিজের ইজতিহাদের 
ভিত্তিতে)। 


আবু ঈসা বলেন, যুহরীও আমরার সূত্রে, তিনি আইশা (র!)-র সূত্রে এ হাদীসটি বর্ণনা 
করেছেন। কোন কোন মনীষীর মতে ইস্তিহাযার রোগিণীকে প্রত্যেক নামাযের জন্য 
গোসল করতে হবে। 


অনুচ্ছেদ £৯৭ 
খতুবতী নারী ছুটে যাওয়া নামায কাযা করবে না। 


be SG Ll oe Lond oe LG yt OS CHS LG CS NYO 
aims HU GS UCL ail IG Ln SIC Hl Bl BOL 
ky LF HG as ULSI SSI WS LA AG 
১২৫। মুআযা (রহ) থেকে বর্ণিত। এক মহিলা আইশা (রা)-র কাছে জিজ্ঞেস করল, 
আমাদের কেউ তার হায়েয চলাকালীন সময়ের নামায পরে কি আদায় করবে? তিনি 
(আইশা) বললেন, তুমি কি হারূরা এলাকার বাসিন্দা (খারিজী)?৬৯ আমাদের কাউকে 
মাসিক ঝ্চতু চলাকালীন ছুটে যাওয়া নামায পরবর্তীতে কায়া করার নির্দেশ দেওয়া হত 
না -ববু, মু, দা, না, ই, দার)। 
আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। আইশা (রা)-র কাছ থেকে বিভিন্ন 
সূত্রে বর্ণিত হয়েছে যে, ঝতুবতী নারীকে তার ছুটে যাওয়া নামায পরবর্তী সময়ে কাযা 
করতে হবে না। সমস্ত ফিক্‌হবিদ এ ব্যাপারে একমত। হায়েযগ্রস্তা মহিলাকে তার ছুটে ' 
যাওয়া নামায কাযা করতে হবে না, কিন্তু রোযার কাযা করতে হবে, এ ব্যাপারেও 
ফিক্হবিদদের মাঝে কোন মৃততেদ নাই। 


অনুচ্ছেদ £ ৯৮ 
নাপাক ব্যক্তি ও ঝতুবতী নারী কুরআন পাঠ করবে না। : 
2 ell Eo IG HE Le LL on se ES NN 
dh Lo hl pr 25 pd 8 BU BE C2 be hs 
20, - 0 tec, 2 29 RENT ASEAN CS SANT 
Ds ES EY DONTE YIN ALS ol 


৬৯. এখানে হারুরিয়া বলতে খারিজী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বুঝান হয়েছে। কেননা তাদের মতে 
- ঝতুপ্রাবের সময় যে নামায পড়া হয় না তা কাযা করা ওয়াজিব। এরা খারিজী সম্প্রদায়ের একটি 
গোত্র। এদেরকে কুফার হারা এলাকার সাথে সম্পর্কযুক্ত করে হারুরী বলা হয়। এ এলাকায় 
তাদের কেন্দ্র ছিল। এরাই হযরত আলী (রা)- কে হত্যা করে -(মাহমূদ)। 


www.pathagar.com 


আবওয়াবুত তাহারাত ১২৫ 


১২৬। ইবনে উমার (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ 
ঝতুবতী নারী ও নাপাক ব্যক্তি (যার উপর গোসল ফরয) কুরআনের কোন অংশ পাঠ 
করবেনা -(ই, বা)। 

এ অনুচ্ছেদে আলী (রা) কর্তৃক বর্ণিত হাদীসও রয়েছে। আবু ঈসা বলেন, এ হাদীসটি 
‘ একই সনদসূত্রে ইসমাঈল ইবনে আইয়াশও বর্ণনা করেছেন যে, নাপাক ব্যক্তি ও 
হায়েযগ্রস্তা নারী কুরআন পাঠ করবে না। এই সূত্র ব্যতীত অন্য কোন সূত্রে আমরা 
উপরোক্ত হাদীস জানতে পারিনি। অধিকাংশ বিশেষজ্ঞ সাহাবা ও তাবিঈর এটাই 
অভিমত। তাদের পরবর্তীগণ যেমন, সুফিয়ান সাওরী, ইবনুল মুবারক, শাফিঈ, আহমাদ 
ও ইসহাক বলেন, নাপাক ও হায়েয অবস্থায় কুরআানের কোন অংশ পাঠ করবে না; 
‘কিন্তু কোন আয়াতের অংশবিশেষ অথবা শব্দ ইত্যাদি পাঠ করতে পারবে। তাঁরা নাপাক: 
ব্যক্তি ও হায়েযগ্রস্তা নারীকে তসবীহ-তাহলীল (সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ) 
ইত্যাদি পড়ার অনুমতি দিয়েছেন। 

ইমাম তিরমিযী বলেন, মুহান্মাদ ইবনে ইসমাঈল (বুখারী) বলেছেন, এ হাদীসের 
এক রাবী ইসমাঈল ইবনে আইয়াশ হেজায ও ইরাকবাসীদের থেকে প্রত্যাখ্যাত 
(মুনকার) হাদীসগুলো বর্ণনা করে থাকে। ইমাম বুখারী তাদের সূত্রে বর্ণিত তার এ 
ধরনের একক বর্ণনাগুলোকে যঈফ বলতে চান। তিনি আরো বলেছেন, সিরীয়াবাসীদের 
কাছ থেকে বর্ণিত ইসমাঈল ইবনে আইয়াশের হাদীসগুলো শক্তিশালী। আহমাদ ইবনে 
হাৰ্বল বলেছেন, ইসমাঈল ইবনে আইয়াশ বাকিয়ার তুলনায় অনেক ভাল। কেননা বাকিয়া 
সিকাহ রাবীদের বরাতে প্রত্যাখ্যাত হাদীস বর্ণনা করেছেন। আবু ঈসা বলেন, আহমাদ 
ইবনে হাসান আমাকে একথা বলেছেন। তিনি বলেছেন, আমি আহমাদ ইবনে হাম্বলকে 
একথা বলতে শুনেছি। 


অনুচ্ছেদ £ ৯৯ 
ঝতুবতীর সাথে একই বিছানায় ঘুমানো! 
oF Ili or Sie 2 ol Le Eo 0 Eo NV 
sd dl LL, BE EG Lal ANI 2 roll EE re 
AG BB Al ES BAL S03 
১২৭। আইশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি যখন ঝতুবতী হতাম রাসূলুল্লাহ 


সাল্লান্পাহ আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিতেন £ তুমি শক্ত করে পাজামা বেঁধে 
.নাও।’ অতঃপর তিনি আমাকে আলিঙ্গন করতেন -(বু, মু, ই, আ)। 


এ অনুচ্ছেদে উম্মে সালামা ও মাইমূনা (রা) কর্তৃক বর্ণিত হাদীসও রয়েছে। আবু ঈসা. 
বলেন, আইশা (রা)-র হাদীসটি হাসান এবং সহীহ। একাধিক বিশেষজ্ঞ সাহাবা ও 


www.pathagar.com 


১২৬ আল-জামে আত-তিরমিযী 


তাবিঈর এটাই মত (ঝতুবতীর সাথে একত্রে ঘুমানো জায়েয)। ইমাম শাফিঈ, আহমাদ 
এবং ইসহাকও এই মত পোষণ করেন। 


অনুচ্ছেদ £১০০ 
খতুবতী ও নাপাক ব্যক্তির সাথে একত্রে পানাহার এবং তাদের উচ্ছিষ্ট সম্পর্কে । 
Ue EL IG eS LE bY LL SALLE ES NVA 


of OJ on 501 2 pI ~ PY EEG ove " sl 
dr Lo ALL IG LC on dl LE LG be DE > 

+ Gir, IS SL BL ts ds Sl 
- ১২৮। আবদুল্লাহ ইবনে সাদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি হায়েযগ্রস্তা নারীর 
সাথে একত্রে পানাহার সম্পর্কে নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস 
করলাম। তিনি বললেন £ তার সাথে খাও। 

এ অনুচ্ছেদে আইশা ও আনাস (রা) থেকে বর্ণিত হাদীসও রয়েছে। আবু ঈসা বলেন, এ 
হাদীসটি হাসান এবং গরীব। জমহুর উলামাদের মতে, হায়েযগ্রস্তার সাথে একত্রে 
পানাহারে কোন দোষ নেই। কিন্তু স্ত্রীলোকদের উযু করার পর অবশিষ্ট পানি ব্যবহার করা 
সম্পর্কে মতভেদ আছে। কেউ কেউ এটা ব্যবহার করার অনুমতি দিয়েছেন, আবার কেউ 
কেউ মাকরূহ বলেছেন। 


অনুচ্ছেদ 3 ৯০.৯ 
হায়েয অবস্থায় মসজিদ থেকে কিছু আনা। 


#0 #8 eee Lhd 
A) 


on cL ue al ur A> 2 st iS C5 -\'A 
de ds JG LG A JG Lo or pl oF A 
IG LC LINEN UG all Se | cA ALS alo 
LL EL Eas 
১২৯। কাসিম ইবনে মুহাম্মাদ (রহ) থেকে বর্ণিত। তিনি বলেন, আইশা (রা) বলেছেন, 
মসজিদ থেকে আমাকে মাদুরটি এনে দাও।” তিনি (আইশা) বলেন, আমি বললাম, আমি 
হায়েযগ্রস্তা। তিনি বললেন £ তোমার হায়েয তোমার হাতে নয় -(মু, দা, না, ই)। 
এ অনুচ্ছেদে ইবনে উমার ও আবু হরায়রা (রা)-র হাদীসও রয়েছে। আবু ঈসা বলেন, 
‘আইশা (রা)-র হাদীসটি হাসান এবং সহীহ। হায়েযগ্রস্তা নারী মসজিদ থেকে হাত 


www.pathagar.com 


আবওয়াবুত তাহারাত ই! 


বাড়িয়ে কোন কিছু তুলে আনতে পারে, এ ব্যাপারে আলেমদের মধ্যে কোন মতভেদ 
নেই। 


অনুচ্ছেদ £ ১০২. 
বতৰা নাহয় রা ছা নরর জর সর | 
on ~~ a x ue > a 0 =, 
5 ie IG ; Ls LE Al al a Lp al oe |] 
ho Loe EIU CLS US LEN Gn Hal CSG 
AL LE 
১৩০। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঃ 
যে ব্যক্তি ঝতুবতী নারীর সাথে সংগম করে অথবা স্ত্রীর বাহ্যদ্বারে সংগম করে অথবা 
গণক ঠাকুরের কাছে যায়- সে মুহাম্মাদ (সা)-এর উপর নাযিল করা জিনিসের প্রতি 
অবিশ্বাস করে -(আ, দা, দার, ই)।৭০ 
আবু ঈসা বলেন, এ হাদীসটি আবু হুরায়রা (রা) থেকে আবু তামীমা, তাঁর থেকে 
হাকীম আল-আসলাম-- এই সূত্র ছাড়া অন্য কোন সূত্রে বর্ণিত হয়েছে কি না তা আমার 
জানা নেই। (আবু তামীমার বিশ্বস্ততা সম্পর্কে কোন কোন হাদীস বিশারদ সন্দেহ প্রকাশ 
করেছেন- অনুবাদক)। মনীষীগণ এ হাদীসের ব্যাখ্যায় বলেছেন, “নাযিল করা জিনিসের 
প্রতি অবিশ্বাস করে’ -মহানবী (সা) এ কথা তিরস্কার ও ধমকের সুরে বলেছেন। কেননা 
উল্লেখিত কাজ করলে কেউ কাফের হয়ে যায় না। মহানবী (সা)- এর কাছ থেকে এরূপ 
বৰ্ণনাও আছে, তিনি বলেনঃ . eS SAAB LG 


“যে ব্যক্তি ঝতুবতী স্ত্রীর সাথে সংগম করে সে যেন একটি দীনার ্বর্ণমুদ্া) সদকা 
করে।* 


হায়েযগ্রস্তার সাথে সংগম করা যদি কুফরীর পর্যায়ভুক্ত হত, তাহলে এর পরিবর্তে 
সদকা করার নির্দেশ দেয়া হত না। ইমাম বুখারীও সনদের দৃষ্টিকোণ থেকে হাদীসটি 
যঈফ বলেছেন। 
৭০. কোন ব্যক্তি যদি খতুবতী স্ত্রীর সাথে জায়েয মনে করে সংগম করে তবে সে 
বাস্তবিকপক্ষেই কাফের হয়ে যাবে। অথবা নবী করীম (সা)- -এর হুকুম একটি কড়া নির্দেশ বলে 
পরিগণিত হবে। কেননা অন্য হাদীসে বর্ণিত আছে, নবী সাল্লান্াহ আলাইহি ওয়াসাল্লাম ঝতুবতী 
স্ত্রীর সাথে সং ংগম করলে দান-খয়রাত করার হুকুম দিয়েছেন। এখন খতু অবস্থায় স্ত্রীসংগম করা" 
যদি কুফরী হত তবে নবী (সা) এমন ব্যক্তিকে শুধু দান খয়রাত করার হুকুম কেন দিলেন। 
কারণ কাফেরদের উপর দান-খয়রাত করা ওয়াজিব নয়। ইমাম বুখারীর মতে এ হাদীসে 
ব্যবহৃত ‘কুফর’ শব্দটি অকৃতজ্ঞতা অর্থে ব্যবহার করা হয়েছে -(মাহমূদ)। 


www.pathagar.com 


টড আল-জামে আত-তিরমিযী 
অনুচ্ছেদ £ ১০৩ 

. ঝতুবতীর সাথে সংগমের কাফফারা। . 

oO ple bf vas oF LS CB he hl EL AN 


SL 00 LE ont HS AC bt Lo La ok nls ot 
+ SECs BS JG LC 
১৩১। ইবনে আৰ্বাস (রা) থেকে বর্ণিত। যে ব্যক্তি তার স্ত্রীর সাথে হায়েয চলাকালীন 


সময়ে সংগম করে তার সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ "সে 
অর্ধ দীনার সদকা করবে” -(দা, দার, আ, বা, ই)। 


al or ir Lal U1 i> dl Eo Nr 
ol oF AE ol oF pole bP pf A bo Gl Es 
L১5৮ Bp HE Al bE BLISS AL s ade RATNER 


f 22 ad Ac 

১৩২। ইবনে আৰ্বাস (রা) থেকে ব্ণিত। নবী সাল্লাল্নাহ আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ 

যখন রক্ত লাল থাকে তখন (সংগম করলে) এক দীনার, আর যখন রক্ত পীতবর্ণ ধারণ 
করে তখন অর্ধদীনার। ৭১ 


আবু ঈসা বলেন, 'ঝতুবতীর সাথে সংগম করার কাফফারা’ সম্পর্কিত হাদীস ইবনে 
আব্বাস (রা)-র সূত্রে দুইভাবে অর্থাৎ ‘মাওকুফ এবং মারফু্‌’ হিসাবে বর্ণিত হয়েছে। 
কতিপয় বিশেষজ্ঞ কাফফারা আদায়ের পক্ষে মত প্রকাশ করেছেন। ইমাম আহমাদ ও 
ইসহাক এই মতের সমর্থক। ইবনুল মুবারক বলেন, সংগমকারীকে কোন কাফফারা 
দিতে হবে না, বরং সে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে।৭২ কতিপয় তাবিঈও তীর 


৭১" ঝতুবতী স্ত্রীর সাথে সংগম করলে অর্ধ দীনার সদকা করতে হবে ঃ 

কোন বর্ণনায় অর্ধ দীনার, কোন বর্ণনায় দুই-তৃতীয়াংশ দীনার এবং কোন বর্ণনায় এক দীনার 
দান করার হুকুম এসেছে। ইমাম আবু হানীফার মতে দান করার এ হুকুম মুস্তাহাব পর্যায়ের, 
ওয়াজিব অর্থে নয়। দানকারী ইচ্ছা করলে এক দীনারও দান করতে পারে। আবার সে ইচ্ছা করলে 
তিন দীনারও দান করতে পারে। কারণ এ বিষয়ে শরীআত কোন পরিমাণ নির্দিষ্ট করে দেয়নি। যে: 
‘সকল আলেম দান করার হুকুমকে ওয়াজিবের পর্যায়ভুক্ত করেছেন তাঁরা বলেন, ঝত্র প্রথমে 
অথবা মধ্যভাগে সংগম করলে এক দীনার দান করতে হবে। আর মাসিকের শেষভাগে সংগম 
করলে এক দীনারের অর্ধেক দান করতে হবে -(মাহমূদ)। 

৭২. ইমাম আবু হানীফা ও শাফিঈ (রহ) অনুরূপ মত প্রকাশ করেছেন। তবে শাফিঈ তওবা 
করার সাথে সাথে অর্ধ দীনার দান-খয়রাত করা উত্তম বলেছেন (অনু')। 


www.pathagar.com 


আ্রাবওয়াবুত তাহারাত ১২৯ 


অনুরূপ মত প্রকাশ করেছেন। সাঈদ ইবনে জুবাইর ও ইবরাহীম নাখঈও তাদের 
তন্তর্ভুক্ত। 


'অনুচ্ছেল £ ১০৪ 
কাপড় থেকে হায়েযের রক্ত ধুয়ে ফেলা। 


mpl er Eee ne Go ps ol Gs -\r 
IC Hl SAG al Sh EOL oe El St LLG Ss os 
USN La MLE Ut 


Ld ‘ 


Eye UV aol A LS LS LE Le db 


+ 
১৩৩। আসমা বিনতে আবু বাকর সিদ্দীক (রা) থেকে বর্ণিত। এক মহিলা নবী 
সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লমের কাছে হায়েযের রক্ত লাগা কাপড়ের বিধান সম্পর্কে 
জিজ্ঞেস করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন £ আঙ্গুল দিয়ে খুঁটে 
খুঁটে তা তুলে ফেল, অতঃপর পানি দিয়ে তা আংগুলের সাহায্যে মলে নাও, অতঃপর 
তাতে পানি গড়িয়ে দাও, অতঃপর তা পরিধান করে নামায পড়। 
এ অনুচ্ছেদে আবু হরায়রা ও উন্মে কায়েস (রা)-র হাদীসও রয়েছে। আবু ঈসা বলেন, 
আসমা (র!)-র এ হাদীসটি হাসান এবং সহীহ। কাপড়ে হায়েযের রক্ত লেগে গেলে তা 
না ধুয়ে নামায পড়া যাবে কি না এ ব্যাপারে মনীষীদের মধ্যে মতভেদ রয়েছে। তাবিঈদের 
মধ্যে কতিপয় বিশেষজ্ঞ বলেছেন, যদি কাপড়ের রক্ত এক দিরহাম পরিমাণ হয় এবং ত! 
না ধুয়ে এ কাপড় পরেই নামায পড়া হয় তাহলে পুনরায় নামায পড়তে হবে। অপর দল 
বলেছেন, রক্তের পরিমাণ এক দিরহামের বেশী হলেই পুনরায় নামায পড়তে হবে। 
সুফিয়ান সাওরী, (আবু হানীফা) ও ইবনুল মুবারক একথা বলেছেন। আহমাদ ও 
ইসহাকের মতে রক্তের পরিমাণ এক দিরহামের অধিক হলেও পুনরায় নামায পড়তে 
হবে না। ইমাম শাফিঈর মতে, কাপড়ে এক দিরহামের কম পরিমাণ রক্ত লাগলেও তা 
ধূয়ে নেয়া ওয়াজিব। 


অনুচ্ছেদ $3 ৯১০৫ 

নিষাসগ্রস্তা নারী কত দিন নামায ও রোযা থেকে বিরত থাকবে৷ 

B" ol AD on to ES apd nr ES Nr 
FAW flo 255 Ln on Se fl of FS a on dl 


EE RR 


EE ML AE SE ES ‘Ll SG JG 


www.pathagar.com 


১৩০ আল-জামে আত-তিরম্নিষী 


CARs py GES LS SC Sl 

১৩৪। উন্মে সালামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাত্রাহ আলাইহি 
ওয়াসাল্লামের যুগে নিফাসগ্রস্তা মহিলারা চল্লিশ দিন বসে থাকত। আমরা ওয়ারস ঘাস 
পিষে তা দিয়ে আমাদের মুখমন্ডলের দাগ তুলতাম-- (দা, বা, ই)।৭৩ 

আবু ঈসা বলেন, এ হাদীসটি আমরা শুধুমাত্র আবু সাহলের সূত্রে জানতে পেরেছি। 
ইমাম বুখারী বলেন, আলী ইবনে আবদুল আলা ও আবু সাহল সিকাহ রাবী। মুহাম্মাদও 
(বুখারী) এ হাদীসটি আবু সাহলের সূত্রে জানতে পেরেছেন। আবু সাহলের নাম কাসীর 
ইবনে যিয়াদ। 

মহানবী (সা)-এর বিশেষজ্ঞ সাহাবা, তাবিঈন ও তাদের পরবর্তীদের মধ্যে এ 
ব্যাপারে ইজমা (এক্যমত) রয়েছে যে, নিফাসগ্রস্তা মহিলারা চল্লিশ দিন পর্যন্ত নামায 
পড়বে না। হী যদি চল্লিশ দিনের পূর্বে পাক হয়ে যায় তবে গোসল করে নামায শুরু করে 
দেবে। যদি চল্লিশ দিন পরও রক্রম্বাব চলতে থাকে, তবে অধিকাংশ বিশেষজ্ঞের মতে 
চল্লিশ দিন পর আর নামায পরিত্যাগ করা যাবে না। অধিকাংশ ফিক্হবিদেরও এই মত। 
সুফিয়ান সাওরী, ইবনুল মুবারক, শাফিঈ, আহমাদ ও ইসহাক (এবং ইমাম আবু 
হানীফাও) এ কথাই বলেছেন। হাসান বসরী পঞ্চাশ দিন এবং আতা ইবনে আবু রাবাহ ও 
শাবী ষাট দিন নামায পরিত্যাগ করার কথা বলেছেন, যদি ঝতুগ্রাব চলতেই থাকে।, 
অনুচ্ছেদ £ঃ ৯০৬ 
একই গোসলে একাধিক স্ত্রীর সাথে সংগম করা। 
Gh SE AL, 2 i Lo Ne PES is pe 

ef LE SM 

১৩৫। আনাস (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একই 
গোসলে তীর স্ত্রীদের কাছে যেতেন (একাধিক স্ত্রীর সাথে সংগম করে একবারেই গোসল 
করতেন) -(বু, দা, না, ই)। 

এ অনুচ্ছেদে আবু রাফে (র!) কর্তৃক বর্ণিত হাদীসও রয়েছে। আবু ঈসা বলেন, আনাস্‌ 
(রা)-র হাদীসটি হরসান ও সহীহ। একাধিক বিশেষজ্ঞ এই মত ব্যক্ত করেছেন যে, উযু 
না করে দ্বিতীয়বার সংগম করায় কোন আপত্তি নেই। হাসান বসরী তাদের অন্তর্ভুক্ত। 
আনাস (রা)-র এ হাদীস অপর একটি সূত্রেও বর্ণিত হয়েছে। 
৭৩. সন্তান প্রসবের পর মহিলাদের যে দীর্ঘ দিন রক্তস্রাব হতে থাকে তাকে নিফাস বলে। নিফাস 


চলাকালীন সময়ে নামায পড়া, রোযা রাখা, কুরআন তিলাওয়াত করা এবং সংগমে লিপ্ত হওয়া 
নিষিদ্ধ। রোযার পরে কাযা আদায় করতে হবে (অনু')। 


www.pathagar.com 


আবওয়াবুত তাহারাত ১৩১ 


অনুচ্ছেদ £১০৭ 
দ্বিতীয় বার সংগম লিপ্ত হতে চাইলে উযু করে নেবে। 


ofl 68 Io pol 2 SUE nt Ab ES I Eo -\r1 
JIG AE Yl do dl oF SI Ax al bk JS) 
FA Pe CRE ES) 5 ADI Sl of Bl 


১৩৬। আবু সাঈদ খুদরী (রা) ME ETE HEE 

যখন তোমাদের কেউ নিজ স্ত্রীর সাথে সহবাস করার পর পুনরায় সহবাস করতে চায় 
তখন সে যেন এর মাঝখানে উযু করে নেয় - -(না, ই, দা)। 

"এ অনুচ্ছেদে.উমার রা) থেকে বর্ণিত হাদীসও রয়েছে। আবু ঈসা বলেন, আবু সাঈদ 
(রা)-রহাদীসটি হাসান এবং সহীহ। হযরত উমার (রা)-ও দ্বিতীয় সংগমের পূর্বে উযু 
করার কথা বলেছেন। মনীষীগণ বলেন, কোন ব্যক্তি নিজের স্ত্রীর সাথে সংগম করার পর 
পুনরায় :সংগম করার ইচ্ছা করলে সে যেন দ্বিতীয় বার সংগমে লিপ্ত হওয়ার পূর্বে উযু 
করে নেয়। আবু সাঈদ খুদরী (রা)-র নাম সাদ ইবনে মালিক। 


অনুচ্ছেদ 3 ১০৮ 


নামায শুরু হওয়ার সময়ে কারো পায়খানা লাগলে সে প্রথমে পায়খানা সেরে 
নেবে। 


ze বব « ENA it 


#5 ELE Sal cs MLE Als | dl Ee vr Bel Ed 
Lal dh di NE OS 45 20 5 PE 
. JL (AA 5 8s 55, all cs IH fe 

১৩৭। হিশাম ইবনে উরওয়া (রহ) থেকে তাঁর পিতার সৃত্রে বণিত। তিনি (উরওয়া) 
বলেন, একদা আবদুল্লাহ ইবনে আরকাম (রা) ইমাম হলেন। নামাযের ইকামত হয়ে 
গেল। তিনি (আবদুল্লাহ) এক ব্যক্তির হাত ধরে সামনে ঠেলে দিলেন। (নামায শেষে) তিনি 
বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি ঃ "নামাযের 


-জামাআত শুরু হওয়ার সময় তোমাদের কারো পায়খানার বেগ হলে প্রথমে সে পায়খানা. 
সেরে নেবে -(আ, দা, দার)। 


- এ অনুচ্ছেদে আইশা, আবু হুরূয়রা, সাওবান ও আবু উমামা রাদিয়াল্লাহু আনহম থেকে 
বৰ্ণিত হাদীসও রয়েছে। আবু ঈসা বলেন, আবদুল্লাহ ইবনে আরকাম (রা)-র হাদীসটি 


www.pathagar.com 


১৩২ 'আল-জামে আত-তিরমিষী 


হাসান এবং সহীহ। আবদুল্লাহ ইবনে আরকাম (রা)-র এ হাদীসটি আরো কয়েফটি সূত্রে 
বর্ণিত হয়েছে। 


মহানবী (সা)-এর কয়েকজন সাহাবা ও তাবিঈর এটাই অভিমত (প্রাকৃতিক 
প্রয়োজন আগে সেরে নেবে)। ইমাম আহমাদ ও ইসহাক এই মত সমর্থন করেছেন এবং ' 
বলেছেন, পায়খানা-পেশাবের প্রয়োজন অনুভূত হলে তা না সেরে নামাযে দাড়াবে না। হী” 
যদি নামায শুরু করার পর প্রাকৃতিক প্রয়োজন অনুভূত হয় তবে নামায পড়তে থাকবে 
যতক্ষণ পর্যন্ত গোলমাল ও বাধাবিঘ্বের সৃষ্টি ন! হয়। কতিপয় আলেম বলেছেন, প্রাকৃতিক 
প্রয়োজনের কারণে যে পর্যন্ত নামাযের মধ্যে বিঘু সৃষ্টি না হয়, ততক্ষণ পায়খানা- 
পেশাবের বেগ নিয়ে নামায পড়তে কোন দোষ নেই। 


অনুচ্ছেদ £ ১০৯ 
যাতায়াতের পথের ময়লা আবর্জনা লাগলে উযু করার প্রয়োজন নেই। 

onl Aan oF ol tn UL Eo LS CD nl EL NTA 
5 Sk pi 5 A A GG Goll ps de se DC 
UGS 1 EDN Sl LS nl Ho! EC EN 


- 
Ed Ld bd 


LL UL LS 0 Sh Le iL IG 
১৩৮। আবদুর রহমান ইবনে আওফের উন্মে ওয়ালাদ থেকে বর্ণিত।৭৪ তিনি (উন্মে 
ওয়ালাদ) বলেন, আমি উন্মে সালামা (রা)-কে বললাম, আমি আমার কাপড়ের আঁচল 
নীচের দিকে লম্বা করে দেই এবং ময়লা-আবর্জনার স্থান দিয়ে যাতায়াত করি (এর 
বিধান কি)। তিনি বললেন, রাসূলৃল্রাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঃ "পরবর্তী 
পাক জায়গার মাটি এটাকে পাক করে দেয়”-মমা, দা, দার, ই)। 
এ হাদীসটি আরো একটি সূত্রে বর্ণিত হয়েছে। এ অনুচ্ছেদে আবদুল্লাহ ইবনে মাসউদ 
(রা) থেকে বর্ণিত হাদীসও রয়েছে। তিনি বলেন $ 
REA ESAT SEM AE + BB ৰ esc cr 83 
- Bi Sy Ld doe. 
“আমরা রাসুলুল্লাহ সাল্লান্রাহ আলাইহি ওয়াসাল্লামের সাথে নামায পড়তাম এবং 
রাস্তার ময়লা-আবর্জনা লেগে যাওয়ার কারণে উযু করতাম না”- (দা, ই)। 
আবু ঈসা বলেন, অধিকাংশ বিশেষজ্ঞের মত হল, যদি কোন ব্যক্তি নাপাক জমিনের 
উপর দিয়ে যাতায়াত করে তবে তার পা ধোয়া ওয়াজিব নয়। হী নাপাক যদি ভিজা হয় 
এবং শুকনা না হয় তাহলে নাপাক লাগার স্থানটুকু ধুয়ে নেবে। 
৭৪. ক্রীতদাসীর গর্ভে সন্তান হওয়ার পর এ ক্রীতদাসীকে উম্মে ওয়ালাদ (সন্তানের মা) বলে 
অনু) 


www.pathagar.com 


আবওয়াবুত তাহারাত ১৩৩ 


“অনুচ্ছেদ £ঃ ১১০ 
তায়াস্মুম সম্পর্কিত হাদীস। 


dr #2 6s 28 eile 2 #0 20 


Lo om bp Bo PHD 2 Ins ob ‘Hl BS -\৭ 
MG od el AS of dale bo Le be BOG yo Lae EG 


an ale ab lr de ll lh os UG be a 
- SA Sw 

১৩৯। আম্মার ইবনে ইয়াসির (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
তাঁকে মুখমন্ডল এবং উভয় হাতের কঙ্জি পর্যন্ত তায়াম্মুম করার নির্দেশ দিয়েছেন -(আ, 
দা, দার, বা, বু, মু)।৭৫ 

এ’অনুচ্ছেদে আইশা ও ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত হাদীস রয়েছে। আবু ঈসা 
" বলেন, আম্মার (রা)-র হাদীসটি হাসান এবং সহীহ। এ হাদীসটি আশ্মারের কাছ থেকে 
' একাধিক সূত্রে বর্ণিত হয়েছে। 

একাধিক সাহাবী যেমন, আলী, আগ্মার ও ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহুম এবং 
তাবিঈদের মধ্যে শাবী, আতা ও মাকহুল বলেন, মুখমন্ডল ও উভয় হাতের জন্য একবার, 
মাত্র (তায়ামুমের বজুর উপর) হাত মারতে হবে। আহমাদ ও ইসহাক এ মত সমর্থন 
করেছেন। কতিপয় বিশেষজ্ঞ যেমন, ইবনে উমার (রা), জাবির (রা), ইবরাহীম নাখঈ ও 
হাসান বসরী বলেন, মুখমন্ডলের জন্য একবার হাত মারতে হবে এবং উভয় হাতের 
কনুই পর্যন্ত মাসেহ করতে একবার হাত মারতে হবে। সুফিয়ান সাওরী, মালিক, ইবনুল 
মুবারক, (আবু হানীফা) ও শাফিঈ এ মত সমর্থন করেছেন। আম্মার (রা) থেকে. 
“কয়েকটি সূত্রে বর্ণিত আছে, তিনি তায়াশ্ুমের ব্যাপারে মুখমন্ডল ও উতয় হাতের কথা 
উল্লেখ করেছেন। আশ্মার (রা) থেকে আরো বর্ণিত আছে, তিনি বলেনঃ j 

+ BUG SAAS al dt Loge ES 

SE MC EEC HA I HE TE 
করেছি”। 
৭৫. ইমাম শাফিঈ সহ একদল আলেমের মতে তায়ান্মুমে একবার মাটিতে হাত মেরে 
মুখমণ্ডল এবং দু’হাতের তালু মাসেহ করতে হবে। ইমাম আবু হানীফার মতে তায়াসুমের জন্য 
দু'বার মাটিতে হাত মারতে হবে। প্রথমবার হাত মেরে মুখমণ্ডল মাসেহ করতে হবে। দ্বিতীয়বার 
‘হাত মেরে দৃ’হাত কনুই পর্যন্ত মাসেহ করতে হবে। ইমাম আবু হানীফা সুনানে আবু দাউদের 
“হাদীয় দলীল হিসেবে গ্রহণ করেছেন। এ হাদীসে কনুই পর্যন্ত মাসেহ করার হুকুম এসেছ। তিনি 


আস্মার (রা)-র হাদীস সম্পর্কে বলেন, আশ্মার (রা)-র হাদীস নিঃসন্দেহে সহীহ। তবে কোন 
কোন হাদীস তায়াম্মুমের ক্ষেত্রে আন্মারের এ হাদীসের বিপরীত হুকুম প্রমাণ করে। এ সকল 


www.pathagar.com 


১৩৪ আল-জামে আত-তিরমিযী 


‘কতিপয় বিশেষজ্ঞ আলেম মহানবী (সা)-এর কাছ থেকে আশ্মার (রা) বর্ণিত 
তায়াম্মুম সম্পর্কিত হাদীসটিকে (যাতে চেহারা ও উভয় হাতের কনুই পর্যন্ত তায়াম্মুম 
‘করতে বলা হয়েছে) যঈফ বলেছেন। কেননা তিনিই আবার কাঁধ ও বগল পর্যন্ত তায়াম্মুম 
করার,হাদীস বর্ণনা করেছেন। ইসহাক ইবনে ইবরাহীম বলেন; চেহারা ও উভয় হাতের 
কনুই পর্যন্ত তায়াগ্মুম’ করার হাদীসটি সহীহ। ‘কাধ ও বগল পর্যন্ত তায়াস্মুম” করার 
হাদীসটিও সাংঘর্ষিক নয়। কেননা আম্মার (রা) এ হাদীসে এরূপ বলেননি যে, মহানবী 


হাদীস বিশুদ্ধতার দিক থেকে আশ্মারের হাদীসের সমপর্যায়ের নয়। কিন্তু এগুলো বিভিন্ন সনদে 
বর্ণিত হয়েছে। আর উসূলে হাদীসের নীতি অনুযায়ী কোন হাদীস বিভিন্ন সনদে বর্ণিত হলে তা 

দিয়ে দলীল নেয়া যায়। সুতরাং আম্মার (রা)-র হাদীসের উপর আমল না করে এ হাদীসসমূহের 
উপর আবমল করাই উত্তম এবং সাবধানতামূলক। এছাড়া তায়াম্মুম হচ্ছে উযুর বিকল্প। সুতরাং 

"মূল অর্থাৎ উযুর হকুমই তায়ান্মুমের 'বেলায় প্রযোজ্য হবে। কোন হাদীসে বগল পর্যন্ত মাসেহ 
করার কথাও বর্ণিত আছে, কোন হাদীসে বাহুর অর্ধেক পর্যন্ত মাসেহ করার কথা এসেছে। আবার 
কোন হাদীসে হাতের তালুর শুধু পিঠের দিক মাসেহ করার কথা বর্ণিত আছে। তাতে তালুর 
পেটের দিক মাসেহ করার কথা উল্লেখ নেই। ইমাম আবু হানীফার মাযহাব অনুযায়ী এ অনুচ্ছেদে 
বৰ্ণিত পরস্পর বিরোধী হাদীসসমূহের মধ্যে সমন্বয় সাধন করা কোন কঠিন ব্যাপার নয়। কেননা 
তাঁর মতে তায়াম্মুমের জন্য দু'বার মাটিতে হাত মারতে হয়া: প্রথমবার হাত মেরে মুখমণ্ডল 
মাসেহ করতে হবে। দ্বিতীয়বার হাত মেরে দু’হাতের কনুই পর্যন্ত মাসেহ করতে হবে। হযরত 

আশ্মারের হাদীস তাঁর এই মতের বিরোধী 'নয়। কেননা তিনি বলেন, আম্মার (রা)-র উযুর 
বিকল্প তায়ান্মুমের পদ্ধতি জানা ছিল। কিন্তু তিনি গোসলের বিকল্প তায়াস্থুমের পদ্ধতি 

জানতেন না, যেমন হাদীসে বর্ণিত আছেঃ | 

উমার ফারুক (রা) এবং আম্মার ইবনে ইয়াসির (রা) এক সফরে ছিলেন। তাদের দু'জনেরই 
স্বপুদোষ হল। আশ্মার (রা) মাটিতে গড়াগড়ি করার পড় নামায পড়েন। এরপর তাঁরা উভয়ে. 
যখন রাসূলুল্লাহ (সা)-এর নিকট ফিরে আসেন, আগ্মার (রা) তাঁর নিকট এ সম্পর্কে ফতোয়া 
চান। রাসূলুন্তাহ (সা) তাঁকে সংক্ষিপ্ততাবে এর জবাব দেন। তিনি আম্মার (রা) কে বলেন £ 

তোমার জন্য এভাবে তায়াম্মুম করাই যথেষ্ট ছিল। অর্থাৎ উযুর বিকল্প যে তায়াম্মম তোমার 

আগে থেকেই জানা ছিল, তা গোসলের জন্যও যথেষ্ট ছিল। এজন্য মাটির মধ্যে গড়াগড়ি দেয়ার 
দরকার ছিল না। এ দু’য়ের মধ্যে নিয়াত ছাড়া আর কোন পার্থক্য নেই। অতঃপর নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মার (রা) তাড়াতাড়ি এবং সংক্ষিপ্ত আকারে উযুর পরিপুরক 
তায়ামুমের দিকে ইংগিত করেন, তখন তাঁর হাত তালুর পিঠের উপর.দিক থেকে বাহুর অর্ধেক 
পর্যন্ত পৌছে। এ সময়ে যে ব্যক্তি মহানবী (সা)-কে বাহর অর্ধেক পর্যন্ত মাসেহ করতে দেখেন, 
তিনি তাই বর্ণনা করেন। আর যিনি তাকে হাতের পিঠের দিক মাসেহ করতে দেখেছেন, তিনি 
তার দেখা অনুযায়ী বর্ণনা করেছেন। বাস্তবে এ বর্ণনাসমূহের মধ্যে কোন বিরোধ নেই। বরং 
তায়াম্মূমের নিয়ম তাই যা তাদের আগে থেকে জানা ছিল। গোসলের জন্য হযরত আম্মার (রা)- 
র মাটিতে গড়াগড়ি দেয়া তাঁর নিজস্ব ইজতিহাদ ছিল। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
তাঁকে শিক্ষা দিয়ে বলেন £ঃ তোমার মাটিতে গড়াগড়ি দেয়ার কোন দরকার ছিল না। হযরত 
আম্মার (রা)-র কথা “নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়াম্মুমে মুখমণ্ডল এবং দু'হাতের.- 
তালু মাসেহ করার নির্দেশ দিয়েছেন”-এর অর্থ নবী সাল্লান্াহ আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত 
আকারে মুখ এবং হাতের তালুর দিকে ইংগীত করেছেন -(মাহমূদ)। 


www.pathagar.com 


আবওয়াবুত তাহারাত ১৩৫ 


(সা) তাদেরকে এটা করতে বলেছেন। বরং তিনি নিজের পক্ষ থেকে বলেছেন, 'আমরা 
এরূপ করেছি’। তিনি মহানবী (সা)-এর কাছে তায়াম্মুম সম্পর্কে জানতে চাইলে তিনি 
সা) মুখমন্ডল ও উভয় হাতের কনুই পর্যস্ত তায়াস্মূম করার জন্য তাঁকে নির্দেশ দিলেন) : 
রাসুলুল্লাহ (সা)-এর ইত্তিকালের পর তিনি ‘মুখমন্ডল ও উভয় হাতের কনুই পর্যন্ত 
তায়াম্মুম করার ফতোয়াই দিয়েছেন। আর এই ফতোয়া একথারই প্রমাণ যে, মহানবী 
(সা) তাঁকে যেভাবে তায়াম্মুমের প্রশিক্ষণ দিয়েছেন পরিশেষে তিনি তাই অনুসরণ 
করেছেন। | 
SDH be als IG BUI No 
LLG) dl od IG SOI A RAD Sax LLG) 
IGG (CHAT ALES BL GUN) IE, CEA Rs 
| A cS EI LN CH AT hl 5 El 
১৪০। ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তাঁকে তায়াম্মুম সম্পর্কে জিজ্ঞেস করা হলে 
তিনি বলেন, উষুর বিধান উল্লেখপূর্বক আল্লাহ তাআলা তাঁর মহান কিতাবে বলেছেন £ 
"তোমাদের মুখমন্ডল ও দুই হাত কনুই পর্যন্ত ধৌত কর”-(সূরা মাইদা £ ৬)। তিনি 
তায়াম্মুম সম্পর্কে বলেছেন ঃ “(মাটির ওপর হাত মেরে তা দিয়ে) নিজেদের মুখমন্ডল 
ও হাত মাসেহ করে নাও”- (সূরা মাইদা £ঃ ৬)। তিনি (চোরের শাস্তি সম্পর্কে বলেছেনঃ 
“চোর পুরুষ হোক আর নারী- উভয়ের হাত কেটে দাও*- (সূরা মাইদা £ ৩৮)। 
অতএব চোরের হাত কাটার সুন্নাত তরীকা হল ‘হাতের কজি পর্যন্ত কাটা।” এ থেকে 
জানা গেল হাত বলতে হাতের কঞ্জি পর্যন্তও বুঝায়। এজন্য তায়াশ্মমে মুখমন্ডল ও 
উভয় হাতের কঙ্জি পর্যন্ত মাসেহ করতে হবে। 
আবু ঈসা বলেন, হাদীসটি হাসান, সহীহ এবং গরীব। 


অনুচ্ছেদ £ ১১১ 

নাপাক না হলে যে কোন অবস্থায় কুরআন পাঠ করা বৈধ। 

bY AE OF SD al nf S53 ES IG IE on Li, SG; 
A Le a LD BE YG 0 Ge LL dl AG 


www.pathagar.com 


১৩৬ আল-জামে আত-তিরমিষযী 


#22 


be MU IC HE SL Er 2 ae 
১৪১। আলী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, HEE IRC 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সর্বাবস্থায় কুরআন পড়াতেন -(আ, দা, না, ই)। 
. আৰু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। মহানবী (সা)-এর একাধিক বিশেষজ্ঞ 
সাহাবা ও তাবিঈনের মতে কোন লোক বিনা উযুতে মুখস্থ কুরআন পাঠ করতে পারে; 
কিন্তু কুরআন স্পর্শ করে পাঠ করতে হলে উষু করা জরুব্রী। সুফিয়ান সাওরী, আবু 
হানীফা, শাফিঈ, আহমাদ ও ইসহাক এই মতের সমর্থক।৭৬ 


অনুচ্ছেদ £ ১১২ 
মাটিতে পেশাব থাকলে তার বিধান। 
JG AD od Ae bt Las Pe ul Al ES Noy 
4 be SED ys A be If po Eh bs SOL Cd 
ee A ys ae Al ee wl | abl ES I0 LD 
OFS LE ess PE EG SE SLE 
SEA 0 Cols Sono IO AL 0 Sl oe ooh alt 
eo dW Le dl JEG Ol ad LAG all IU 
EL Sy ~ cw +L 2 AF 0 or ee ads ipl 
১৪২। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, এক বেদুইন এসে মসজিদে 
(নববীতে) প্রবেশ করল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন (সেখানে) বসা ছিলেন। 
লোকটি নামায পড়ল। অতঃপর সে নামায শেষে বলল, ‘হে আল্লাহ! তুমি আমার উপর ও 
মুহান্মাদের (সা) উপর অনুগ্রহ কর; আমাদের সাথে আর কাউকে রহম কর না!” নবী 
সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে বললেন ঃ “তুমি প্রশস্ত রহমাতকে 
সংকীর্ণ করে দিলে।” লোকটি কিছুক্ষণের মধ্যে মসজিদে পেশাব করে দিল। লোকেরা. 
দ্রুত তার দিকে অগ্রসর হল (আক্রমণ করার জন্য)। নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম 
বললেন £ "তার পেশাবের উপর এক বালতি পানি ঢেলে দাও।৭৭ তিনি পুনরায় 


স্পর্শ না করে দেখে দেখে বিনা উযুতে পাঠ করা জায়েয। আলী (রা) বলেন, 
) (সা) পায়খানা থেকে বের হয়ে এসে আমাদের কুরআন পড়াতেন” (আবু দাউদ, নাসাঈ, 
Rea LSS I UL SELES 


www.pathagar.com 


আবওয়াবুত তাহারা ১৩৭ 


ৱললেনঃ তোমাদেরকে সহজ পত্থা অবলহ্বনকারী বা সহানুভূতিশীল করে পাঠানো 
হয়েছে; কঠোরতা করার জন্য পাঠানো হয়নি-(আ)। 


আনাস ইবনে মালিক (রা)- ও এ হাদীসটি বর্ণনা করেছেন। এ অনুচ্ছেদে আবদুল্লাহ 
ইবনে মাসউদ, ইবনে আব্বাস ও ওয়াসিলা ইবনুল আসকা রাদিয়াল্লাহু আনহুম থেকেও. 
বর্ণিত হাদীস রয়েছে। আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। কোন কোন 
মনীষীর মতে, পেশাবের স্থানে পানি ঢেলে দিলে তা পাক হয়ে যায়। আহমাদ ও ইসহাক 
এই মত সমৰ্থন করেছেন। এ হাদীসটি আবু হরায়রা (রা)-র অপর একটি সূত্রেও বর্ণিত 
হয়েছে। 


৭৭. ইমাম আবু হানীফার মাযহাব অনুযায়ী মাটি শুকিয়ে গেলে বা পানি ঢেলে দিলে তা পাক 
হয়ে যায়। তবে মাটি কিরূপ হতে হবে এ ব্যাপারে ইমাম আবু হানীফার আরও ব্যাখ্যা আছে। 
যেমন মাটি ছিদ্রযুক্ত হলে তা না শুকানো পর্যন্ত শুধু পানি ঢেলে দিলেই পাক হবে না। আর যদি 
মাটি ছিদরযুক্ত না হয়ে শক্ত ও কঠিন হয় তবে তাতে পানি ঢেলে দিলেই পাক হয়ে যাবে। 
‘মসজিদে নববীর মাটি ছিল শক্ত। তাতে কোন ছিদ্র ছিল না। কারণ এখানে মানুষ সব সময় 
' যাতায়াত করত। জনতার সমাগম হত। এ কারণেই নবী (সা) তাতে পানি ঢেলে দেয়ার হুকুম 
দিয়েছিলেন। আবু দাউদের হাদীসে বর্ণিত আছে যে, নবী (সা) মাটি খুঁড়ে ফেলার হুকুম 
দিয়েছিলেন। এ প্রেক্ষিতে পানি ঢালার হুকুম ছিল দুগন্ধ দূর করার উদ্দেশ্যে- (মাহমুদ)। 


www.pathagar.com 


ছ্বিতীয় অধ্যায় 


ds al dit do dt Lo Sr shall Ll 
আবওয়াবুসসালাত 
নোমায়) 
অনুচ্ছেদ £১ | 
নামাযের ওয়াক্তসমূহের বর্ণনা। 
ue 3G “ wl Le Es sl LG Eo -\tr 


ন 


il 29 pe nt pf OF BoD fl ot ALE os pol Le 
pr 333 Les Yes lI Ls A hn oe ict 
do sl Fe LNG oe Cie HH lll da: 
55 2 CA oe fb oe 2 8 be Tad 
5 do Sal ll 2s 2 G7 > দে| 
de ty Tal oy Be 2 I So 50 ny Tal 
Ey CE oH Se 02 8 5 ee a 
Sl > eal de LUCE Ge ich 
AS ত Hel EH A Loe CIO brs ‘fl OF ol 

১৪৩। ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন ঃ 
জিবরীল (আ) কাবা শরীফের চত্বরে দু'বার আমার নামাযে ইমামতি করেছেন। তিনি প্রথম 
বার যোহরের নামায পড়ালেন যখন প্রতিটি জিনিসের ছায়া জুতার ফিতার মত ছিল। ৮ 


৭৮. ঠিক দুপুরের সময় কোন জিনিসের ছায়া যতটুকু লঙ্বা থাকে সেটুকুকে ছায়া আসলী (মূল 


www.pathagar.com 


আবওয়াবুস সালাত: ১৩৯ 


ছায়া) বলে। এক মিসাল বা দুই মিসান অথ পরবতী পর্যায়ের ছায়া থেকে মূল ছায়া বাদ দেয়ার 
পর এঁ জিনিসের ছায়া তার সমান অথবা দ্বিগুণ হওয়া (অনু')। 
যোহরের নামাযের সময় কখন শেষ হবে তা নিয়ে আলেমদের মধ্যে মতবিরোধ রয়েছে। 
ইমাম শাফিঈ, আবু ইউসুফ এবং মুহাম্মাদ ইবনে হাসানের মতে যোহরের নামাযের শেষ সময়. 
হচ্ছে প্রত্যেক বস্তুর ছায়া তার সম পরিমাণ হওয়া পর্যন্ত। এ অনুচ্ছেদে উল্লেখিত হাদীস থেকে 
বুঝা যায়, ছায়া এক মিসাল হওয়ার পর যোহরের সময় অবশিষ্ট থাকে না। ইমাম আবু হানীফা 
থেকেও এরূপ একটি মত বর্ণিত আছে। তবে হানাফী মাযহাবের প্রসিদ্ধ ফতোয়া অনুযায়ী 
প্রত্যেক বস্তুর ছায়া দ্বিগুণ হওয়া পর্যন্ত যোহরের ওয়াক্ত অবশিষ্ট থাকে। এরপর শুরু হয় আসরের 
সময়। ইমাম আবু হানীফার অপর মত অনুযায়ী প্রত্যেক বস্তুর ছায়া তার এক মিসাল হওয়া পর্যন্ত 
যোহরের ওয়াক্ত অবশিষ্ট থাকে। আর মাসর নামাযের সময় শুরু হয় দুই মিসালের পর থেকে। এ: 
দুই সময়ের মাঝে মধ্যবর্তী কিছু সময় থাকে। হযরত জিবরাঈল (আ)-এর ইমামতির হাদীস 
থেকে একথা জানা যায় যে, যোহর নামাযের সময় শুধু এক মিসাল পর্যন্ত অবশিষ্ট থাকে। এটাই 
ইমাম শাফিঈর মত। আর অন্যান্য হাদীস থেকে বৃঝা যায়, যোহর নামাযের সময় এক মিসালের 
পরও অবশিষ্ট থাকে। হাদীসগুলো এই ঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "ঠান্ডা নেমে 
আসার পর তোমরা যোহরের নামায পড়। কেননা অধিক গরম দোযখের নিঃশ্বাস স্বরূপ”। এক 
মিসালের পরই ঠান্ডা নেমে আসে, বিশেষ করে আরব দেশে। আবু যার (রা) থেকে বর্ণিত। তিনি 
: বলেন, “আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সফরে ছিলাম। তিনি যোহরের 
নামায দেরী করে পড়েন। এমনকি আমরা বালুর জবূপের ছায়া দেখতে পাই।” 
ইনসাফ ও ন্যায়নীতির সাথে এ হাদীস পর্যালোচনা করলে দেখা যায়, যোহরের সময় এক 
মিসালের পরও অবশিষ্ট থাকে। কেননা বালুর জ্বূপের ছায়া তখনই দেখা যায়, যখন তা উপর 
থেকে নীচে নেমে আসে। আর এ ছায়া উপর থেকে নীচে নেমে আসতে অনেক সময়ের প্রয়োজন 
হয়। কারণ বালুর তবূপ বসা থাকে এবং তা চ্যাপটা ও প্রশস্ত হয়। 
নবী আলাইহিস্‌ সাল্লাম বলেন £ তোমাদের উপমা এমন এক ব্যক্তির ন্যায়, যে এই শর্তে এক 
জন শ্রমিক নিয়োগ করেছে যে, সে সকাল থেকে দুপূর পর্যন্ত এক কীরাতের বিনিময়ে কাজ 
. করবে। [কোন কোন দেশে এক কীরাতের পরিমাণ হচ্ছে এক দীনারের বিশ ভাগের এক ভাগ। 
" সিরিয়াবাসীদের নিকট এর পরিমাণ এক দীনারের চর্বিশ ভাগের এক ভাগ। মাজমাউ বিহারিল 
" আনওয়ার, ৩য় খন্ড, পৃষ্ঠা ১৩৪)। হাদীসে আছে “ জানাযার পেছনে চললে এক কীরাত সওয়াব 
দেয়া হবে।” এখানে কীরাত বলতে এমন সওয়াব বুঝানো হয়েছে, যার পরিমাণ আল্লাহই ভালো 
জানেন। কেউ কেউ এর ব্যাখ্যায় বলেছেন, কীরাত এমন সাওয়াব, যার পরিমাণ হবে বড় 
পাহাড়ের সমান। মাজমাঃ, পৃ ১৩৪, অনুবাদক]। অতঃপর সে অপর একজন শ্রমিক এক 
কীরাতের বিনিময়ে এই শর্তে নিয়োগ করল যে, সে দুপুর থেকে আসর পর্যন্ত কাজ করবে। 
"অতঃপর তৃতীয় এক শ্রমিক দুই কীরাতের বিনিময়ে এই শর্তে নিয়োগ করল যে, সে আসর 
থেকে মাগরিব পর্যন্ত কাজ করবে। এ দেখে প্রথমে নিয়োগকৃত দুই জন শ্রমিক রাগ করে বলল, 
আমাদের এ অবস্থা কেন? আমাদের কাজ পরিমাণে বেশী অথচ আমাদের বিনিময় কম দেয়া 
হচ্ছে। আর তৃতীয় ব্যক্তির কাজ কম, অথচ তাকে বিনিময় বেশী দেয়া হচ্ছে। 
এ থেকে বুঝা যায়, আসরের সময় দুই মিসালের পর থেকে ধরলেই হাদীসের মর্ম সঠিক হবে। 
আসরের সময় এক মিসালের পর থেকে ধরা হলে যোহরের তুলনায় আসরের সময়সীমা বেশী 
হয়ে যাবে। কেননা এ হিসেবে যোহরের সময় হবে সূর্য ঢলে যাওয়া শুরু হওয়া থেকে এক 
মিসাল পর্যন্ত। আর এ সময়টা আসরের সময়ের তুলনায় কম। অবশ্য আসরের এ সময় শুধু সকাল 


www.pathagar.com 


১৪০ জামে আত-তিরমিযী 


অতঃপর তিনি আসরের নামায পড়ালেন যখন কোন বস্তুর ছায়া তার সমান ছিল। 
অতঃপর মাগরিবের নামায পড়ালেন যখন সুর্য ডুবে গেল এবং রোযাদার ইফতার করে। 
অতঃপর এশার নামায পড়ালেন যখন ‘শাফাক* অদৃশ্য হয়ে গেল। অতঃপর ফজরের 
নামায পড়ালেন যখন ভোর বিদ্যুতের মত আলোকিত হল এবং রোযাদারের উপর 
পানাহার হারাম হয়। তিনি (জিবরীল) দ্বিতীয় দিন যোহরের নামায পড়ালেন যখন কোন 
বস্তুর ছায়া এর সমান হয় এবং পূর্ববর্তী দিন ঠিক যে সময় আসরের নামায পড়িয়েছিলেন। 
অতঃপর আসরের নামায পড়ালেন যখন কোন বস্তুর ছায়া তার দ্বিগুণ হল। অতঃপর 
মাগরিবের নামায পড়ালেন পূর্বের দিনের সময়ে। অতঃপর এশার নামায পড়ালেন যখন 
রাতের এক-তৃতীয়াংশ চলে গেল এবং ফজরের নামায পড়ালেন যখন জমিন আলোকিত 
হয়ে গেল। অতঃপর জিবরীল (আ) আমার দিকে ফিরে বললেন, হে মুহাম্মাদ! এটাই হল 


আপনার পূর্ববর্তী নবীদের (নামাযের) ওয়াক্ত। নামাযের ওয়াক্ত এই দুই সীমার মাঝখানে 
-(আ, দা)। 


এ অনুচ্ছেদে আবু হুরাইরা, বুরায়দা, আবু মুসা, আবু মাসউদ, আবু সাঈদ, জাবির, 
আমর ইবনে হাযম, বারাআ ও আনাস রাদিয়াল্লাহু আনহম থেকেও বর্ণিত হাদীস রয়েছে। 


PS] PP eo #30. PT ss . 2 es Mout ors 
SLall o al ae Ul mye in dame on Lol Fl =NEL 
. “se rr ee Ze feo ee প্ৰ CORSE ee rd Fe sea, 3 পণঙব 
ol po of I 02 3 Sr o> 2 En > Ul, 
ce 4 fie LLANES er #\ - { s fc 8, K or 
HLS brs Sl IG ALS ale dh Lo DLS Se lA 
eS OO NE 


১৪৪। জাবির ইবনে আবদুপ্রাহ (রা) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ সাল্লাল্রাহ আলাইহি 
ওয়াসাল্লাম বলেন £ জিবরীল (আ) আমার ইমামতি করলেন-" হাদীসের অবশিষ্ট বর্ণনা 
. ইবনে আব্বাসের হাদীসের অনুরূপ। তবে এ হাদীসে আসরের নামায সম্পর্কে “গতকাল” 
শব্দটির উল্লেখ নেই -(আ, না)। 


থেকে দুপুর পর্যন্ত সময়ের তুলনায় কম হবে। ইমাম আবু হানীফা এ হাদীসগুলোর দিকে লক্ষ্য 
করেই বলেন, এক মিসালের পরও যোহরের সময় অবশিষ্ট থাকে। কোন কারণে এক মিসালের 
আগে নামায পড়তে না পারলে দৃই মিসালের আগে তাকে অবশ্যই যোহর পড়ে নিতে হবে। তবে 
এক মিসালের আগেই নামায পড়া সবচেয়ে উত্তম। অনুরূপতাবে উপরে উল্লেখিত হাদীসসমূহের 
প্রেক্ষিতে এ কথা বলা উত্তম যে, আসরের নামাযের সময় শুরু হয় দুই মিসালের পর থেকে। এই 
মতের মধ্যেই সাবধানতা ও সতর্কতা রয়েছে। 


৭৯. ইমাম আবু হানীফার এক মতে এবং অধিকাংশ ইমামের মতে, সূর্য ডুবে যাওয়ার পর 
পশ্চিমাকাশে যে রক্তিম আভা দেখা যায় তাকে 'শাফাক’ বলে। কিন্তু ইমাম আযমের প্রসিদ্ধ 
মতানুসারে রক্তিম আভার পর যে শুত্রতা দেখা দেয় তাকে ‘শাফাক’ বলে। শাফাক অস্তমিত 
হওয়ার পরই আঁধার নেমে আসে (অনু')। 


www.pathagar.com 


আবওয়াবুস সালাত ' ১৪১ 


জাবির (রা)-র হাদীসটি অন্য একটি সূত্রেও বর্ণিত হয়েছে। আবু ঈসা বলেন, ইবনে 
আব্বাস (রা)-র হাদীসটি হাসান ও সহীহ এবং জাবির (রা)-র হাদীসটি হাসান, সহীহ 
ও গরীব। মুহাম্মাদ (বুখারী) বলেন, নামাযের ওয়াক্ত সম্পর্কে মহানবী (সা)-এর কাছ 
থেকে বর্ণিত জাবিরের হাদীসটি সনদের দৃষ্টিকোণ থেকে সর্বাপেক্ষা সহীহ। 


অনুচ্ছেদ £ ২ 


এঁ সম্পৰ্কেই। 
“le Ra AY or Jas by re Go 1G Ge -\to 


Zt 


ol A Elid 1, I 90 sl ye 
at] MEE দে bl He ৩, Yi 156 sl, BA al 
Ba be pall Ho SS, 50 ral SS) Ee > ৮5, 


oe ef 9 Sf ill es [ io bt of xl sl (5, 
Ke এওঁ, ff sf Sl Le < b> U5, FSG tl 


3 bo hr tt Se 0 2 60 BI A be FYI 
atl HG om U5 lB TD be A 5 


১৪৫। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন £ নামাযের ওয়াক্তের প্রারন্ত ও শেষ সীমা রয়েছে।”০ যোহরের 
নামাযের প্রারস্ত হচ্ছে যখন (সূর্য পশ্চিম দিকে) ঢলতে শুরু করে এবং শেষ ওয়াক্ত 
হচ্ছে আসরের ওয়াক্ত শুরু হওয়া। আসরের প্রথম ওয়াক্ত হচ্ছে যখন আসরের ওয়াক্ত 
প্রবেশ করে (যোহরের শেষ সময়) এবং তার শেষ ওয়াক্ত হচ্ছে যখন সূর্যের আলো হলুদ 
বর্ণ ধারণ করে। মাগরিবের প্রথম ওয়াক্ত হচ্ছে সূর্য ডুবে যাওয়ার পর এবং তার শেষ 
ওয়াক্ত হচ্ছে যখন শাফাক অস্তহিঁত হয়ে যায়। এশার প্রথম ওয়াক্ত হচ্ছে- যখন শাফাক 
বিলীন হয়ে যায়, আর তার শেষ ওয়াক্ত হচ্ছে- যখন অর্ধেক রাত অতিবাহিত হয়। 


৮০' নামাযের ওয়াক্তের প্রারস্ত ও শেষসীমা আছে ঃ ইমাম শাফিঈর মতে মাগরিবের সময় 
মাত্র তিন রাকআত পর্যন্ত থাকে। তাঁর এ মত অনুসারে মাগরিবের শেষ অংশ থাকে না। বরং তিন 
রাকআত পড়া পর্যন্তই এর সময় সীমাবদ্ধ। এই অনুচ্ছেদে উল্লেখিত হাদীস ইমাম শাফিঈর মতের 
বিপরীত। অনুরূপভাবে নিযে বর্ণিত হাদীস দুটিও তীর মতের বিপরীত। এক ঃ নবী (সা) বলেন, 
“শাফাক অস্ত যাওয়ার আগ পর্যন্ত মাগরিবের সময় থাকে।” দুইঃ নবী (সা) বলেন ঃ “মাগরিবের 
₹ সময় শুরু হয় সূর্য গোলক সম্পূর্ণ অস্ত যাওয়ার পর। আর এর সময় শেষ হয় শাফাক ডুবে 
যাওয়ারপর* (মাহমুদ)। 


www.pathagar.com 


১৪২ জামে আত-তিরমিষী 


ফজরের নামাযের প্রথম ওয়াক্ত যখন ভোর শুরু হয় এবং তার ওয়াক্ত শেষ হয়“্যখন সূর্য 
উঠা শুরু হয় -(আ, বা)। 

এ অনুচ্ছেদে আবদুল্লাহ্‌ ইবনে আমর (রা)-র হাদীস রয়েছে। আবু ঈসা বলেন, আমি 
মুহান্মাদকে বলতে শুনেছি, নামাযের ওয়াক্ত সম্পর্কে মুজাহিদ থেকে আমাশের সূত্রে 
রর্ণিত হাদীসটি আমাশ থেকে মুহাস্মাদ ইবনে ফুদাইলের সূত্রে বর্ণিত হাদীসের চেয়ে 
' অধিকতর সহীহ। কেননা মুহাম্মাদ ইবনে ফুদাইল রাবীদের সনদ পরম্পরা বর্ণনায় ভুল 
করেছেন। 


পলু ০ Bo ললুর্তী ত 


ue ssl Ee ul ws LU Eo SG Ga -\cN, 


EX rea 


PS MEE RE A vl JIE 50 IG Ee a ul 
j TRE RACE 
১৪৬। মুজাহিদ (রহ) থেকে বর্ণিত। তিনি বলেন, কথিত আছে যে, নামাযের ওয়াক্তের, 


শুরু এবং শেষ সীমা রয়েছে। এ হাদীসটি অর্থ ও বিষয়বস্তুর দিক থেকে মুহাম্মাদ ইবনে, 
' ফুদাইল কর্তৃক আমাশের সূত্রে বর্ণিত হাদীসের অনুরূপ-(আ, বা)। 
অনুচ্ছেদ £ঃ৩ 
একই বিষয় সম্পর্কিত 
ul io a Et i? Ee uo 2 Gs -\tv 


be SIL lh se os bid ioe 
IE SAE ELL LEAL LG 


PEG 1215 dl ab b> AGG IS ZG A: iy esis 
A CE EO Gd UY sn Lai wil IG > 

Al | সহ oe PALA “ EI : 
ml 35 rer j BD Ll GD LE GG. Cat 
~l i BL rad Al of om 5 ol Ut All 2 
SLD ei Of J s SBC AL SG CTH ES, 
oe Ll | JG fd এট ০১ ০৮> "8G Al 


www.pathagar.com 


টা ১৪৩ 


224 


} rh be OF Hal CS IG 61 Jol IES Slat cs 


‘১৪৭। সুলাইমান ইবনে বুরাইদা (রা) থেকে তীর পিতার সূত্রে বর্ণিত। তিনি (বুরাইদা) 
বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তাঁকে নামাযের 
ওয়াক্ত সম্পর্কে জিজ্ঞেস করল। তিনি বলেন £ আল্লাহ চান তো তুমি আমাদের সাথে 
অরস্থান কর। তিনি বিলাল (রা)-কে নির্দেশ দিলেন এবং তদনুযায়ী তিনি ভোর (সুবহে 
সাদেক) উদয় হলে ফজরের নামাযের ইকামত দিলেন। তিনি পুনরায় নির্দেশ দিলেন এবং 
সূর্য ঢলে গেলে তিনি (বিলাল) ইকামত দিলেন। অতঃপর তিনি যোহরের নামায পড়ালেন। 
তিনি পুনরায় নির্দেশ দিলে . তিনি ইকামত দিলেন। তখন সূর্য অনেক উপরে ছিল এবং 
আলোক উদ্ভাসিত ছিল। অতঃপর তিনি নামায পড়ালেন। অতঃপর সূর্য ডুবে যাওয়ার সাথে 
সাথে তিনি তাকে মাগরিবের নামাযের ইকামত দেয়ার নির্দেশ দিলেন। অতঃপর তিনি 
তাকে এশার নামাযের (ইকামতের) নির্দেশ দিলেন। শাফাক অদৃশ্য হলে তিনি ইকামত 
দিলেন। পরবর্তী সকালে তিনি তাকে (ইকামতের) নির্দেশ দিলেন। ভোর খুব পরিষ্কার 
হওয়ার পর তিনি ফজরের নামায পড়ালেন। অতঃপর তিনি তাকে যোহরের নামাযের 
(ইকামতের) নির্দেশ দিলেন এবং সূর্যের তাপ) যথেষ্ট ঠান্ডা হওয়া পর্যন্ত বিলস্ব করে 
নামায পড়লেন। অতঃপর তিনি তাকে আসরের নামাযের নির্দেশ দিলেন, তদনুযায়ী তিনি 
(বিলাল) সুর্য শেষ সীমায় এবং পূর্ব দিনের চেয়ে অনেক নীচে নেমে আসলে ইকামত 
দিলেন অতঃপর নবী (সা) আসরের নামায পড়ালেন|]-(মু, না, আ, ই)। 

অতঃপর তিনি তাকে (ইকামতের) নির্দেশ দিলেন এবং শাফাক অদৃশ্য হওয়ার 
সামান্য পূর্বে মাগরিবের নামায পড়ালেন। অতঃপর তিনি তাকে এশার নামাযের ইকামত 
দেয়ার নির্দেশ দিলেন এবং তদনুযায়ী এক-তৃতীয়াংশ রাত অতিবাহিত হওয়ার পর 
ইকামত দিলেন। অতঃপর তিনি বলেন £ নামাযের ওয়াক্ত সম্পর্কে জিজ্ঞাসাকারী 
কোথায়? লোকটি বলল, আমি। তিনি বললেন ঃ নামাযের সময় এই দুই সীমার 
মাবখানে। 

আবু ঈসা বলেন, হাদীসটি হাসান, গরীব এবং সহীহ। আলকামা বলেন, মান যাদের 
সূত্রে শোবাও এ হাদীসটি বর্ণনা করেছেন। 


অনুচ্ছেদ £ ৪ 

বছর নম যকত ঘরজং দড। 

EVE si C5, IG ol on + SUL be ES CHS NEA 
NSE EET 2 OE ET Co 


CES LE DEA 


www.pathagar.com 


১৪৪ জামে আত-তিরমিযী 


NE এচ -t/e2 #8 9 e272 aed? Pic eu Brn 8 a ou 
MES Al ire be othr SUES CN sla YG 


UE Le 


১৪৮। আইশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লান্লাহ আলাইহি 
ওয়াসাল্লাম ফজরের নামায পড়তেন, অতঃপর মহিলারা প্রত্যাবর্তন করতেন।*১ 
আনসারীর বর্ণনায় আছে- মহিলারা নিজেদের চাদর মুড়িয়ে চলে যেতেন এবং অন্ধকারের 
মধ্যে তাদের চেনা যেত না। কুতাইবার বর্ণনায় (মুতালাফফিফাতিন শব্দের স্থলে) 
'মুতালাফফিআতিন’ রয়েছে -(মা, আ, বু, মু, না, দা, ই)। 

এ অনুচ্ছেদে ইবনে উমার, আনাস ও কাইলা বিনতে মাখরামা রাদিয়াল্লাহু আনহুম 
" থেকে বর্ণিত হাদীসও রয়েছে। আবু ঈসা বলেন, আইশা (রা)-র হাদীসটি হাসান এবং 
সহীহ। কতিপয় সাহাবা যেমন, আবু বাকর ও উমার (রা) এবং তাদের পরবর্তীগণ' 
অন্ধকার থাকতেই ফজরের নামায আদায় করা মুস্তাহাব বলেছেন। ইমাম শাফিঈ, 
আহমাদ ও ইসহাক এই মত সমর্থন করেছেন। « 
অনুচ্ছেদ £ ৫ 
ফজরের নামায অন্ধকার বিদূরিত করে পড়া। 

GAL on Loe be DULL Al PAE EL IG Co NA 
EE 2 BD be A gi he bb BE gs LE gi pol bs 
UG ode ALLA AL ae ot de alt Lu Cae I6 

A 

১৪৯। রাফে ইবনে খাদীজ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি £ঃ তোমরা ফজরের নামায (ভোরের অন্ধকার) 
ফর্সা করে পড়। কেননা তাতে বহুত সওয়াব রয়েছে-(মা, আ, বু, মু, না, দা, ই)। 

এ অনুচ্ছেদে আবু বারযা, জাবির এবং বিলাল রাদিয়াল্লাহ আনহুম থেকেও হাদীস 
বর্ণিত আছে। শোবা ও সুফিয়ান সাওরী মুহাম্মাদ ইবনে ইসহাকের সূত্রে এ হাদীসটি 
' বৰ্ণনা করেছেন। মুহাশ্নাদ ইবনে আজলানও আসেম ইবনে উমারের সূত্রে এ হাদীসটি 
বৰ্ণনা করেছেন। আবু ঈসা বলেন, রাফে (রা) কর্তৃক বর্ণিত হাদীসটি হাসান এবং সহীহ। ' 
মহানবী (সা)-এর একাধিক বিশেষজ্ঞ সাহাবা ও তাবিঈন অন্ধকার দূরীভূত হওয়ার পর 
ফজরের নামায পড়ার পক্ষে মত প্রকাশ করেছেন। সুফিয়ান সাওরী (ও ইমাম আবু 

হানীফা) এ মত গ্রহণ করেছেন। ইমাম শাফিঈ, আহমাদ এবং ইসহাক বলেছেন, 


" ৮১. অর্থাৎ যেসব মহিলা মহানবী (সা)-এর সাথে জামাআতে নামায পড়তে আসতেন তারা ' 
নামায শেষ করে অন্ধকার থাকতেই প্রত্যাবর্তন করতেন (অনু')। 


www.pathagar.com 


আবওয়াবুস সালাত ১৪৫ 


(অন্ধকার) ফর্সা হওয়ার অর্থ হচ্ছে- সন্দেহাতীতরূপে ভোর হওয়া।*২ শনত্জু ফর্সা হওয়ার 
মর্থ এই নয় যে, নামায বিলৰ করে পড়তে হবে।. 


অনুচ্ছেদ £৬ 
যোহরের নামায তাড়াতাড়ি পড়া। 


[) # ee 8 “ues? CE #® এঠুদ ee 8 #03 ‘ AS 
ত I 1 Wie sll 2 1 We -\o. 
ies 24 #2 08 2-8 EAE ELE a0 ih 2 8 pte sx2 
EG ol Sf LAG LSE se Nl or lA be rs 
a IE SR TG oe, oor 
ESHER DAE do dl Js or ABD Hn 


+ A 

১৫০। আইশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 

ওয়াসাল্লাম, আবু বাকর ও উমার রাদিয়াল্লাহু আনহমার তুলনায় অন্য কাউকে আমি 

যোহরের নামায জলদি আদায় করতে দেখিনি (ওয়াক্ত শুরু হলেই তাঁরা নামায আদায় 
করে নিতেন) -(আ)। 


ইবনে সাবিত, আনাস ও জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহুম থেকেও বর্ণিত হাদীস 
রয়েছে। আবু ঈসা বলেন, আইশা (রা)-র হাদীসটি হাসান। সাহাবায়ে কিরাম ও তাদের 
পরবর্তীগণ আওয়াল (প্রথম) ওয়াক্তে নামায পড়া পছন্দ করেছেন। আলী ইবনুল মাদানী 


৮২: ইসফার শব্দের অর্থ হচ্ছে ভোরের আলো এমনভাবে প্রকাশ পাওয়া যাতে সন্দেহ না থাকে। 
ইমাম শাফিঈর মতে অন্ধকার থাকা অবস্থায় ফজরের নামায পড়া উত্তম। ইমাম.আবু হানীফার 
মতে ভোরের আলো ছড়িয়ে পড়ার পর ফজরের নামায পড়া উত্তম। ইমাম শাফিঈ ফজরের 
নামায সম্পর্কে বর্ণিত হাদীসসমূহের মধ্যে সমন্বয় সাধন করে বলেন, হাদীসে আলো প্রকাশিত 
হওয়ার পর ফজরের নামায পড়ার যে হুকুম এসেছে তার অর্থ ফজরের সময় হওয়া এবং তাতে 
ফজর সম্পর্কে সন্দেহ না থাকা। তার মতে ইসফার অর্থ দেরীতে নামায পড়া নয়। কিন্তু ইমাম 
শাফিঈর এ ব্যাখ্যা যথার্থ নয়। কেননা নবী সাল্লান্পাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন, “ফর্শা হলে 
তোমরা ফজরের নামায পড় এতে অধিক সওয়াব পাওয়া যায়।” 

আর সন্দেহযুক্ত সময়ে নামায পড়া জায়েয নেই, সওয়াব পাওয়া তো দূরের কথা। যে হাদীস 
থেকে ফজরের নামায অন্ধকার থাকতেই পড়া প্রমাণিত হয়, ইমাম তাহাবী তার একটি 
সন্তোষজনক ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকার থাকতে 
নামায শুরু করতেন এবং পরিষ্কার হয়ে গেলে নামায শেষ করতেন। আল্তামা মাহমুদুল 
হাসানের মতে এটা বলাই উত্তম যে, ইমাম আবু হানীফা ইসফারকে উত্তম বলেছেন, এর অর্থ 
ইসফার অবস্থায় নামায পড়ার মধ্যে এমন ফযীলাত আছে যা গালাসের মধ্যে পাওয়া যায় না। 
যেমন-ইসফারে নামায পড়লে জামাআতে লোক অধিক হয়-(মাহমূদ)। 


www.pathagar.com 


১৪৬ আল-জামে আত-তিরমিষী 
রা)-র টু it lt NE ওয়াসাল্লামের হাদীস 


ER SEA EOE ETE সুফিয়ান এবং 
যায়েদা তাঁর (হাকীম) কাছ থেকে হাদীস বর্ণনা করেছেন। ইয়াহ্‌ইয়া ইবনে মুঈন তীর 
(হাকীম) বর্ণিত হাদীসে কোন দোষ আছে বলে মনে করেন না। মুহাম্মাদ (বুখারী) 
‘বলেন, 'যোহরের নামায আওয়াল ওয়াক্তে আদায় করা’ সম্পর্কিত আইশা (রা) কর্তৃক 
বর্ণিত নবী সাল্লান্াহ আলাইহি ওয়াসাল্লামের হাদীসটি হাকীম ইবনে জুবাইর সাঈদ ইবনে 
জুবাইরের সূত্রেও বর্ণনা করেছেন। 


LESSON LES sb lo in oll Eo -\০\ 
SE dr Le rR RE IG GAIN oe 


| AL ht 5 Les 

১৫১। আনাস ইবনে মালিক (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি 
ওয়াসাল্লাম সূর্য ঢলে পড়লে যোহরের নামায পড়েছেন-(বু)। 

হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে এ হাদীসটি সর্বোত্তম। এ অনুচ্ছেদে জাবির 
(রা) কর্তৃক বর্ণিত হাদীসও রয়েছে। 
অনুচ্ছেদ £ঃ ৭ 
অধিক গরমের সময় যোহরের নামায দেরীতে পড়া৷ 
El onl das bf SUS onl of SI Co LS Gs -\or 


SEL AL a tn do dV IG IGA HALL Ll 
+ ই po dl Lene চ৬ al ue al sl 


১৫২। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লা্াহ আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন ঃ যখন (সূর্যের) উত্তাপ বেড়ে যায়, তখন তোমরা ঠান্ডা করে নামায 
পড় (বিলম্ব করে নামায পড়)। কেননা উত্তাপের আধিক্য জাহান্নামের নিঃশ্বাস থেকে 
হয়-(মু, দা, না, ই, মা, আ)। 

এ অনুচ্ছেদে আবু সাঈদ, আবু যার, ইবনে উমার, মুগীরা, কাসেম ইবনে সাফওয়ান 
তীর পিতার সূত্রে, আবু মুসা, ইবনে আব্বাস ও আনাস রাদিয়াল্লাহু আনহম থেকে বর্ণিত 
হাদীসও রয়েছে। মহানবী (সা)-এর কাছ থেকে উমার (রা)-র একটি বর্ণনা রয়েছে। 
কিন্তু এ বৰ্ণনাটি সহীহ নয়। আবু ঈসা বলেন, আবু হুরায়রার বর্ণিত হাদীসটি হাসান এবং 
সহীহ। 


www.pathagar.com 


আবওয়াবুস সালাত ' ১৪৭ 


বিশেষজ্ঞদের এক দল গরমের মওসুমে যোহরের নামায বিলবে পড়া পছন্দ করেছেন। 
ইবনুল মুবারক, আহমাদ ও ইসহাক এই মতের সমর্থক। ইমাম শাফিঈ বলেন, লোকেরা 
যখন দৃূরদূরান্ত থেকে মসজিদে আসে তখন যোহরের নামায ঠান্ডার সময় পড়ার নির্দেশ 
রয়েছে। কিন্তু যে ব্যক্তি একাকি নামায পড়ে অথবা নিজের গোত্রের মসজিদে নামায 
পড়ে- খুব গরমের সময়েও আমি তার জন্য প্রথম ওয়াক্তে নামায পড়া উত্তম মনে করি। 
আবু ঈসা বলেন, অত্যধিক গরমের সময়ে যারা বিলব্বে যোহরের নামায পড়ার কথা 
বলেন, তাদের মত অনুসরণযোগ্য। কিন্তু আবু যার (রা)-র হাদীস ইমাম শাফিঈর 
বক্তব্যের (দূর থেকে আসা মুসন্লীর কারণে যোহরের নামায ঠান্ডার সময়ে পড়ার নির্দেশ 
রয়েছে, কেননা তাতে তাদের কষ্ট লাঘব হবে) পরিপন্থী” আবু যার (রা) বলেন $ 


a He Hl es LS SE fe hls & 751 96° 
Ald AAI CA LL i Lo ‘IG bn 

“আমরা কোন এক সফরে নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। বিলাল 
(রা) যোহরের নামাযের আযান দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন £ হে. 
বিলাল! ঠান্ডা কর (গরমের তীব্রতা কমতে দাও)। অতঃপর ঠাণ্ডা করা হল (বিলে 
নামায পড়া হল)।” 
ইমাম শাফিঈর বক্তব্য অনুযায়ী ঠান্ডা করার অর্থ যদি তাই হত তবে এ সময়ে ঠাা 


করার কোন অর্থই হয় না। কেননা সফরের অবস্থায় সবাই একই স্থানে সমবেত ছিল, দূর 
থেকে কারো আসার কোন প্রশ্নই ছিল না। 


x G1 IG Lil Vs al Eo DLE oy) Vyaal Eo Nor 

Rl LD HB Ll be 9 SG bk SMA 2 

AIG a 0 8 5s do iG 58 GG A ln fe 

Atl ta fo Se A Se or dos 6 pi S01 

dh Le drs IG Ls OE pos ch Ls 0 
+ Sal se 2G tr pod ow PS SAL SE 


১৫৩। আবু যার (রা) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কোন : 
এক সফরে ছিলেন। বিলাল (রা)-ও তাঁর সাথে ছিলেন। তিনি ইকামত দেওয়ার ইচ্ছা 
৮৩' ইমাম আবু হানীফার মতে খুব গরমের সময় যোহরের নামায বিলম্বে পড়া উত্তম। আর 
ইমাম শাফিঈ এ কারণসমূহের মধ্যে বিশেষ করে মুসন্তীদের দূর থেকে আসার কথাই উল্লেখ 
করেছেন -(মাহমূদ)। 


www.pathagar.com 


১৪৮ | আল-জামে আত-তিরমিযী 


করলেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন £ "যোহরকে ঠান্ডা কর।” 
আবু যার (রা) বলেন, বিলাল (রা) আবার ইকামত দিতে চাইলেন। মহানবী (সা) বলেন, 
যোহরের নামায আরও ঠাণ্ডা করে পড়। আবু যার (রা) বলেন, এমনকি আমর! যখন 
বালির স্বূপের ছায়া দেখতে পেলাম তখন তিনি ইকামত দিলেন এবং নবী (সা) নামায 
পড়ালেন। অতঃপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন £ "গরমের 
প্রচন্ডতা জাহান্নামের নিঃশ্বাস। তোমরা ঠান্ডা করে (রোদের তাপ কমলে) নামায পড়”- 
(বু, মু, দা, আ)। 

আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। 
অনুচ্ছেদ $ ৮ৈ 
আসরের নামায জলদি পড়া। 

LEC be Lr oe ols nl oe SANG LS EW -Not 
SE Pal LS ab de MIS de SU 
«Gt be Lol A Us 

- ১৫৪। আইশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, (একদা) রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ' 
ওয়াসাল্লাম আসরের নামায পড়লেন, তখনও সূর্যের কিরণ তার (আইশার) কোঠার মধ্যে 
ছিল এবং ছায়াও (দীর্ঘ না হওয়ার ফলে) তার কোঠার বাইরে যায়নি- (বু, মু, মা, আ)। 

এ অনুচ্ছেদে’আনাস, আবু আরওয়া, জাবির ও রাফে ইবনে খাদীজ রাদিয়াল্লাহু আনহুম 
থেকেও হাদীস বর্ণিত আছে। রাফে (রা) থেকে ‘আসরের নামায বিলম্বে পড়া’ সম্পর্কিত 
মহানবী (সা)-এর হাদীস বর্ণিত হয়েছে। কিন্তু এ বর্ণনাটি সহীহ নয়। আবু ঈসা বলেন, 
আইশা (রা)-র হাদীসটি হাসান এবং সহীহ। 

মহানবী (সা)-এর কতিপয় বিশেষজ্ঞ সাহাবা আসরের নামায জলদি (প্রথম ওয়াক্তে) 
পড়া পছন্দ করেছেন। তাদের মধ্যে রয়েছেন উমার, আবদুল্লাহ্‌ ইবনে মাসউদ, আইশা ও 
আনাস রাদিয়াল্লাহু আনহুম। একাধিক তাবিঈও এ মত গ্রহণ করেছেন এবং বিলবে 
আসরের নামায পড়া মাকরূহ বলেছেন। আবদুল্লাহ ইবনুল মুবারক, শাফিঈ, আহমাদ, 
এবং ইসহাকও একথা বলেছেন। 

4 I oF As 2 dll Ca AS Cs -\oo 
Grail oe rad fh Ss DC on AE PS etd) Ee 
EFL E 0 KE Pep FE এ লৰ চি Sls 


LEC lL ETL ESO hE 


www.pathagar.com 


আবওয়াবুস সালাত -- - ১৪৯ 
SEY Gs DIL YS GLH LG 
১৫৫। আলা ইবনে আবদুর রহমান (র) থেকে বর্ণিত। তিনি বসরায় আনাস 
(রা)-র বাড়িতে আসলেন। তিনি তখন যোহরের নামায পড়ে বাসায় ফিরে এসেছেন। তীর 
ঘরটি মসজিদের পাশেই ছিল। তিনি (আনাস) বললেন, উঠো এবং আসরের নামায পড় ' 
আলা বলেন, আমরা উঠে গিয়ে আসরের নামায পড়লাম। আমরা যখন নামায শেষ 
করলাম তখন তিনি বললেন, আমি রাসুলুল্লাহ সাল্লান্রাহ আলাইহি ওয়াসাল্লামকে বলতে 
শুনেছি £ এটা মুনাফিকের নামায- যে বসে বসে'সূর্যের অপেক্ষা করতে থাকে, যখন সূর্য 
শয়তানের দুই শিং-এর মাঝখানে এসে যায় তখন উঠে চারটি ঠোকর মারে এবং তাতে 
আল্লাহকে খুব কমই স্বরণ করে -(মু, মা, দা, না)। 
আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। 


অনুচ্ছেদ £ ৯ 
আসরের নামায বিলম্বে পড়া। 


se Onl oe BE Ly lll Eo so le Bio -\on 

LC dt de dL) SE SG LL be KL 

Be 2D Ks EB Re bl Ka LY 

* ১৫৬। উন্মে সালামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লান্তাহ আলাইহি 

ওয়াসাল্লাম যোহরের নামায তোমাদের চেয়ে অধিক তাড়াতাড়ি (প্রথম ওয়াক্তে) পড়তেন। 
আর তোমরা আসরের নামায তীর চেয়ে অধিক সকালে পড়। 

আবু ঈসা বলেন, এ হাদীসটি অপর একটি সূত্রেও উম্মে সালামা (রা)-র কাছ থেকে 


বর্ণিত হয়েছে। তার মধ্যে বিশর ইবনে মুআয, ইসমাঈল ইবনে উলাইয়্যা- ইবনে ' 
জুরাইজ, এই সূত্রটি অধিকতর সহীহ। 


অনুচ্ছেদ £ ১০ 
মাগরিবের ওয়াক্ত সম্পর্কে। 


ee 8 [ ন“ ese jo re 8B oe EAL) 28 of co PLS eu 
AE al on LR oF Jl 2 GS LS ES -\ov 
cso 0-2 ie ti BBBE AG AZ FGA CEE 
da pls a Dl ho dt I 58 IG p55 on LLG 
LLL Es Fed ELE BG 


www.pathagar.com 


১৫০ আল-জামে আত-তিরমিযী 


১৫৭। সালামা ইবনুল আকওয়া (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন সূর্য ডুবে পর্দার 
অন্তরালে চলে যেত তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামায 
পড়তেন-(আ)। 

এ অনুচ্ছেদে জাবির, সুনাবিহী, যায়েদ ইবনে খালিদ, আনাস, রাফে ইবনে খাদীজ, 
আবু আইউব, উম্মে হাবীবা, আব্বাস ও ইবনে আর্বাস রাদিয়াল্লাহু আনহম থেকে বর্ণিত 
হাদীসও রয়েছে। 

আব্বাস (রা)-র হাদীসটি মাওকুফ হিসাবেও বর্ণিত হয়েছে এবং. এটাই অধিকতর 
সহীহ। আবু ঈসা বলেন, সালামা ইবনুল আকওয়া (রা)-র হাদীসটি হাসান এবং সহীহ। 
মহানবী (সা)-এর অধিকাংশ বিশেষজ্ঞ সাহাবা এবং তাদের পরবর্তীগণ মাগরিবের 
নামায সকাল সকাল (সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে) পড়াই পছন্দ করতেন এবং বিলম্ব 
করা মাকরূহ মনে করতেন। কোন কোন মনীষী এরূপ পর্যন্ত বলেছেন যে, মাগরিবের * 
নামাযের জন্য একটি মাত্র ওয়াক্ত নির্ধারিত। 

তীরা 'জিবরীলের ইমামতিতে মহানবী (সা)-এর নামায পড়া’ সম্পর্কিত হাদীসের 
উপর আমল করেছেন। ইবনুল মুবারক ও শাফিঈ এ মত ব্যক্ত করেছেন। 


অনুচ্ছেদ £১১ 
এশার নামাযের ওয়াক্ত। 
Le nl ES bl al on AO as রে Lao G3 -\OA 


yi Sd ps HC po be 58 p25 be 3 be 


AM po Rl J SU all lh SS Ul “el 016 et 
AY LDL Gla ds ob 


১৫৮। নোমান ইবনে ব্শীর (রা) থেকে বর্ণিত। EE EOE 
(এশার) নামাযের ওয়াক্ত সম্পর্কে অধিক ভাল জানি। রাসূলুল্লাহ সাল্লান্াহ আলাইহি 
ওয়াসাল্লাম তৃতীয়ার চাঁদ অস্ত গেলে এ নামায পড়তেন-(আ, দা, দার, না, বা)। 

এ হাদীসটি নোমান ইবনে বশীর (রা) থেকে অন্য একটি সূত্রেও বর্ণিত হয়েছে! 
‘আমাদের মতে আবু আওয়ানার সুত্রে বর্ণিত হাদীসটি অধিকতর সহীহ। 
অনুচ্ছেদ £ ১২ 
এশার নামাষ বিলম্বে পড়া। 


a2 [ লী ত 


La be Pe on dl Le oe Be Eo I -\০A 
eA ike i do Lol IG IG TA be SA 


www.pathagar.com 


আবওয়াবুস সালাত ১৫১. 
EST LULL CE LEI eer) Fl GE G2 
১৫১। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 

' ওয়াসাল্লাম বলেছেন £ যদি আমি আমার উম্মাতের জন্য কষ্টকর হবে বলে মনে না 

করতাম তাহলে তাদেরকে এশার নামায রাতের এক-তৃতীয়াংশ অথবা অর্ধরাত পর্যন্ত 

বিলহ্ব করে পড়ার নির্দেশ দিতাম-(আ, ই)। 

আব্বাস, আবু সাঈদ খুদরী, যায়েদ ইবনে খালিদ ও ইবনে উমার রাদিয়াল্লাহু আনহুম থেকে 

বর্ণিত হাদীসও রয়েছে। আবু ঈসা বলেন, আবু হুরায়রা (রা)-র হাদীসটি হাসান এবং 

সহীহ। অধিকাংশ সাহাবা, তাবিঈন ও তাবা-তাবিঈন এশার নামায বিলধে পড়া পছন্দ 
করেছেন। ইমাম আহমাদ ও ইসহাক এ মত গ্রহণ করেছেন। 


অনুচ্ছেদ 3 ১৩ 
এশার নামাযের পূর্বে শোয়া এবং নামায আদায়ের পর কথাবার্তা বলা মাকরূহ। 


6 
€ণহ 


L1G 47 0 
ye be Ls HE ACL LD sls tn Us ES 


0 


OE LEE = 


Ed 


EN Air rors 8 eo [ Ss ন“ 2 ESE SE . LR er 
SE JG 52 al of SUID Alp LI on mw oF 
GL ELA CLANS LANL LS A il do dl 

১৬০। আবু বারযা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
এশার নামাযের পূর্বে ঘুমানো এবং নামাযের পর কথাবার্তা বলা অপছন্দ করতেন -(আ, 
বু, মু,না, দা, দার, ই)। 

এ অনুচ্ছেদে আইশা, আবদুল্লাহ ইবনে মাসউদ ও আনাস রাদিয়াল্লাহু আনহুম থেকেও 
হাদীস বর্ণিত আছে। আবু ঈসা বলেন, আবু বারযা (রা)-র হাদীসচি হাসান এবং সহীহ। 
মনীষীদের একদল এশার নামাযের পূর্বে ঘুমানো মাকরূহ বলেছেন এবং এ"৷র দল 
অনুমতি দিয়েছেন। আবদুল্লাহ ইবনুল মুবারক বলেছেন, অধিকাংশ হাদীস মাকরূহ মতের 
পক্ষে এবং কতিপয় লোক রমযান মাসে এশার নামাযের পূর্বে ঘুমানোর অনুমতি 
দিয়েছেন। 
অনুচ্ছেদ £ ১৪ p 
এশার নামাযের পর কথাবার্তা বলার অনুমতি সম্পর্কে 
dsl as Lille Hl Go ad 2 Lol Ee NN, 
dh Le dt BE IG SBI on As oe LED be ol 


www.pathagar.com 


১৫২ আল-জামে আত-তিরমিযী 
Oe 0 Ae 2G KL Ee Ls FS Se 
১৬১। উমার ইবনুল খাত্তাব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা আবু বাক্র (রা)-র সাথে মুসলমানদের স্বার্থ সংশ্লিষ্ট 
ব্যাপারে আলাপ-আলোচনা করতেন। আমিও তীঁদের সাথে থাকতাম-ননা, আ, বা)। 

এ অনুচ্ছেদে আবদুল্লাহ ইবনে আমর, আওস ইবনে হুযাইফা ও ইমরান ইবনে হুসাইন 
রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। আবু ঈসা বলেন, উমার (রা)-র 
হাদীসটি হাসান। হাদীসটি উমার (রা)-র কাছ থেকে আরো একটি সূত্রে একটি দীর্ঘ 
ঘটনা প্রসংগে বর্ণিত হয়েছে। এশার নামাযের পর কথাবার্তা বলার ব্যাপারে সাহাবা, 
তাবিঈন ও পরবর্তী যুগের আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। এক দল এটাকে মাকরূহ 
‘বলেছেন। অপর দলের মতে জ্ঞান-বিজ্ঞানের আলোচনা ও অতি প্রয়োজনীয় কথাবার্তা . 
বলার অনুমতি রয়েছে। (তিরমিযী বলেন) অধিকাংশ হাদীস থেকে অনুমতির কথাই 
প্রমাণিত হয়। নবী সাল্লান্নাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন £ 


SCL AILS 


*নামাযী এবং মুসাফির ছাড়া কারো জন্য এশার নামাযের পর কথাবার্তা বলা জায়েয 
নেই”-(আ, বা)। 
অনুচ্ছেদ $ ১৫ 
প্রথম ওয়াক্তের ফযীলাত। 
ye 2 LA Go Ser tn dl NG nl Go -\AY 
E31 os bp gs pol oo Go LS gs dl se bs 
Ao KL IG LS 26 dt Ao NAG be SUS 
+5 13 Nal IG LS ICE SAL aE WI 


Ed Ed Ed 


১৬২। কাসেম ইবনে গান্নাম (রহ) থেকে তাঁর ফুফু ফারওয়া (রা)-র সূত্রে বর্ণিত। 
তিনি নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে বাইআত গ্রহণকারিণীদের অন্তর্ভুক্ত 
ছিলেন। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হল, কোন 
"কাজটি সর্বোত্তম? তিনি বললেন, আওয়াল (প্রথম) ওয়াক্তে নামায পড়া। 


Le A ANN Cid Eo oe on Sl Ee NN 
dt Le dl TS IG IG pe onl oF SU Ye Ps op dhl LG 
dt ie SL SSDG al be all i YAN CIN al 


www.pathagar.com 


Ea 


আবওয়াবুস সালাত . ১৫৩ 


১৬৩। ইবনে উমার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লান্লাহ আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন ঃ নামাযের প্রথম সময়ে রয়েছে আল্লাহর সন্তোষ লাভের সুযোগ, 


‘আর শেষ সময়ে রয়েছে ক্ষমা লাভের সুযোগ- (বা) ।৮৪ 


এ অনুচ্ছেদে আলী, ইবনে উমার, আইশা ও ইবনে মাসউদ (রা) থেকেও হাদীস বর্ণিত 


আছে। এহাদীসটি গরীব। 


লুজ ০ 


[) [) ss 40 ocd #0 j: 20, পণ ন 22 4 fe 
if nl UF 3 01 all ws Gus JG iS Gu -\N1E 


ল ots es oe oe oor . LRSM EA L 
of el 58 Ab oh ot ne ie OF Dl 


EN LE CI IG AL ade i be Alb ln he 


Lis WE, Bll Sra fl EE, ed ft ial PEER 

১৬৪। আলী ইবনে আবু তালিব (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
তাঁকে বললেন £ হে আলী! তিনটি ব্যাপারে বিলঙ্ব কর না £ ‘নামায’__ যখন তার সময় 
আসে, 'জানাযা’- যখন উপস্থিত হয় এবং 'বিবাহযোগ্যানারী’- যখন তুমি তার সমকক্ষ 
(পাত্র) পাও-(অ)। 

এ হাদীসটি হাসান এবংগরীব। 

আবু ঈসা বলেন, উন্মে ফারওয়া (রা)-র হাদীস আবদুল্লাহ ইবনে উমার আল-উমারী 
ছাড়া আর কেউ বর্ণনা করেননি। অথচ তিনি (আবদুল্লাহ) হাদীস: বিশারদদের মতে 
শক্তিশালী রাবী নন, যদিও তিনি সত্যবাদী। তাদের মতে তিনি এ হাদীসের সনদে গরমিল 
করেছেন। ইয়াহ্‌ইয়া ইবনে সাঈদ তীর স্থৃতিশক্তির সমালোচনা করেছেন। 


Aris al bk SH Le on 0 ES EBS ES NN 
S08 SE 5 Cl ps i be AA gs I ys 
As a Yl de dbl Lo XE IC IG SB LAN 
AI Ls IG abl Lo CBG EB G5 0 Sal I 
«abl fe Ss US IU dls CBC, CH 

১৬৫। আবু আমর আশ-শাইবানী (রহ) থেকে বর্ণিত। এক ব্যক্তি ইবনে মাসউদ (রা)- 


কে জিজ্ঞেস করল, কোন্‌ কাজটি সর্বোত্তম? তিনি বললেন, আমি এ বিষয়ে রাসূলুল্লাহ 
সাল্লান্লাহ আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলাম। তিনি বলেছেন £ নিদিষ্ট 


৮৪. অথাৎ আওয়াল ওয়াক্তে নামায পড়লে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, ফলে গুনাহও মাফ 
হয়, আর শেষ ওয়াক্তে পড়লে শুধু গুনাহ থেকেই বাঁচা যায়। 


২০- 


www.pathagar.com 


১৫৪ আল-জামে আত-তিরমিযী 


ওয়াক্তসমূহে নামায পড়া। আমি বললাম, হে আল্লাহর রাসুল! এরপর কোন্‌ কাজটি 
সর্বোত্তম? তিনি বললেন ঃ পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করা। আমি বললাম, অতঃপর 
'কোন্টি? তিনি বললেন £ আল্লাহর পথে জিহাদ করা -(বু, মু, না, দার)। 

আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। হাদীসটি আরো একটি সূত্রে বর্ণিত 
হয়েছে। 


ot Ae UF Wy IE or Sh Go IS Gu NAN 
lel i Gl LBS EE ELE Gal oF 0 
DEG SS 52 BS Be LL 4) 


১৬৬। আইশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রামৃলুল্লাহ সাল্লাল্রাহ আলাইহি 
ওয়াসাল্লাম দু’বার কোন নামায শেষ ওয়াক্তে পড়েননি।"৫ এমনকি এ অবস্থায় আল্লাহ 
‘ তাআলা তীকে তুলে নেন-(বা)। 


৮৫' হাদীস থেকে প্রমাণিত হয় যে, নবী (সা) দুই বার নামায শেষ সময়ে পড়েছেন। একবার 
জিবরাঈল (আ)-এর ইমামতিতে। আর দ্বিতীয়বার ঘটেছে এক বেদুইনকে নামাযের সময় শিক্ষা' 
দেয়ার উদ্দেশ্যে। অনুচ্ছেদে উল্লেখিত হাদীসের অর্থ হচ্ছে, নবী সাল্লান্গাহ আলাইহি ওয়াসাল্লাম 
ইচ্ছাকৃতভাবে এবং কোন ওজর ছাড়াই নামাযকে তার শেষ সময়ে পড়েননি। জীবরাঈল (আ)- 
॥ এর ইমামতির ঘটনা এবং বেদুইনকে শিক্ষা দেয়ার ব্যাপারটি প্রয়োজনের তাকীদে ঘটেছে। অর্থাৎ 
শিক্ষা গ্রহণ করা এবং শিক্ষা দেয়ার উদ্দেশ্যে। এমনিভাবে খন্দক যুদ্ধের সময় মহানবী (সা)-এর 
কয়েক ওয়াক্ত নামায কাযা হওয়ার ঘটনা এবং সফরের অবস্থায় প্রথম ওয়াক্তের নামায দেরীতে 
পড়ে আর দ্বিতীয় ওয়াক্তের নামায ওয়াক্তের প্রথমে পড়ে দুই ওয়াক্তকে একত্র করার ঘটনাও 
আইশা (রা)-র জানা ছিল না। অথচ তিনি সফর অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
সাথী ছিলেন। সুতরাং হাদীসের ব্যাখ্যায় এটা বলাই উত্তম হবে যে, হযরত আইশা (রা)-র 
উদ্দেশ্য ছিল মহানবী (সা)- এর অভ্যাসের বর্ণনা দেয়া। অথাৎ নামায সময়ের শুরুতে পড়াই ছিল 
নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস। তাঁর চিরাচরিত অভ্যাসের বিপরীত দু'এক বার যা 
ঘটেছে তা বিরল ঘটনা মাত্র। এর দ্বারা চিরাচরিত অভ্যাসের বিপরীত কিছু প্রমাণিত হয় না। 
কেননা তা শুধু প্রয়োজনের তাকিদেই ঘটেছে। মাওলানা মাহমূদুল হাসান এ প্রসংগে বলেন, 
নামায়ের সময় সম্পর্কে বর্ণিত কোন কোন হাদীস থেকে প্রমাণিত হয় যে, নামায ওয়াক্তের 
শুরুতেই পড়া উত্তম। আর কোন কোন হাদীস থেকে প্রমাণিত হয় যে, নামায ওয়াক্তের 
শেষভাগে পড়া উত্তম।. যেমন এক হাদীসে ফজরের নামায আলোকোড্বাসিত হওয়ার পর পড়তে 
বলা হয়েছে। অপর একটি হাদীসে গরমের সময় যোহরের নামায বিলষ্বে পড়তে বলা হয়েছে। 
সুতরাং এখানে এমন ব্যাখার প্রয়োজন যাতে এ হাদীসসমূহের মধ্যে সমন্বয় সাধন করা যায়। 
. যেমন (এক) নামায ওয়াক্তের শুরুতে পড়াই উত্তম। এর বিপরীত কিছু ঘটে থাকলে তা একটা 
aE (দূই) ওয়াক্তের শুরু বলতে মুস্তাহাব ওয়াক্তকে বুঝান হয়েছে। ওয়াক্তের প্রথম 
৷ অংশকে বুঝান হয়নি। (তিন) ফযীলাতের বিভিন্ন দিক রয়েছে। এক দৃষ্টিকোণ থেকে নামায 
ওয়াক্তের শুরুতে পড়া উত্তম প্রমাণিত হয়। নামায ওয়াজিব হওয়ার সাথে সাথেই দেরী না করে 


www.pathagar.com 


আবওয়াবূস সালাত ১৫৫ 


আবু ঈসা বলেন, হাদীসটি গরীব। কেননা হাদীসের সনদ মুত্তাসিল (পরস্পর 
সংযোজিত) নয়। ইমাম শাফিঈ বলেন, প্রথম ওয়াক্তে নামায আদায় করা অতি উত্তম। 
কারণ মহানবী (সা), আবু বাকর ও উমার (রা) প্রথম ওয়াক্তেই নামায আদায় করতেন। 
: তা থেকে প্রমাণিত হয় যে, ওয়াক্তের শেষ সময়ের উপর প্রথম সময়ের ফযীলাত রয়েছে। 
অধিক ফযীলাতের জিনিসই তাঁরা গ্রহণ করতেন, তীরা ফযীলাতে পূর্ণ কাজ ত্যাগ 
করেননি। প্রথম ওয়াক্তে নামায পড়াই ছিল তাদের আমল। 
অনুচ্ছেদ ই ৯৬ 
আসরের নামাযের ওয়াক্ত ভুলে যাওয়া সম্পর্কে। 


TE BA EL LS EL NW 

5s CGS Lal So 55 sl IG SE dr do dl 

0 dhl 

১৬৭। ইবনে উমার (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ 

যে ব্যক্তির আসরের নামায ছুটে গেল, (তার অরস্থা এরূপ) যেন তার পরিবার-পরিজন ও 
ধন-সম্পদ সর্বস্ব লুঠিত হল-(মা, বু, মু, দা, দার, না, ই)। 


এ অনুচ্ছেদে বুরাইদা ও নাওফাল ইবনে মুআবিয়া (রা)-র হাদীসও রয়েছে। আবু ঈসা 
- বলেন, ইবনে উমারের হাদীসটি হাসান এবং সহীহ। ইমাম যুহরীও এ হাদীসটি তীর 
: সন্দ পরম্পরায় ইবনে উমার (রা)-র কাছ থেকে বর্ণনা করেছেন। 


অনুচ্ছেদ £৯৭ 


যার গজে দেং। কর কে তত? তদ ওয়াক্তে আদায় 
করা সম্পর্কে 


ৰ eo Auer Ee AG 


Dal oF lal on ll ue 0 2) sr FH oe 2 
চে 2 DB UGA, a dl do al IG IG 
“BU WwW SiG Gy LL SU SY al a5 all Ly 

WI Lil SAY yr, 
আল্লাহ তাআলার আনুগত্যে এবং তীর হুকুম পালনে দন্ডায়মান হওয়া যায়। আবার অন্য দৃষ্টিকোণ 
থকে দেরীতে নামায পড়লে বেশী লোক জামাআতে উপস্থিত হতে পারে ইত্যাদি। ফযীলাতের এ. 
সকল দিক বিবেচনা করে কোন একটিকে অপরটির উপর অগ্রাধিকার দেয়া মুজতাহিদের কাজ। : 
"আর মুকাল্লিদ বা অনুস্মরণকারীর কাজ হচ্ছে নিজ ইমাম -এবং নেতার অনুসরণ ও অনুকরণ করা 
মাত্র-(মাহমূদ)। 


www.pathagar.com 


১৫৬ আল-জামে আত-তিরমিযী 


১৬৮। আবু যার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেছেন ঃ হে আবু যার! আমার পর এমন সব আমীর (রাষ্ট্রপ্রধান) ক্ষমতায় আসবে যারা 
নামাযকে মেরে ফেলবে। অতএব তুমি সময়মত (আওয়াল ওয়াক্তে) নামায পড়ে নিও। 
যদি তুমি নির্ধারিত সময়ে নামায (একাকি) পড়ে নাও তাহলে পরে ইমামের সাথে পড়া 
নামায় তোমার জন্য নফল হিসাবে গণ্য হবে। পরে তুমি যদি ইমামের সাথে পুনরায় . 
নামায না পড় তাহলে তুমি নিজের নামাযের হেফাজত করলে -(মু, দা, দার, ই)।৮৬ 

এ অনুচ্ছেদে আবদুল্লাহ ইবনে মাসউদ ও উবাদা ইবনুস সামিত (রা) থেকে বর্ণিত 
হাদীসও রয়েছে। আবু ঈসা বলেন, আবু যার (রা)-র হাদীসটি হাসান। ইমাম যদি নামায 
আদায়ে বিলম্ব করে, তাহলে যে কোন ব্যক্তি একাকি নামায পড়ে নেবে। অতঃপর 
ইমামের সাথে পুনরায় তা আদায় করবে। অধিকাংশ বিশেষজ্ঞের মতে প্রথমের নামায 
ফরয হিসাবে গণ্য হবে। 


অনুচ্ছেদ £ ১৮ 
নামায না পড়ে শুয়ে থাকা। 


! CP oor “ rl ee br br LEMME wel 2/702 PPT 
Dl ae ce stl cat UR 5 > Ua 5 Ua - ১৭a 
A a dr Lo 0 FS IG PES le GON LE or 
BAN CBE AS SD SIG Na 0 pe 
MESA ASAE 2b 1 4 Si BE Dr 
১৬৯। আবু কাতাদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের কাছে "নামাযের কথা বিশ্বৃত হয়ে’ ঘুমিয়ে থাকা সম্পর্কে জিজ্ঞেস করল। 
তিনি বললেন £ ঘুমন্ত ব্যক্তির কোন অপরাধ নেই, জাগ্রত অবস্থায় দোষ হবে। যখন 


তোমাদের কেউ নামাযের কথা ভুলে যায় অথবা তা না পড়ে ঘুমিয়ে থাকে, তাহলে 
স্বরণ হওয়ার সাথে সাথে নামায পড়ে নেবে -(আ, মু, দা, না, ই)।৮৭ 


৮৬. ইসলামী রাষ্ট্রে নামায কায়েম করা এবং নামাযে ইমামতি করার দায়িত্ব শাসকবর্গের। প্রথম 
যুগে এই নিয়ম ছিল। অতপর ক্রমান্বয়ে ইমামতির অযোগ্য ব্যক্তিরা ক্ষমতায় আসে এবং এ দায়িত্ব 
“থেকে সরে পড়ে। বর্তমান যুগের অবস্থা আরো! শোচনীয়। সারা মুসলিম জাহানে এমন সব লোক . 
ক্ষমতায় রয়েছে যাদের সংখ্যাগরিষ্ঠ অংশই নামায পড়ার নিয়ম-কানুনও জানে না (অনু)। -" 
৮৭" বুখারী এবং মুসলিম শরীফের হাদীসে বর্ণিত আছে, নবী সা্লাল্াহ আলাইহি ওয়াসাল্লাম 
“তিন সময়ে নামায পড়তে নিষেধ করেছেন। ইতিবাচক এবং নেতিবাচক হাদীসের মধ্যে কখনো 
বিরোধ দেখা দিলে উসূলে হাদীসের নীতি অনুযায়ী নেতিবাচক হাদীস অগ্রাধিকার পায়। কারণ 
নেতিবাচক হাদীস হারাম নির্দেশ জ্ঞাপক। উসূলের নীতি অনুসারে হারাম নির্দেশ মুবাহ নির্দেশের 
উপর অগ্রাধিকার পেয়ে থাকে। এই অনুচ্ছেদে ইমাম শাফিঈ ইতিবাচক হাদীসকে 
ব্যতিক্রমিকতাবে নেতিবাচক হাদীসের উপর অগ্রাধিকার দিয়েছেন। সুতরাং তার মতে ঘুমন্ত 


www.pathagar.com 


আঁবওয়াবুস সালাত ন 


এ অনুচ্ছেদে ইবনে মাসউদ, ‘আবু মারয়াম,. ইমরান ইবনে হুসাইন, জুবাইর ইবনে 
মুতইম, আবু জুহাইফা, আমর ইবনে উমায়্যা ও যি-মিখমার রাদিয়াল্লাহ আনহুম থেকে. 
বর্ণিত হাদীসও রয়েছে। আবু ঈসা বলেন, আবু কাতাদার হাদীসটি হাসান এবং সহীহ। 
যদি কোন ব্যক্তি নামাযের কথা ভুলে যায় অথবা ঘুমে অচেতন থাকে, অতঃপর এমন 
সময় তার নামাযের কথা স্বরণ হয় অথবা ঘুম ভাংগে যখন নামাযের ওয়াক্ত চলে গেছে, 
অথবা সূর্য উঠছে কিংবা ডুবছে- এরূপ অবস্থায় সে নামায পড়বে কি না সে সম্পর্কে 
মনীষীদের মধ্যে মতভেদ রয়েছে। ইমাম আহমাদ, ইসহাক, শাফিঈ এবং মালিক 
বলেছেন, এরূপ ক্ষেত্রে সে নামায পড়ে নেবে, চাই সেটা সূর্যোদয় অথবা অস্ত যাওয়ার 
সময়ই হোক না কেন। অপর দলের (ইমাম আবু হানীফা) মতে, সূর্যোদয় ও অস্ত যাওয়ার 
সময় নামায পড়বে না, উদয় বা অস্ত সমাপ্ত হলেই নামায পড়বে। 


অনুচ্ছেদ £ ১৯ 
যে ব্যক্তি নামাযের কথা ভুলে গ্রেছে। 
BE Le Sle ‘nl Go YU Soe oo rs IST CES -\. 


se 


i Sh LE A al IG OU aU 0 3G 
055 fii Gal 


১৭০1 আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লান্লাহ আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন £ যে ব্যক্তি নামায পড়ার কথা ভুলে গেছে সে যেন (নামাযের কথা) 
স্বরণ হওয়ার সাথে সাথেই তা পড়ে নেয়-(বু, মু, দা, না, ই, আ, দার)। 


এ অনুচ্ছেদে সামুরা (রা) ও আবু কাতাদা (রা) থেকে বর্ণিত হাদীসও রয়েছে। আবু 
ঈসা বলেন, আনাস (রা)-র হাদীসটি হাসান এবং সহীহ। আলী ইবনে আবু তালিব (রা) 
সম্পর্কে বর্ণিত আছে, তিনি বলেন, “যে ব্যক্তি নামাযের কথা ভুলে গেছে, স্বরণ হওয়ার 
সাথে সাথে সে তা পড়ে নেবে, চাই নামাযের ওয়াক্ত থাক বা না থাক”। ইমাম শাফিঈ, 
আহমাদ ও ইসহাক এই মত গ্রহণ করেছেন। আবু বাকর (রা) সম্পর্কে বর্ণিত আছে, 
"একবার তিনি ঘুমের ঘোরে আসরের নামাযের ওয়াক্ত কাটিয়ে দিলেন, এমনকি সূর্য 
ডুবার সময় তিনি সজাগ হলেন। অতঃপর সূর্যাস্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি নামায 


ব্যক্তিকে ঘুম থেকে জেগে উঠার পর এবং ভুলে যাওয়া ব্যক্তিকে নামাযের কথা স্মরণ হওয়ার 
সাথে নামায পড়ে নিতে হবে। তা নিষিদ্ধ ওয়াক্তে হোক বা অন্য সময়। আর এই অনুমতি কেবল , 
এই দুই ধরনের ব্যক্তির বেলায় প্রযোজ্য, অন্য কারোর বেলায় এ অনুমতি প্রজোয্য নয়। ইমাম 
আৰৃ হানীফা ইতিবাচক হাদীসসমূহের উপর নেতিবাচক হাদীসকে অগ্রাধিকার দিয়েছেন। সুতরাং : 
তার মতে কেউ ঘুম থেকে জেগে উঠলে বা ভুলে থাকার পর নামাযের কথা স্বরণ হলে তাকে 
'সাথে সাথে নামায পড়ে নিতে হবে। তবে নিষিদ্ধ তিন সময়ে তাদের জন্য নামায পড়া জায়েয 
হবে না!-মোহমূদ)। 


www.pathagar.com 


১৫৮ আল-জামে আত-তিরমিযী 


পড়লেন না।* কুফার আলেমগণ (আবু হানীফা ও তাঁর মতানুসারীগণ) এই মত গ্রহণ 
করেছেন। (তিরমিযী বলেন) কিন্তু আমাদের সাথীরা আলী (রা)-র মত গ্রহণ করেছেন। 
অনুচ্ছেদ £ঃ ২০ 

যার একাধারে কয়েক ওয়াক্তের নামায ছুটে গেছে সে কোন্‌ ওয়াক্ত থেকে শুরু 
করবে। 

07 get or SU 8 pl fl bs pr Bo 56 G১৬ -।৮। 
bY dl As IG IG A pt AE 3 BE Ul bs pb 


EEE EELS ] 


S50 V3 - MANE Re CTT sf 
EEE Eo RE OBA TO LS 0 
dt dai 
১৭১। আবু উবাইদা ইবনে আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, 
আবদুল্লাহ (রা) বললেন, খন্দকের যুদ্ধের দিন মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামকে (যুদ্ধে ব্যতিব্যস্ত রেখে) চার ওয়াক্ত নামায থেকে বিরত রাখে। পরিশেষে 
আল্লাহর ইচ্ছায় যখন কিছু রাত অতিবাহিত হল তখন তিনি বিলালকে আযান দিতে 
নির্দেশ দিলেন। তিনি আযান দিলেন এবং ইকামত বললেন। তিনি (মহানবী) যোহরের 
নামায পড়ালেন। অতঃপর বিলাল ইকামত দিলে তিনি আসরের নামায পড়ালেন। 
অতঃপর বিলাল ইকামত দিলে তিনি মাগরিবের নামায পড়ালেন। অতঃপর বিলাল: 
ইকামত দিলে তিনি এশার নামায পড়ালেন -(আ, ন৷)। 
এ অনুচ্ছেদে আবু সাঈদ ও জাবির রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত হাদীসও রয়েছে।' 
আবু ঈসা বলেন, আবদুল্লাহ (রা)-র হাদীসের সনদের মধ্যে কোন দোষ নেই। কিন্তু আবু 
উবাইদা সরাসরি আবদুল্লাহ (রা)-র কাছে কিছু শুনেননি। এ হাদীসের ভিত্তিতে এক দল 
মনীষী বলেছেন, একসংগে কয়েক ওয়াক্তের নামায ছুটে গেলে তার কাযা করার সময় 
প্রত্যেক ওয়াক্তের জন্য পৃথকভাবে ইকামত দিবে, তবে ইকামত না দিলেও চলে। ইমাম 
শাফিঈ এ মত গ্রহণ করেছেন। 
Le At x 2 i SE Go a nena BE ANY 
Me 0 Hl be pS A Os LL ES es fl of 
ec23 02 EEE 


0G A DUS LL 2 GAB CS IG LE AE al 


www.pathagar.com 


' আবওয়াবুস সালাত ১৫৯ 
dL IE SOR Ta les Cad 
dL C53 BEd O55 JG GEL bt GALS LC Wr Lo: 
f sale at Lo al J 5 LS a0 do: 
LN UE dhe 5 al LE UN Tal 
১৭২। জাবির ইবনে আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। খন্দকের যুদ্ধের দিন উমার (রা) 
কুরাইশ কাফেরদের গালি দিতে দিতে বললেন, হে আল্লাহর রাসূল! সূর্য ডুবে গেল অথচ 
‘আমি আসরের নামায পড়ার সুযোগ পেলাম না।৮৮ রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি 
ওয়াসাল্লাম বললেন ঃ£ আল্লাহর শপথ! আমিও তা পড়ার সুযোগ পাইনি। উমার (রা) 
বললেন, আমরা বাতহা নামক উপত্যকায় গিয়ে অবতরণ করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহ 
আলাইহি ওয়াসাল্লাম উযু করলেন, আমরাও উযু করলাম। সূর্য ডুবে যাওয়ার পর 
রাসুলুন্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামায পড়লেন (পড়ালেন), অতঃপর 
মাগরিবের নামায পড়লেন -(বু, মু, না, আঁ)। 
এ হাদীসটি হাসান এবং সহীহ। 


. অনুচ্ছেদ £ ২৯ 

মধ্যবর্তী নামায আসরের নামায। তা যোহরের নামায বলেও কথিত 
আছে। 

be Se2)l of PES be aan oF bie Ga IE Gn NV 


Dl So IG ALS 20 dl Lo dl of oe on 

. ral ie 

॥ ১৭৩। সামুরা ইবনে জুনদুব (রা) থেকে বর্ণিত। নবী সাল্লান্লাহ আলাইহি ওয়াসাল্লাম 
বলেন ঃ মধ্যবর্তী নামায হচ্ছে আসরের নামায-(আ)। 


আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। 


: ৮৮ ছুটে যাওয়া নামাযের সংখ্যা অধিক অর্থাৎ ছয় ওয়াক্ত না হলে ইমাম আবু হানীফার মতে 
: ওয়াক্তিয়া নামায এবং ছুটে যাওয়া নামাযের মধ্যে তরতীব (ক্রমিকতা) রক্ষা করা ওয়াজিব। 
: অর্থাৎ প্রথমে পর্যায়ক্রমে ছুটে যাওয়া নামাযসমূহ আদায় করতে হবে। এরপর ওয়াক্তিয়া নামায 
পড়তে হবে। ইমাম শাফিঈর মতে তরতীব রক্ষা করা মুস্তাহাব। অনুচ্ছেদে উল্লেখিত হাদীস 
থেকে পর্যায়ক্রমে নামায আদায় করা ওয়াজিব প্রমাণিত হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
সুর্য ডুবার পর প্রথমে আসরের চার আকআত নামায পড়েছেন, অতঃপর মাগরিবের নামায আদায় 
করেছেন। 


www.pathagar.com 


১৬০ জাল-জামে আত-তিরমিযী 


‘ee 2. ] 4 23 OS ENS EOE es fee» cd 
ral yl ll 30 nl Gas SALE 5) Brana FS NV 


AE oF GOLD a oF AD OF Sra on lb on Loe 
Jal SL Lal dt Lo dt Ie 0 JG SxS on dl 
; ral § As 
১৭৪। আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঃ মধ্যবতী নামায হল আসরের নামায-(মু, আ)। ৮৯ 
আবু ঈসা বলেন, এ হাদীসটি সহীহ। এ অনুচ্ছেদে আলী, ইবনে মাসউদ, যায়েদ ইবনে 
সাবিত, আইশা, হাফসা, আবু হুরায়রা ও আবু হাশিম ইবনে উতবা রাদিয়াল্লাহ আনহুম 
থেকে বর্ণিত হাদীসও রয়েছে। আবু ঈসা বলেন, মুহাম্মাদ (বুখারী) বলেছেন, আলী ইবনে 
আবদুল্লাহ বলেছেন, সামুরার সূত্রে আল-হাসান কর্তৃক বর্ণিত হাদীসটি সহীহ। তিনি 
(হাসান) তীর কাছে এ হাদীস শুনেছেন। আবু ঈসা বলেন, সামুরার হাদীসটি হাসান। 
মহানবী (সা)-এর অধিকাংশ বিশেষজ্ঞ সাহাবা ও তাবিঈ আসরের নামাযকেই 
মধ্যবতী নামায বলেছেন। যায়েদ ইবনে সাবিত (রা) ও আইশা (রা) যোহরের নামাযকে 


মধ্যবতী নামায বলেছেন। ইবনে আব্বাস (রা) ও ইবনে উমার (রা) ফজরের নামাযকে 
মধ্যবতী নামায বলেছেন। 


অনুচ্ছেদ £ঃ ২২ 

আসর ও ফজরের নামাযের পর অন্য কোন নামায পড়া মাকরূহ। 

OBE Al Ps Drain UB Eo pd tn 5 Eo -\Vo 

2 Moly FE Con JG ALS onl of DION nl C51 JG OS 

ELE 4 A bd do hl no 

SE FUE Salas SEE ME dL Hd 
j LOE bE LV SN 05 


.. ১৭৫। ইবনে আব্বাস রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহ আলাইহি 
ওয়াসাল্লামের একাধিক সাহাবীর কাছ থেকে এ হাদীস শুনেছি যাদের মধ্যে উমার (রা)- 
ও ছিলেন। সাহাবাদের মধ্যে তিনিই ছিলেন আমার কাছে অধিক প্রিয়। (তাঁরা বলেছেন), 
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাযের পর সূর্য উদয় না হওয়া পর্যন্ত 


৮৯' ইমাম আবু হানীফার মাযহাব অনুসারে মধ্যবতী নামায হচ্ছে আসরের নামায। কেননা এ 
মতের সমর্থনে সরাসরি দলীল পীওয়া যায়-(মাহমূদ)। 


www.pathagar.com 


আবওয়াবুস সালাত ১৬১ 


এবং আসরের নামাযের পর সূর্যাস্ত না হওয়া পর্যন্ত অন্য কোন নামায পড়তে নিষেধ 
করেছেন-(আ, বু, মু, দা, না, ই)। 
সামুরা ইবনে জুনদুব, সালামা ইবনুল আকওয়া, যায়েদ ইবনে সাবিত, আবদুল্লাহ ইবনে 
আমর, মূআয ইবনে আফরাআআ, সুনাবিহী, আইশা, কাব ইবনে মুররা, আবু উমামা, আমর 
ইবনে আবাসা, ইয়ালা ইবনে উমাইয়া এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহম থেকেও হাদীস 
বর্ণিত আছে। আবু ঈসা বলেন, উমার (রা)-র সূত্রে বর্ণিত এই হাদীসটি হাসান এবং 
সহীহ। সুনাবিহী রাসূলুল্লাহ সাল্লাল্রাহ আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সরাসরি কোন 
হাদীস শুনেননি। 
মহানবী (সা)-এর অধিকাংশ ফকীহ সাহাবা ও তাদের পরবর্তীগণ ফজর নামাযের 
পর থেকে সূর্য উদিত হওয়া পর্যন্ত এবং আসরের পর থেকে সূর্য অন্ত হওয়া পর্যন্ত 
সময়ের মধ্যে কোন নামায পড়া মাকরূহ বলেছেন, কিন্তু ছুটে যাওয়া (ফওত হওয়া 
ফরজ) নামায ফজর ও আসরের পর আদায় করা যাবে। আলী ইবনুল মাদীনী- ইয়াহইয়া 
ইবনে সাঈদের সূত্রে, তিনি শোবার সুত্রে বর্ণনা করেন, তিনি (শোবা) বলেছেন, কাতাদা 
OR TN CURT এক, উমার (র!)-র 
CE SS DLS Sal i 0 Ls LE Lh 
LS > pall Ls 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাযের পর সূর্য অস্ত যাওয়া পর্যন্ত 
এবং ফজরের নামাযের পর সূর্য উঠা পর্যন্ত সময়ের মধ্যে নামায পড়তে নিষেধ করেছেন। 
দুই, ইবনে আব্বাস (রা)-র হাদীস- নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ 


Ed “Bw 


FEE ED 2 nt dy 2 5 UI oY FAY 
“কারো পক্ষে এটা শোভা পায় না যে, সে দাবি করবে, আমি (মুহাম্মাদ) ইউনুস (আ) 


ইবনে মাত্তার চেয়ে উত্তম”-(বু)। তিন, আলী (রা)-র হাদীস- ‘বিচারক তিন রকমের 
হয়েথাকে’। 


অনুচ্ছেদ £২৩ 
EA URL ELT ALA 


ET EE 


www.pathagar.com 


১৬২ আল-জামে আত-তিরমিযী 
DY CISCS ll SN of ALCS IC OTB Lait UY 
Ld wd ral 

১৭৬। ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লান্লাহ 
আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাযের পর দুই রাকআত নামায পড়লেন।৯০ কেননা তাঁর 
কাছে কিছু মাল এসেছিল, তিনি তা বন্টনে ব্যস্ত ছিলেন এবং যোহরের (ফরযের) পরের 


দুই রাকআত পড়ার সুযোগ পাননি। এই দুই রাকআতই তিনি আসরের নামাযের পর 
পড়লেন। অতঃপর তিনি কখনো তার পুনরাবৃত্তি করেননি। 


আবু ঈসা বলেন, ইবনে আব্বাস (রা) বর্ণিত হাদীসটি হাসান। এ অনুচ্ছেদে আইশা, 
উন্বে সালামা, মাইমূনা ও আবু মুসা রাদিয়াল্লাহ আনহম থেকে বর্ণিত হাদীসও রয়েছে। 
একাধিক ব্যক্তি মহানবী (সা)-এর এ হাদীসটি বর্ণনা করেছেন যে, তিনি আসরের পর 
দুই রাকআত নামায পড়েছিলেন। এই হাদীসটি আসরের পর নামায সম্পর্কিত নেতিবাচক 
হাদীসের পরিপন্থী। ইবনে আব্বাস (রা)-র হাদীসটি অধিকতর সহীহ। ইবনে আর্বাসের 
হাদীসের অনুরূপ হাদীস যায়েদ ইবনে সাবিত (রা)-ও বর্ণনা করেছেন। এ অনুচ্ছেদে 
আইশা (রা)-র বেশ কয়েকটি বর্ণনা রয়েছে। একটি বর্ণনা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম আসরের নামাযের পর তীর ঘরে প্রবেশ করলেই তিনি দুই রাকআত নামায 
পড়তেন -(বু, মু, আ)। 

আইশা (রা)-র দ্বিতীয় হাদীসটি উন্মে সালামা (রা)-র সূত্রে বর্ণিত। এতে আছে, নবী 


৯০" আসরের নামাযের পর অন্য কোন নামায পড়া সম্পর্কে আইশা (রা) বলেনঃ নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম স্জাসরের নামায পড়ার পর যখনই তীর (আইশা) নিকট যেতেন তিনি দুই 
রাকআত নামায পড়তেন।” এই বিষয় সম্পর্কিত হাদীসসমূহের মধ্যে কোন বিরোধ নেই। কেননা 
ইবনে আর্বাস (রা) ঘরের বাইরের অবস্থা বর্ণনা করেছেন। আর উম্মুল মুমিনীন আইশা (রা) ঘরের 
তেতরের অবস্থা বর্ণনা করেছেন। কোন কোন হাদীসবিশারদ এর ব্যাখ্যায় বলেন, আসরের 
নামাযের পর অন্য কোন নামায পড়ার নিষেধাজ্ঞা যদিও সহীহ হাদীস থেকে প্রমাণিত, কিন্তু নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল তিনি কোন ইবাদাত এক বার শুরু করলে তা আর 
কখনও ছাড়তেন না। কোন কোন আলেমের মতে আসরের পর নফল নামায পড়া নিষেধ। কিন্তু 
এখানে নবী সাল্লান্রাহ আলাইহি ওয়াসাল্লাম যে নামায পড়েছিলেন তা ছিল যোহরের ছুটে যাওয়া 
দূই রাকআত সুন্নাত নামায। এ কথা যদি মেনে নেয়া হয় যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
আসরের নামাযের পর যোহরের ছুটে যাওয়া দুই রাকআত নামাযের কাযা করেছেন, কিন্তু সুন্নাত 
এবং নফলের কাযা নফলের পর্যায়ভুক্তই হয়ে থাকে। আর আসরের নামাযের পর যে কোন নফল 
নামায পড়া নিষেধ। সূতরাং এ ক্ষেত্রে সবচেয়ে উত্তম ব্যাখ্যা হবে, আসরের পর দুই রাকআত 
নামায রসূলুল্লাহ সাল্লান্লাহ আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্দিষ্ট ছিল, অন্য কারো জন্য এটা পড়া 
জায়েয নয়। এটা যদি নবী (সা)-এর জন্য বিশেষ ইবাদত না হত তাহলে লোকেরা আসরের 
নামাযের পর অন্য কোন নামায পড়লে উমার (রা) তাদের ধ্মকাতেন কেন? এমনকি আসরের 
পর কেউ নামায পড়লে উমার (রা) তাকে বেত্রাঘাত করতেন বলেও বর্ণিত আছে-(মাহমূদ)। 


www.pathagar.com 


আবওয়াবুস সালাত ১৬৩, 


সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের পর সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এবং ফজরের পর সূর্য 
উঠা পর্যন্ত সময়ের মধ্যে নামায পড়তে নিষেধ করেছেন। 

মঙ্ধা মুআযযমায় বাইতুল্লাহ তাওয়াফের পর আসরের পর থেকে সূর্য ডুবা পর্যন্ত এবং 
ফজরের পর থেকে সূর্য উঠা পর্যন্ত সময়ের মধ্যে নামায পড়া এই নিষেধাজ্ঞার আওতা 
বহির্ভূত রাখা হয়েছে। কেননা মহানবী (সা) তাওয়াফের পর উল্লেখিত সময়ে নামায 
পড়ারঅনুমতি দিয়েছেন। 

' মহানবী (স)-এর একদল বিশেষজ্ঞ সাহাবা ও তাদের পরবর্তীগণ উল্লেখিত সময়ে 
নামায পড়ার অনুমতি দিয়েছেন। ইমাম শাফিঈ, আহমাদ এবং ইসহাকও এই মত ব্যক্ত 
করেছেন। সাহাবাদের অপর দল ও তাদের পরবর্তীগণ ফজরের পর এবং আসরের পর 
মক্কাতেও নামায পড়া মাকরূহ বলেছেন। সুফিয়ান সাওরী, মালিক ইবনে আনাস এবং 
কতিপয় কুফাবাসী (আবু হানীফা ও তীর সহচরবৃন্দ। এ মত সমর্থন করেছেন। 


অনুচ্ছেদ £ ২৪ 
সূর্যান্তের পর মাগরিবের নামাযের পূর্বে নফল নামায পড়া। 
all as of ol on 8 EI Ee IE Eis NV 
I0 Ls edn Lh sf diss 
| OE 
১৭৭। আবদুল্লাহ ইবনে মুগাফফাল (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহ আলাইহি 


ওয়াসাল্লাম বলেন £ প্রত্যেক দুই আযানের মাঝখানে নামায আছে, যে চায় তা পড়তে 
পারে-(বু,মু)।৯১ 


এ অনুচ্ছেদে আবদুল্লাহ ইবনুয যুবাইর (রা) থেকে বর্ণিত হাদীসও রয়েছে। আবু ঈসা 

বলেন, আবদুল্লাহ ইবনে মুগাফফাল (রা)-র হাদীসটি হাসান এবং সহীহ। মাগরিবের 
নামাযের পূর্বে (অতিরিক্ত) নামায পড়া সম্পর্কে মহানবী (সা)-এর সাহাবাদের মধ্যে 
মতভেদ রয়েছে। তাদের কতেকের মত হল, মাগরিবের (আযানের পর এবং ইকামতের) 
পূর্বে কোন নামায না পড়াই উচিৎ। অপর দিকে একাধিক সাহাবা মাগরিবের আযান ও 
ইকামতের মাবখানে দুই রাকাত নামায পড়তেন। ইমাম আহমাদ ও ইসহাক বলেন, এ 
দু’'রাকআত পড়ে নেয়াটা মুস্তাহাব। 
৯১. মাগরিবের ওয়াক্ত ছাড়া অন্য যে কোন ওয়াক্তের আযান এবং ইকামতের 
মাঝে নফল নামায পড়া মুস্তাহাব। মাগরিবের সময় আযান এবং ইকামতের মাঝে নফল নামায 
পড়তে গেলে মাগরিবের নামাযে দেরী হয়ে যাবে। আর মাগিরবের নামায দেরী করে পড়া 
মাকরূহ। তবে মাগরিব বিলম্ব না করে এবং এ নফলকে জরন্মী মনে না করে পড়া হলে তাতে 
কোন দোষ নেই। কিন্তু নবী সান্লান্াহ আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের পূর্বে নফল নামায 
পড়েছেন বলে কোন বর্ণনা নেই-(মাহমুছ)। 


www.pathagar.com 


১৬৪ আল-ভজামে আত-তিরমিযী 


‘ অনুচ্ছেদ £ ২৫ 
ন যা সাতে গু আহারের ভক রাকতাত নাম্য় ধেরেছে 


eit es ce #2 382 সুর ৮ 


os WL Go oe slo eA HN te Gus -\VA 


2 2 SSS gi 0G Lg 5 
৬, “le Al he. sl AEP als ue os [SE 
Ly all YUE Ee fT SY, wl I 
Lal SDN EG OPS 15 LS, ral < " Cf 

১৭৮। আবু হরায়রা (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যে 
ব্যক্তি সূর্যোদয়ের পূর্বে ফজরের এক রাকআত (ফরয নামায) পেল সে ফজরের নামায 


পেয়ে গেল। আর যে ব্যক্তি সূর্যাস্তের পূর্বে আসরের এক রাকআত পেল সেও আসরে 
নামায পেয়ে গেল ৯২ -(বু,মু, না, ই, দা, মা)। 


এ অনুচ্ছেদে আইশা (রা) থেকে বর্ণিত হাদীসও রয়েছে। আবু ঈসা বলেন, আবু হুরাইরা : 
(রা)-র হাদীসটি হাসান এবং সহীহ। ইমাম শাফিঈ, আহমাদ, ইসহাক ও আমাদের 
সাথীরা এ হাদীসকে তাদের দলীল হিসাবে গ্রহণ করেছেন। তাদের মতে হাদীসে প্রদত্ত এ 
সুবিধা শুধু তারাই পাবে যাদের ওজর রয়েছে। যেমন কেউ ঘুমিয়ে ছিল এবং এমন সময় 
সঙ্াগ হয়েছে যখন সূর্য উঠছে অথবা ডুবছে, অথবা নামাযের কথা ভুলে গেছে এবং এঁ 
সময়ে মনেপড়েছে। , 


৯২. ইমাম আবু হানীফার মতে আসরের নামায আদায় হয়ে যাবে। কিন্তু ফজরের নামায সূর্য 
উদয় হওয়ার পরই পড়তে হবে। উল্লেখিত বিষয়ের উপর পরস্পর বিরোধী হাদীসের মধ্যে 
সামঞ্জস্য বিধানের জন্য তিনি কিয়াসের আশ্রয় গ্রহণ করেছেন (অনু')। 


ইমাম শাফিঈ এ হাদীসের উপর আমল করেছেন। তাঁর মতে এ হাদীস নামাযের কথা ভুলে 
যাওয়া ব্যক্তি এবং নিদ্রিত ব্যক্তির বেলায় প্রযোজ্য। তিনি এ দুই ধরনের ব্যক্তিকে নেতিবাচক 
হাদীসের নির্দেশ থেকে ব্যতিক্রম করে বলেন, এরা মাকরূহ সময়েও নামায পড়তে পারবে। 
এ হাদীস এমন বালকের বেলায় প্রযোজ্য যে সূর্য উঠার পূর্ব মুহূর্তে বালেগ হয়েছে। এমনিভাবে যে 
কাফের এ সময়ে ইসলাম গ্রহণ করেছে তার বেলায় এ হাদীস প্রযোজ্য। অনুরূপভাবে হায়েয 
অথবা নিফাসগরস্তা নারী সূর্য উঠা বা ডুবার সময় পবিত্র হলে এ সময়ের নামায কাযা করা তাদের 
উপর ওয়াজিব। কেননা নামায ওয়াজিবকারী সময়ের শেষ অংশ তারা পেয়েছে। যে ব্যক্তি সূর্য 
ডুবার বা উঠার আগে এক রাকআত নামায পড়তে পেরেছে সে নামায পেয়েছে, এর অর্থ সে 
নামাযের সওয়াব পেয়েছে। এ মাকরূহ সময়ে পূর্ণ নামায আদায় করা সম্পর্কে কোন আলোচনা এ 
হাদীসে নেই। বরং এ সংকীর্ণ সময়ে কোন রকমে নামায আদায় করা তার উপর ওয়াজিব। 
অতঃপর পূর্ণ সওয়াব লাতের উদ্দেশ্যে তাকে অন্য সময়ে এই নামায কাযা করতে হবে। 
যেমন ইমাম আবু ইউসুফ (র) সম্পর্কে একটি ঘটনা বর্ণিত আছে যে, একদা তিনি তাঁর উত্তাদ 


www.pathagar.com 


আবওয়াবুস সালাত ১৬৫ 


অনুচ্ছেদ £২৬ 
'দুই ওয়াক্তের নামায একত্রে পড়া। 


on oF ere or PY 1 EES LG GS -\vA 
de ll ID EF IG A pl of i gf hoo bs 5 
i Ry CEG Dl 2 2a Dell oss pls ol 
YON IG Wy 01 CAE AN IDB IG Le YS nk 


AcBL 


| Al EA 


১৭৯। ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম ভয় অথবা বৃষ্টিজনিত কারণ ছাড়াই মদীনাতে যোহর ও আসরের নামায 
একত্রে এবং মাগরিব ও এশার নামায একত্রে পড়েছেন।৯৩ সাঈদ ইবনে যুবাইর বলেন, 
ইবনে আব্বাস (রা)-কে জিজ্ঞেস করা হল, এরূপ করার পেছনে তীঁর (মহানবীর) কি 
উদ্দেশ্য ছিল? তিনি বললেন, উম্মাতের অসুবিধা লাঘব করাই তীর উদ্দেশ্য ছিল -(বু, মু, 
না,দা, ই,আ,মা)। 


এ অনুচ্ছেদে আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত হাদীসও রয়েছে। আবু ঈসা বলেন, ইবনে 
আব্বাসের হাদীসটি তাঁর কাছ থেকে বিভিন্ন সনদে বর্ণিত হয়েছে। জাবির ইবনে যায়েদ, 
সাঈদ ইবনে যুবাইর এবং আবদুল্লাহ ইবনে শাকীকও এ হাদীসটি তীর কাছ থেকে বর্ণনা 
করেছেন। 


ইমাম আবু হানীফার সফরসংগী ছিলেন। কোন কারণবশতঃ তাঁরা ওয়াক্তের শুরুতে নামায 
পড়তে পারেননি। এমনকি সূর্য উঠার কাছাকাছি হয়ে পড়ে। তখন ইমাম আবু হানীফা তাঁর ছাত্র 
আবু ইউসুফকে ইমাম হিসেবে আগে বাড়িয়ে দিয়ে নিজে তার ইকতেদা করেন। ইমাম আবু 
ইউসুফ তখন ফজরের দুই রাকআত নামায খুব তাড়াতাড়ি আদায় করেন। তিনি নামাযের 
রুকনসমূহ আদায় করার সময় তা’দীল রক্ষা করেননি। নামাযের সুন্নাত, ওয়াজিব এবং বিভিন্ন 
হুকুমের সীমা রক্ষা না করেই সূর্য উঠে যাওয়ার তয়ে তিনি খুব দ্রুততার সাথে শুধু ফরজ নামায 
আদায় করেন। অতঃপর ইমাম আবূ হানীফা পরবর্তী সময়ে এ নামায নফলের নিয়াতে পুনরায় 
পড়ে নেন। কেননা প্রথমবার পড়ার সময় নামাযের ওয়াজিব, সুন্নাত, আদব ইত্যাদি ছেড়ে দেয়া 
হয়েছিল। তবে সওয়াবের আশায় নামাযের মূল রূপকে ছেড়ে দেয়া হয়নি। আর খুব দ্রুততার সাথে 
এ মূল রূপকে রক্ষা করার কারণেই ইমাম আবু হানীফা আবু ইউসুফ সম্পর্কে মন্তব্য করেন, 
“আমাদের ইয়াকুব (আবু ইউসুফ) ফিকহ শাস্ত্রবিদ হয়েছে”-(মাহমূদ)। 

৯৩: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ভয়তীতি এবং বৃষ্টি ছাড়াই যোহর ও আসর এবং 
মাগরিব ও এশার নামায একসাথে পড়েছেন। হাদীসের কোন কোন বর্ণনায় এ শব্দও এসেছে, 
“তিনি রোগ ও অসুস্থতা ছাড়াই এ নামাযগুলো একত্র করে পড়েছেন”। দুই ওয়াক্তের নামায 
একত্র করে পড়া সম্পর্কে ফিক্হবিদগণ দুই দলে বিভক্ত হয়ে পড়েছেন। ইমাম আবু হানীফাসহ 


www.pathagar.com 


১৬৬ আল-জামে আত-তিরমিযী 
EEA fe 2 Ge PS OES I 7» JI L060 ore abs wel 
SU onl pel Ga rad AB tn ms LL nl Bo MA. 
SE dh Lo ih pf pl gil pf LRG pS SS 
CE) 2 bi 4 2 soc, scc 8 পজ্লপলপল জত ত 
ol oe LU ol Sie pk on all bn 2 IG L, 
১৮০। ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন £ 
কোন ওজর ছাড়াই যে ব্যক্তি দুই ওয়াক্তের নামায একত্রে পড়ে সে কবীরা গুনাহের 
স্তরসমূহের মধ্যে একটি স্তরে পৌছে যায়।৯৪ 
আবু ঈসা বলেন, হাদীস বিশারদদের বিচারে হানাশ একজন দুর্বল রাবী। ইমাম . 


আহমাদ ও অন্যরা তীকে দুর্বল সাব্যস্ত করেছেন। বিশেষজ্ঞদের মতে সফর ও. 
আরাফাতের ময়দান ছাড়া দুই ওয়াক্তের নামায একত্রে পড়া যাবে না। কতিপয় তাবিঈ 


এক দল আলেমের মতে কোন অবস্থায়ই দুইটি ওয়াক্তের নামায এক নামাযের ওয়াক্তে পড়া 
জায়েয নেই। একমাত্র হজ্জের সময় দুটি নির্দিষ্ট স্থানে এক সময়ে দুই ওয়াক্তের নামায একত্রে 
পড়া জায়েয আছে। (আরাফায় যোহর এবং আসর যোহরের সময় এবং মুযদালিকায় মাগরিব 
ং এশা এশার সময় পড়তে হবে)। অপর এক দল আলেমের মতে ওজরের কারণে দুই নামায 
একই ওয়াক্তে একত্রে পড়া জায়েয। অতঃপর এই মতের অনুসারী আলেমগণ কোন্‌ কোন্‌ 
কারণে দুই নামায একত্রে পড়া যাবে তা নিয়ে পরস্পর মতবিরোধ করেছেন। ইমাম শাফিঈর 
মতে এর কারণ হচ্ছে বৃষ্টি এবং সফর। ইমাম মালেকের মতে শুধু রোগের কারণেই দুই নামায 
একত্রে পড়া যাবে। সারকথা,কোন আলেমই বিনা কারণে দুই নামায একত্রে পড়া জায়েয বলে 
মত প্রকাশ করেননি। সুতরাং সকল আলেমের সম্মিলিত মত (ইজমা) অনুসারে অনুচ্ছেদে 
উল্লেখিত এ হাদীস আমলের অযোগ্য এবং পরিত্যক্ত। ইমাম তিরমিযীও এই হাদীস সম্পর্কে 
অনুরূপ মত ব্যক্ত করেছেন। অথবা এ হাদীসে দুই নামায একত্রে পড়ার যে কথা বলা হয়েছে 
তার অর্থ এক ওয়াক্তের নামায ওয়াক্তের শেষভাগে পড়া হয়েছে এবং অপর ওয়াক্তের নামায 
ওয়াক্তের একেবারেই শুরুতে পড়া হয়েছে। ফলে দুই নামায একত্র করা হয়েছে বলে মনে হয়। 
আসলে দৃই নামায দুই সময়েই ছিল। ইমাম বুখারী এই মত ব্যক্ত করেছেন। ইমাম তিরমিযী 
কিতাবুল ইলাল গ্রন্থে তীর সহীহ তিরমিযী সম্পর্কে মন্তব্য করে বলেন, আমি আমার এ কিতাবে 
যে সকল হাদীস এনেছি তার সবগুলোর উপরই কোন না কোন আলেম অবশ্যই আমল করেছেন। 
তবে দুটি হাদীস এর ব্যতিক্রম। কেননা সেই হাদীস দুইটি সনদের দিক থেকে শক্তিশালী এবং 
সহীহ হলেও সকল আলেমের ইজমা অনুসারে আমলের অযোগ্য এবং পরিত্যক্ত। (এক) এ 
অনুচ্ছেদে উল্লেখিত হাদীসটি। (দুই) মদপানকারীকে হত্যা করার হাদীস। নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম মদপানকারী সম্পর্কে বলেন, “মদপানকারী চতুর্থ বারে মদপানে লিপ্ত হলে তাকে 
' হত্যা কর”। সুতরাং উল্লেখিত সিদ্ধান্ত থেকে একথা বুঝা যায় যে, হাদীস সনদের দিক থেকে 
শক্তিশালী এবং সহীহ হলেও কখনও কখনও কোন কারণ বশতঃ তার উপর আমল করা যায় 
না, বরং দূর্বল হাদীসের উপর আমল করা হয়-(মাহমুূদ)। 
৯৪. ইমাম আবু হানীফার মতে, হজ্জের মওসুমে আরাফাতে যোহর ও আসর এবং ই 
মাগরিব ও এশার নামায একত্রে পড়তে হয়। অন্য কোন অবস্থায় এরূপ করা জায়েয নেই (অনু')। 


www.pathagar.com 


আবওয়াবুস সালাত ১৬৭ 


রুগ্ন ব্যক্তিকে দুই ওয়াক্তের নামায একত্র করার অনুমতি দিয়েছেন। আহমাদ ও ইসহাক 
এ মত গ্রহণ করেছেন। কতিপয় বিশেষজ্ঞ বৃষ্টির কারণে দুই নামায একত্রে পড়া যেতে 
পারে বলে মত প্রকাশ করেছেন৷ শাফিঈ, আহমাদ এবং ইসহাকও অনুরূপ কথ৷ 
বলেছেন। কিন্তু শাফিঈ রুগ্ন ব্যক্তিকেদুই নামায একত্রে পড়ার অনুমতি দেননি। 


অনুচ্ছেদ £ ২৭ 
আযানের প্রবর্তন। 
ES A ES Goal al 1 Se tn Lae EBS AA 
yi 2 5 i Sl yi Fol od be Bet ts Ut 
dt de ad Tes EF EL CT IG al 2 5 onl all 
SU SB Gr GY ab SIG Ci EET ALS al 
#02 oie 0d Bre - te SASS oe 2 ser 8s 3 or 
LG I6 Wi LT WW Ls LAC ICUs Co Ll sl 
dt bo di Lo BER Sal Sl Sl Le 
Ed EE p 1 EAE PAD AE ERR ASES EX 25 
AL sf, ll JI Lb J D3 0) TE 03 i) ls 
dd AL ae br Le abt 25 IGS IG IG sl Le Of 

১৮১। মুহাম্মাদ ইবনে আবদুল্লাহ ইবনে যায়েদ (রা) থেকে তাঁর পিতার সূত্রে বর্ণিত। 
তিনি (আবদুল্লাহ) বলেন, যখন সকাল হল, আমি রাসূলুল্লাহ সাল্লান্লাহ আলাইহি 
ওয়াসাল্লামের কাছে আসলাম। তাঁকে (আমার) স্বপ্নের কথা জানালাম। তিনি বললেন £ 
"এটা নিশ্চয়ই বাস্তব (সত্য) স্বপু। তুমি বিলালের সাথে যাও. কেননা তার কণ্ঠস্বর 
তোমার চেয়ে উচ্চ এবং দীর্ঘ। তাকে বলে দাও যা তোমাকে বলা হয়েখে এবং “গুলো 
দিয়ে সে আযান দেবে।” আবদুল্লাহ (রা) বলেন, উমার ইবনুল খাত্তাব (রা) যখন নামার - 
জন্য বিলালের আযান শুনতে পেলেন, তখন তিনি রাসুলুল্লাহ সাল্লান্লাহ আলাইহি 
ওয়াসাল্লামের উদ্দেশ্যে রওনা হলেন। তিনি নিজের চাদর টানতে টানতে এবং এই বলতে 
বলতে আসলেন, ‘হে আল্লাহর রাসূল, সেই সত্তার শপথ যিনি আপনাকে সত্য সহকারে 
পাঠিয়েছেন! বিলাল যেরূপ বলেছে আমি তদুপই স্বপ্নে দেখেছি।’ রাবী বলেন, রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন £ ‘যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, এটা আরো 
‘জোরদার হল -(আ, দা, ই, বা)। 

এ-অনুচ্ছেদে ইবনে উমার (রা) থেকে বর্ণিত হাদীসও রয়েছে। আবু ঈসা বলেন, 
আবদুল্লাহ ইবনে যায়েদ (রা)-র হাদীসটি হাসান এবং সহীহ। অপর এক সূত্রে এ 


www.pathagar.com 


১৬৮ আল-জামে আত-তিরমিষী 


হাদীসটি বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে এবং তাতে আযানের শব্দ দুই দুই বার এবং 
ইকামতের শব্দ এক একবার উল্লেখ রয়েছে। এই হাদীসটি ছাড়া আবদুল্লাহ ইবনে যায়েদ 
(রা) থেকে আর কোন সহীহ হাদীস বর্ণিত হয়েছে বলে আমার জানা নেই। 


tiie 1d ত ০ st sees 8s eee Oi ral 5 
re nl Eee ES Lalla on rad tp nl EES NAY 


EE sm) JIE IG As onl ur S Cl fe ul IG IG 
1 Gs iE ls SOL LLL Gis EA LS 
SIE ml Pe UG SiS eax IEG WS Cy AG 
ৰন Le se Io3 aii un 2 oz ce CON SEH ENN 
S91 SDI os Ls IEG JG Seal 5 Pee CG (GS ta IG 
os ae dt ho all J IGS IG Kall sy Wy bras 
. Xa N55 WC 
১৮২। ইবনে উমার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, মুসলমানরা যখন হিজরত করে 
মদীনায় আসলেন, তখন তারা অনুমান করে নামাযের জন্য একটা সময় নির্দিষ্ট করে 
নিতেন এবং তদনুযায়ী একত্র হতেন। নামাযের জন্য কেউ আহবান করত না। একদিন 
তীরা বিষয়টি নিয়ে আলোচনায় লিপ্ত হলেন। কেউ কেউ প্রস্তাব করলেন, খৃস্টানদের ন্যায় 
একটি ঘন্টা বাজানো হোক। আবার কতেকে বললেন, ইহুদীদের মত শিংগা বাজানো 
হোক। রাবী বলেন, উমার (রা) বললেন, নামাযের জন্য ডাকতে তোমরা কি একজন 
লোক পাঠাতে পার না? -(বু, মু, না, আ)। 
রাবী বলেন, অতএব রাসুলুল্লাহ সাল্লাল্রাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন £ হে বিলাল! 
ওঠো এবং নামাযের জন্য আহবান কর। 


আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান, সহীহ এবং গরীব। 
অনুচ্ছেদ £$ ২৮ 
আযানে তারজী করা। 


oul al LF ll G5 sal So oy ri Gs NAY 
be Cos G65 Ul BIG BS Ll gh AON ss 
i Si SEIS ES EES 2 oe { Ee EAL 
SES ale dl V3 AL AG Dl Ao dt I 51 Lo 


15, JA 


; rl 39 


www.pathagar.com 


“আবওয়াবুস সালাত: ১৬৯ 

১৮৩। আবু মাহযুরা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম” 
তীঁকে নিজের কাছে বসিয়ে আযানের প্রতিটি হরফ এক এক করে শিখিয়েছেন। (অধস্তন 
রাবী) ইবরাহীম বলেন, আমাদের আযানের মত। বিশর বলেন, আমি তীঁকে বললাম, 
আমার সামনে পুনরাবৃত্তি করুন। তিনি তারজী সহকারে তা বললেন -(বা, দা, ই, না, . 
আ)।৯৫ 

আবু ঈসা বলেন, আবু মাহযুরা (রা)-র আযান সম্পর্কিত হাদীসটি সহীহ। এ হাদীসটি 
তীর কাছ থেকে একাধিক সূত্রে বর্ণিত হয়েছে। মক্কার পবিত্র ভূমিতে এ নিয়মেই আযান 
দেওয়া হয়। ইমাম শাফিঈ এ মতের সমর্থক। 


fe 


LG GS EE Go EL Le Mp Hl ES NAL 
LGD of dl LE be LSC be IPS oO Ak of pl i 
ris Ls LL ES a0 Le ds 

+ LS es ee LGN, 
১৮৪। আবু মাহযুরা (রা) বেৰে ৰাতি৷ সৰবী সারায় ভলাইহি ওয়াসীরাম নিতে 


RN TT 
দা,না,ই)। 

আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। কতিপয় মনীষী আযানের ব্যাপারে এ 
মত গ্রহণ করেছেন। অপর এক বর্ণনায় আছে, আবু মাহযুরা (রা) ইকামতের শব্দগুলো 
একবার করে বলতেন। 
অনুচ্ছেদ £ ২৯ 
ইকামতের শব্দগুলো একবার করে বলা সম্পর্কে। 


eas F060 #0 or ear 2-0-2 


OF [D5 1 Mo sl wb As BS LS Eo -\Ao 
EL 51 5 IG Cs pl bs BG Lg os so JE 
. FALE) EAL 1. 


১৮৫। আনাস ইবনে মালিক রা) থেকে বর্ণিত। তিনি বলেন, বিলাল (রা)-কে 
আযানের শব্দগুলো দুইবার এবং ইকামতের শব্দগুলো এক একবার বলার নির্দেশ দেওয়া 
হয়েছে -(আ, বু, মু, দা, না, ই)। 

৯৫. আযানের দ্বিতীয় এবং তৃতীয় বাক্য প্রথমে দুই দুইবার বলার পর পূনরায় 


তারজ্জী বলে। ইমাম শাফিঈ ও মালেকের মতে এই গুাৰৃত্তি রাত কি ইমাম অৰু হাীকান 
মতে এটা সুন্নাত নয় (অনু) 


www.pathagar.com 


‘১৭০ জামে আত-তিরমিযী 


"এ অনুচ্ছেদে ইবনে উমার (রা) থেকে বর্ণিত হাদীসও রয়েছে। আবু ঈসা বলেন, আনাস 
{রা)-র হাদীসটি হাসান এবং সহীহ। মহানবী (সা)-এর কতিপয় সাহাবা, তাবিঈন, 
ইমাম মালিক, শাফিঈ, আহমাদ ও ইসহাক এই মতের সমর্থক (ইকামতের শব্দগুলো 
__..একবার করে বলতে হবে)। 
অনুচ্ছেদ £৩০ 
ইকামতের শব্দগুলো দুইবার বলা সম্পর্কে 
SL al onl of AE in Lis Eo EN Lal Al SS NAS 
Ee SE 
SB os Cit Ci Lo al dr do dt JL SSE IG 


দুইবার বলা হত) -(দারু কুতনী)। 

আবু ঈসা বলেন, অপর কয়েকটি বর্ণনায় আছে, আবদুল্লাহ-ইবনে যায়েদ-(রা) আযান 
স্বপ্নে দেখেছেন। প্রথম বর্ণনাটির চেয়ে পরবতী বর্ণনাগুলো অধিকতর সহীহ। কতক মনীষী 
বলেছেন, আযান ও ইকামতের শব্দগুলো দুই দুইবার বলতে হবে। সুফিয়ান সাওরী, 
ইবনুল মুবারক ও কুফাবাসীগণ (হানাফী আলেমগণ) এই মতেরই সমর্থক। 
অনুচ্ছেদ £৩১ 
আযানের শব্দগুলো থেমে থেমে স্পষ্টভাবে বলা। 
Le Go li alt CS oll oy LS CES NAY 


Hey ooh 8 ad on Gm Bin JG El oo pail 
IG AL LE dr do ad Lo Hdl Ls on Ab be 
WEI oe bls AoE C5 BL CLE SYS CIS J L 
fa sh by CEG a bs UA EC TS UG, 


er ete PE Yd 4 0%" 
5 SIS > PP NG sz 2 JS 


‘৯৬: আযানের মধ্যে শাহাদাতাইন কতবার বলতে হবে তা নিয়ে ইমাম আবু হানীফা এবং ইমাম 
শাফিঈর মধ্যে মতবিরোধ আছে। ইমাম শাফিঈর মতে শাহাদাতাইন (আশহাদু আল-লা ইলাহা 


www.pathagar.com 


আৰবওয়াবুস সালাত ১৭১ 


ইল্লান্তাহ এবং আশহাদু আনা মুহাম্মাদার রাসূলুল্লাহ) চারবার 'করে বলতে হবে। একে বলা হয় 
কলেমা একবার করে বলতে হরে। ইমাম আবু হানীফার মতে ইকামতের শব্দও: আযানের মত 
দুইবার করে বলতে হরে।. ইমামদের এ মতবিরোধ কেবল উত্তম হওয়াকে কেন্দ্র করে, জায়েয 
হওয়া বা না হওয়া নিয়ে এ মতবিরোধ নয়। যেমন ইমাম আবূ হানীফার মতে তারজী ছাড়া 
আযান দেয়া এবং ইকামতের কলেমাকে দৃই দুই বার বলা উত্তম। আর ইমাম শাফিঈর মতে 
তারজী সহকারে আযান দেয়া এবং ইকামতের কলেমা এক এক বার বলা উত্তম-(মাইমূদ)। 

এ স্থানে ইমাম আবু হানীফা দলীল নিয়েছেন আযানের মূল হাদীস অর্থাৎ আবদুল্লাহ ইবনে যায়েদ 
ইবনে আবদে রব্বিহী (রা)-র হাদীসকে। তীর বর্ণনায় তারজী নেই। ইকামতের কলেমাসমূহও 
একটি একটি নয়। সুতরাং আবু মাহযুবা (রা)-র হাদীসের তুলনায় আবদুল্লাহ (রা)-'র হাদীসের: 
উপর আমল করাই অধিক উত্তম এবং অধিক সহীহ। কেননা আবু মাহযুরা (রা)-র তুলনায়. 
আবদুল্লাহ (রা)-র নিকটই আযানের ব্যাপার অধিক স্পষ্ট ছিল। তা ছাড়া বিলাল (রা)-র 
আযানেও তারজী নেই। যদি আমরা মেনে নেই যে, বিলাল (রা) আযানে তারজী করতেন অঁতঃপর 
তিনি এটা ছেড়ে দিয়েছেন। বিলাল (রা) এ তারজী কেন ছেড়ে দিয়েছেন এ প্রশ্ন করা হ'লে 
শাফিঈপন্থারা বলবেন, নবী (স) তাঁকে তারজী করার নির্দেশ দেননি রলেই তিনি তাছেড়ে 
দিয়েছেন। সুতরাং এখানে বলা যায়, বিলাল (রা)-র তারজী ছেড়ে দেয়া এবং তাঁকে তারজী 
করতে রাসুলু্রাহ সাল্লাল্লাহু আলাইহি.ওয়াসাল্লামের না বলা ইমাম আবু হানীফার মতকেই সঠিক 
প্রমাণ করে। আবু মাহযুরা (রা)-র হাদীসের জবাব এই যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
তারজী করতে হকুম দেননি। বরং তাঁকে আযান শিক্ষা দেয়ার সময় আযানের কলেমা বারবার 
পড়তে বলায় তিনি এটাকে তারজী বলে ধারণা করেছেন। ঘটনাটি এইরূপ ঃ 
একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াযযিন এক সফরে আঁযান দেন। তখন বালকেরা 
আযানের শব্দ নিয়ে ব্যংগবিদ্রুপ করতে থাকে। এ সকল বালকের মধ্যে আবু মাহযূরা (রা)-ও 
ছিলেন। তিনি তখন কাফের ছিলেন৷ তার স্বর ছিল দীর্ঘ। আবু মাহযুরা (রা)-র এই বিদ্রুপাত্মক 
আয়ানের শব্দ নবী সাল্লান্তাহ আলাইহি ওয়াসাল্লামের কানে গেলে . তাকে উপস্থিত করার হৰ্ুম 
দেন। সে তাঁর নিকট আসলে নবী (সা) তাকে বলেন, “তুমি বল, আল্লাহ মহান, আল্লাহ মহান”। 
অতপর নবী. (সা!) তাকে বলেন, "বল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোন মাবৃদ নাই।” 
তখন আবু মাহযুরা (রা) আস্তে আস্তে আযানের এই কলেমাটি উচ্চারণ করেন। কেননা তিনি 
: তখনও মুশরিক ছিলেন। আর মুশরিকরা আল্লাহ তাআলার একত্ববাদকে স্বীকার করে না। বরং 
তারা বলে, "আল্লাহ প্রভুসমূহের মধ্যে সবচেয়ে বড় প্রভু!” অতপর নবী আলাইহিস সাল্লাম আবু 
মাহযুরা (রা)-কে বললেন, “বল, আমি সান্ধ্য দিচ্ছি, নিশ্চয়ই মুহাম্মাদ আল্লাহর রাসুল।” 
এবারও আবু মাহযুরা (রা) আস্তে আস্তে এ কলেমাটি বললেন। কেননা মুশরিকরা নবী সাল্লান্পাহ 
আলাইহি ওয়াসাল্লামের নবুওয়াতকে স্বীকার করে না। আবু মাহযুরা (রা) তখন এদের অন্তর্ভুক্ত 
ছিলেন। এরপর নবী সাল্লান্াহ আলাইহি ওয়াসাল্লাম তাকে ধমক দিয়ে বলেন, জোরে শব্দ করে 
বল। অতএব তিনি পুনরায় নবী (সা)-এর নিকট শাহাদাতাইন উচ্চারণ করেন।এরপর রাসূলুল্লাহ 
(সা) তাকে আযানের বাকী শব্দসমূহ শিখিয়ে দেন। অতঃপর আল্লাহ আবু মাহযূরা (রা)-কে 
হেদায়াত দান করেন এবং তিনি ইসলাম কবুল করে সম্মানিত হন। ইসলাম গ্রহণ করার পর 
তিনি মুয়াযযিন হওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করেন। নবী 
(সা) তাকে মক্কায় গিয়ে বায়তুল্লাহ শরীফের মুয়াযযিন হওয়ার নিদেশ দেন। আবু মহযুরা রে) 
এ ঘটনা থেকে বুঝেছেন যে, আযানে তারজী করতে হবে। * 


www.pathagar.com 


১৭২ জামে আত-তিরমিযী 


১৮৭। জাবির (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সান্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বিলাল 
(রা)- কে বললেন ঃ হে বিলাল! যখন তুমি আযান দিবে, ধীরস্থিরভাবে ও দীর্ঘস্বরে আযান 
দিবে এবং যখন ইকামত দিবে তাড়াতাড়ি ও অনুচ্চ স্বরে ইকামত দিবে। তোমার আযান 
ও ইকামতের মাঝখানে এতটুকু সময় অবকাশ দিবে যেন আহার গ্রহণকারী তার আহার 
থেকে, পানকারী তার পান থেকে এবং পায়খানা-পেশাবে প্রবেশকারী তার পায়খানা- ' 
পেশাব থেকে অবসর হতে পারে। তোমরা আমাকে না দেখা পর্যন্ত নামাযে দাঁড়াবে 
না। 

এ হাদীসটি আবদুল মুনইমও তাঁর সনদ পরম্পরায় জাবির (রা) থেকে বর্ণনা করেছেন। 


আবু ঈসা বলেন, আমরা এ হাদীসটি শুধু আবদুল মুনইমের সূত্রেই জানতে পেরেছি। কিন্তু 
' এ সনদ সূত্রটি অপরিচিত। 


অনুচ্ছেদ £৩২. 
আযান দেওয়ার সময় কানের মধ্যে আঙ্গুল ঢোকানো। 


LEAR তে শত # LEP পন « er sn, 20 Jello পতএুী ০ 

Ui Gl Sf Le CES DALLE i) Sand CEL N\A 

20300 tte [1 2_ef- NES sa ee ont es 4 e 0 8 os 

2343 05% YN Sl) JE aml of re al 8 OFF UF SI 
EMEP 


al hn do alt 9 5 SIL UGG BU IG 
all a od JN ERS pl ow IGS DLS GALS 


ce Ba, 4 e0- 24 oe (fe 2 ce 24০ RN 

RE s ae Dt do ddl Lo Ul Lai. G35 

JG aL Sn dl ETL os He ES UG HN 
ES SRE FN Et 


হানাফী আলেমরা আরও বলেন, কোন ব্যক্তি যদি সকাল থেকে এশা পর্যন্ত এবং এশা থেকে 
সকাল পর্যন্ত আল্লাহর যিকির করতে থাকে, তাকবীর তথা আল্লাহর মহত্ব বর্ণনা করতে থাকে 
এবং বারবার বরং হাজারো বার আল্লাহর একত্ববাদ এবং রসুলের রিসালাতের সাক্ষ্য দিতে থাকে :: 
তবে তাতে কোন দোষ নেই, বরং অতি পছন্দনীয় কাজ। এছাড়া আবু মাহযুরা (রা) সে সময়ে 
মুশরিক ছিলেন। আর আযান সম্পর্কিত এ আলোচনা মুসলমানদের ব্যাপার ছিল। আবু মাহযুরা 
(রা) আযান শিক্ষা লাভের পরেই ইসলাম গ্রহণ করেছেন। কোন কোন আলেমের মতে তাসবীব 
অর্থ ফজরের আযানে "আস-সালাতু খাইরুম মিনান-নাওম” (খুম থেকে নামায উত্তম) বলা।, 
ইমাম ইসহাক (র) তাসবীবের আর একটি অর্থ বর্ণনা করেছেন। কিন্তু এই দুই মতের মধ্যে কোন 
বিরোধ নেই। কেননা যিনি তাসবীব বলতে “আস-সালাতু খাইরুম মিনান-নাওম” বুঝিয়েছেন, 
তার মতে এটা সুন্নাত এবং নিঃসন্দেহে জায়েয। আর তাসবীব বলতে যিনি আযান এবং 
ইকামতের মধ্যবর্তী সময়ে লোকদের ডাকা বুঝিয়েছেন, তীর মতে এটা বিদআত। শরীআতে 
এ ধরনের আহবান জায়েয নেই। সকল আলেম এ ব্যাপারে একমত- (মাহমূদ)। 


www.pathagar.com 


“আবওয়াবুস সালাত ১৭৩ 


১৮৮। আওন ইবনে আবু জুহাইফা (রা) থেকে তীর পিতার সূত্রে বর্ণিত। তিনি (আবু 
জুহাইফা) বলেন, আমি বিলাল (রা)-কে আযান দিতে দেখলাম এবং তীকে এদিক 
সেদিক ঘুরতে ও মুখ ঘুরাতে দেখলাম। তীর (দুই হাতের) দুই আঙ্গুল উভয় কানের মধ্যে 
ছিল। রাসুলুল্লাহ সাল্লান্াহ আলাইহি ওয়াসাল্লাম তাঁর রংগীন তীবুর মধ্যে ছিলেন। (রাবী 
বলেন ) আমার ধারণা, তিনি (আবু জুহাইফা) বলেছেন, এটা চামড়ার তীবু ছিল। বিলাল 
(রা) ছোট একটা বর্শা নিয়ে সামনে আসলেন এবং তা বাতহার প্রস্তরময় জমিনে গেড়ে 
, দিলেন। রাসূলুল্লাহ সাল্লান্াহ আলাইহি ওয়াসাল্লাম এটা সামনে রেখে নামায পড়লেন। তীর 
সামনে দিয়ে কুকুর এবং গাধা অতিক্রম করল। তীর গায়ে লাল চাদর ছিল। আমি যেন 
তীর পায়ের গোছার দীপ্তি দেখতে পাচ্ছি। সুফিয়ান বলেন, আমার মনে হয় এটা ইয়ামনের 
তৈরী চাদর ছিল -(বু, মু, না, ই)। 

আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। মনীষীগণ আযানের সময় মুয়াযযিনের 
কানে আঙ্গুল দেওয়া মুস্তাহাব বলেছেন। ইমাম আওযাঈ ইকামতের সময়ও কানে আঙ্গুল 
দেওয়ার পক্ষে মত প্রকাশ করেছেন। আবু জুহাইফা (রা)-র নাম ওয়াহ্ব আস-সাওয়াঈ। 
অনুচ্ছেদ $ ৩৩ 
ফজরের নামাযের ওয়াক্তে তাসবীব করা সম্পর্কে"! 

ll EIS A LE Al EFS pr on 51 C555 —\VAA 
Ab 5 YI 9 6 be AT Ul 02 gE AG pS yf 
AD Ne SI SLAIN et SS EY ds ale Ye 


১৮৯। বিলাল (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন £ ফজরের নামায ছাড়া অন্য কোন নামাযে ‘তাসবীব’ করো না - 
(ই, বা)। 

এ অনুচ্ছেদে আবু মাহযুরা (রা) থেকে বর্ণিত হাদীসও রয়েছে। আবু ঈসা বলেন, আমরা 
শুধু আবু ইসরাঈলের সূত্রে বিলাল (র!)-র হাদীসটি জানতে পেরেছি। অথচ আবু ইসরাঈল 
হাকামের কাছে এ হাদীসটি কখনও শুনেননি। বরং তিনি হাসান ইবনে উমারের মাধ্যমে 
হাকামের কাছ থেকে এ হাদীসটি সংগ্রহ করেছেন। আবু ইসরাঈলের নাম ইসমাঈল. 
ইবনে আবু ইসহাক। তিনি হাদীস বিশারদদের মতে নির্ভরযোগ্য রাবী নন। 

তাসবীব শব্দের ব্যাখ্যা নিয়ে বিশেষজ্ঞদের মাঝে মতভেদ রয়েছে। ইবনুল মুবারক ও 
আহমাদের মতে, ফজরের আযানের 'আস-সালাতু খাইরুম মিনান নাওম’ বাক্যটিকে 
তাসবীব বলা হয়। ইসহাকের মতে, আযানের পর যদি লোকেরা আসতে বিলম্ব করে তবে 
আযান ও ইকামতের মাঝখানে কাদ কামাতিস সালাহ, হাইয়া আলাস সালাহ্‌ ও হাইয়া 


৯৭. তাসবীব শব্দের আভিধানিক অর্থ পুনর্বার সংবাদ দেওয়া, পুনর্বার সতর্ক করা (অনু) 


www.pathagar.com 


১৭৪ জামে আত-তিরমিযী 


আলাল ফালাহ’ বলে লোকদের ডাকার নাম হল তাসবীব। মহানবী (সা)-এর ইন্তেকালের 
পর লোকেরা এটা নতুনভাবে প্রচলন করেছে এবং এটা মাকরূহ। ইসহাকের উল্লেখিত 
এ তাসবীবকে আলেমগণও মাকরূহ বলেছেন। 

. তীঁরা আরো বলেছেন, এটার প্রচলন মহানবী (সা)-এর পরেই হয়েছে। ইবনুল মুবারক 
ও আহমাদ তাসবীবের (উপরে উল্লেখিত) যে ব্যাখ্যা দিয়েছেন, সেটাই নির্ভুল এবং সহীহ। 
ফজরের আযানে এই তাসবীব করতে হবে। প্রকৃতপক্ষে একেই তাসবীব বলা হয়। আর 
আলেমগণ এ তাসবীবকেই পছন্দ করেছেন। আবদুল্লাহ ইবনে উমার (রা) থেকে বর্ণিত 
আছে যে, তিনি ভোরের নামাযের সময় 'আস-সালাতৃ খাইরুম মিনান নাওম’ বলে 
(লোকদের) ডাকতেন। মুজাহিদ থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আমি আবদুল্লাহ ইবনে. 
উমার (রা)-র সাথে কোন এক মসজিদে প্রবেশ করলাম। সেখানে পূর্বেই আযান হয়ে 
গেছে। আমরা নামায পড়তেই সেখানে গিয়েছিলাম, এমন সময় মুয়াযযিন তাসবীব শুরু 
করে দিল। তা শুনা মাত্রই ইবনে উমার (রা) এই বলতে বলতে মসজিদ থেকে বের হয়ে 
আসলেন £ "এই বিদআতীর নিকট থেকে চলে আস।” তিনি সেখানে নামায পড়লেনইনা। 
পরবর্তী কালে লোকেরা যে তাসবীব আবিষ্কার করেছে, আবদুল্লাহ ইবনে উমার (রা) 
" এটাকে খুবই খারাপ জানতেন। 


অনুচ্ছেদ £৩৪ 
VO ee ইকামত দিবে| 
rl a be Ae bn lo Ls Uo bs Go -\A, 


5 SU 52 Leal pd gt 3 oF LA pA 2 sl 
Ne ss SHH sl HEEL SD Ys el I sll 
Pf al dh Le dt JIE mi Of I SG EG il 
COL G8 SHS ob ol 

_১৯০। যিয়াদ ইবনে হারিস আস-সুদাঈ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসৃুল্লাহ 
সান্নাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাকে ফজরের নামাযের আযান দিতে বললেন।, আমি 
আথান, দিলায়। বিলাল (র ইকাবত দিতে চাইলেন যাবুল্াহ লামাঘাহ আলাইহি 
ওয়াসাল্লাম বললেন £ "সুদাঈ আযান দিয়েছে, আর যে আযান দিবে ইকামতও সে-ই 
দিবে”-(আ, ই, দা, বা)। f 
এ অনুচ্ছেদে ইবনে উমার (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। আবু ঈসা বলেন, যিয়াদের : 
হাদীসটি আমরা ইফরিকীর হাদীসের মাধ্যমেই জানতে পারি। অথচ ইফরিকী হাদীস 
বিশারদদের মতে দুর্বল রাবী। ইয়াহ্‌ইয়া ইবনে সাঈদ ও অন্যরা তীঁকে দুর্বল সাব্যস্ত 


www.pathagar.com 


" আবওয়াবুস সালাত ১৭৫ 


করেছেন। আহমাদ বলেছেন, আমি ইফরিকীর হাদীস লিখি নাই। আমি মুহাম্মাদ ইবনে 

ইসমাঈলকে দেখেছি তিনি তীকে শক্তিশালী রাবী বলে সমর্থন করেছেন এবং তিনি 

বলেছেন, ইফরিকী একজন প্রিয়ডাজন রাবী । 

অধিকাংশ আলেমের মত হল, যে আযান দিবে সে-ই ইকামত দিবে। 

'অনুচ্ছেল £ ৩৫ 

বিনা উযুতে আযান দেওয়া মাকরূহ। 

x Le be pe LD ED it Gs EE va 

KEE 6 i 0 # ob. ES 6 4 Cs e ed ae EE PTE 

SE dl do hl or 2 ol 08 sp pe gral 
} bo be 5১% kM SS 


১৯১। আৰু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
বিনা উযুতে কেউ যেন আযান না দেয়। 


2 4 eo - oc . Y 0c cr ef . cer rad 
HE in OF 3 08 A Ss Boe ne On ৩-১৭ 


LED bl Xl ss bl 2 ul JL JU = unl 


১৯২। ইবনে শিহাব (রহ) থেকে বলিত। তিনি বলেন, আবু হরায়রা (রা) বলেছেন, বিনা 
উয়ূতে কেউ যেন নামাযের আযান না দেয়-(বা)। 

আবু ঈসা বলেন, এ হাদীসটি পূর্বের হাদীসের তুলনায় অধিকতর সহীহ। ইবনে 
ওয়াহ্‌ব-- আবু হুরায়রা: (রা)-র হাদীসটি মারফু হিসাবে বর্ণনা করেননি। এটা ওলীদ 
ইবনে মুসলিমের হাদীসের চেয়ে অধিকতর সহীহ। যুহরী কখনও আবু হুরাইরার কাছে 
হাদীস শুনেননি। 

বিনা উযুতে আযান দেওয়ার বৈধতা সম্পর্কে আলেমদের মধ্যে মতাজদ রয়েছে। ইমাম 
_শাফিঈ এবং ইসহাক এটাকে মাকরূহ বলেছেন। সুফিয়ান সাওরী, তনয় ৪ 
আহমাদ বিনা উযুতে আযান দেওয়ার অনুমতি দিয়েছেন। 
অনুচ্ছেদ £৩৬ 
ইমামই ইকামত দেওয়ার অধিক হকদার। 


SA Sl CS Sh Ue BU min on 2 Bos NAY 

dt Lo dt 5 Bi SU Le bi ote Ee si bt YL 

SE le Ue DV Bl oS rl HG de ol 
HG Eee Sa FO ERS 


www.pathagar.com 


১৭৬ ‘জামে আত-তিরমিযী. 
১৯৩। জাবির ইবনে সামুরা (রা) বলেন, রাসৃলুল্লাহ সা্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের 

মুয়াযযিন (তাঁর জন্য) অপেক্ষা করতে থাকতেন এবং ইকামত দিতেন না। ষখন তিনি 

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে (তাঁর কামরা থেকে) বেরিয়ে আসতে 

দেখতেন তখনই নামাযের জন্য ইকামত দিতেন -(মু, দা, না)। 

._ আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান। বিভিন্ন মনীষী এরূপই বলেছেন যে, মুয়াযযিন 

‘আযানের অধিকারী এবং ইমাম ইকামতের অধিকারী (অর্থাৎ মুয়াযযিনের ইচ্ছায় আযান 

এবং ইমামের ইচ্ছায় ইকামত অনুষ্ঠিত হবে)। 

অনুচ্ছেদ £৩৭ 

রাত থাকতে (ফজরের) আযান দেওয়া সম্পর্কে 

lt ML 8 UE onl oF Sal Co LS CFS NA 

230 (8G Jd, 5542 IS 51 IG ALS LE dr Le lt 

{ PS nl nl 23 ass eS 


৯৮ রাতের বেলায় আযান দেয়া। ইমাম তিরমিযীর এই শিরোনামের উদ্দেশ্য তাঁর নিজের মতকে 
প্রতিষ্ঠিত করা। তাঁর মতে ফজরের আযান রাতের বেলায় দেয়া জায়েয আছে। তিনি নিম্নবর্ণিত 
হাদীস থেকে দলীল নেন। সালেম (র) থেকে তাঁর পিতার সূত্রে বর্ণিত আছে যে, নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ “বিলাল রাতে আযান দেয়”। হাম্মাদ ইবনে সালামার হাদীস 
ইমাম আবু হানীফার মতের সহায়ক। ইমাম তিরমিযী এ হাদীসকে দুর্বল বলেন। তিনি এ হাদীস 
সম্পর্কে মন্তব্য করেন যে, এটা অসংরক্ষিত হাদীস। হযরত উমার (রা)-র হাদীসও ইমাম আবু 
হানীফার মতের সহায়ক। ইমাম তিরমিযী এ হাদীসকেও দুর্বল বলেন। তিনি এ হাদীস সম্পর্কে 
মন্তব্য করেন যে, এটা মুনকাতে হাদীস। (হাদীসের সনদের কোন স্তরে কোন রাবীর নাম বাদ 
পড়ে গেলে সেটা মুনকাতি হাদীস-অনুবাদক)। অতপর ইমাম তিরমিযী অর্থের দিক থেকে 
হাম্মাদ ইবনে সালামার হাদীস দুর্বল বলেন। তিনি মন্তব্য করেন যে, এ হাদীসের কোন অর্থই 
নেই। কিন্তু ইমাম আবু হানীফার মাযহাব খুবই স্পষ্ট। তাঁর মাযহাব হাদীসের বর্ণনা, ভাব এবং 
কিয়াসের সাথে সংগতিপূর্ণ। তাঁর মতের উপর আমল করলে কোন হাদীস ত্যাগ করতে হয় না 
এবং এতে হাদীসের সকল বর্ণনার মধ্যে সমন্বয়ও সাধিত হয়। আল্লামা মাহমূদুল হাসান ইমাম 
তিরমিযীর মত সম্পর্কে মন্তব্য করেন যে, এ হাদীস থেকে কিয়ামত পর্যন্তও ইমাম তিরমিযীর 
মাযহাব প্রমাণিত হবে না। কেননা ইমাম আবু হানীফা ও ইমাম শাফিঈর মাঝে রাতের আযান 
নিয়ে যে মতবিরোধ রয়েছে তার মূল বিষয় এই যে, রাতের এই আযান ফজরের নামাযের জন্য 
যথেষ্ট হবে, না এর জন্য পুনরায় আযান দিতে হবে? ইমাম শাফিঈর মতে রাতের আযানই 
যথেষ্ট, পুনরায় আযান দেয়ার প্রয়োজন নেই। কিন্তু এটাও স্পষ্ট যে, সালেমের হাদীস থেকে 
ইমাম শাফিঈর মাযহাব প্রমাণিত হয় না। কেননা রাতের বেলায় হযরত বিলাল (রা)-র দেয়া 
আযান সকালের নামাযের জন্য ছিল না। যদি তাই হত তাহলে সকাল হওয়ার পর আবদুল্লাহ 
ইবনে উম্মে মাকতুম (রা)-র আযানের কি প্রয়োজন থাকতে পারে? কেননা একই নামাযের 
সময়ে বারবার আযান দেয়া বিদআত। সুতরাং সকাল হওয়ার পর আবদুল্লাহ ইবনে উন্মে 


www.pathagar.com 


আবওয়াবুস সালাত "১৭৭ 


১৯৪। সালেম (রহ) থেকে তীর পিতার সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহ আলাইহি 
ওয়াসাল্লাম বলেন £ বিলাল রাত থাকতে আযান দেয়। অতএব তোমরা ইবনে উম্মে 
মাকতুমের আযান না শুনা পর্যন্ত পানাহার কর-(বু, মু)। 


মাকতূমের আযান দেয়া প্রমাণ করে যে, বিলালের আযান নামাযের জন্য ছিল না। তাছাড়া . 
বিলালের আযান সম্পর্কে অন্যত্র বর্ণিত আছে ঃ “বিলাল এইজন্য আযান দেয় যেন ইবাদতে নিমগ্ন 
ব্যক্তিরা ঘরে ফিরে যায় এবং ঘুমন্ত ব্যক্তিরা জেগে উঠে”। সূতরাং এতে স্পষ্ট বুঝা যায় যে, তাঁর 
আযান নামাযের জন্য ছিল না। 

এতদ্যতীত সকালের আযান রাতের সেলোয় দেয়ার বিধান থাকলে সুফিয়ান ইবনে সাঈদকে যখন 
প্রকাশিত হওয়ার আগে আযান দেয়া যাবে না”? এমনিভাবে হযরত আলকামা (র) মন্ধার রাস্তায় 
কোন এক মুয়াযযিনকে রাত শেষ হওয়ার আগেই আযান দিতে শুনে বলেন, "এই ব্যক্তি নবী 
আলাইহিস সালামের বিরোধিতা করছে”। 

এসকল হাদীস প্রমাণ করে যে, ভোরের আগে আযান দেয়ার কোন বিধান নেই। আর বিলারের 
আযান নামাযের জন্য ছিল না, বরং তা ছিল ঘুমন্ত ব্যক্তিকে ঘুম থেকে জাগাবার জন্য এবং 
ইবাদতে নিমগ্ন ব্যক্তিকে ঘরে ফিরে যাওয়ার জন্য (সাহরী খাওয়ার উদ্দেশ্যে) ইমাম আবু 
হানীফার অভিমত কিয়াস ও হাদীসের বর্ণনার সাথে সংগতিপূর্ণ। কিয়াসের বর্ণনা এই যে, ইমাম 
শাফিঈ এবং অন্যান্য আলেম একমত হয়ে বলেন, মাগরিব, আসর, এশা এবং যোহর নামাযের 
ওয়াক্ত হওয়ার পূর্বে আযান দেয়া জায়েয নেই। তাঁরা শুধু ফজরের আযানের বেলায় মতবিরোধ 
করেছেন। তাদের মতে ফজরের আযান ওয়াক্ত শুরু হওয়ার পূর্বে দেয়া জায়েয আছে। কিন্তু ইমাম 
আবু হানীফা ফজরের নামাযকেও অন্যান্য নামাযের উপর কিয়াস করে বলেন, এ নামাযের জন্যও 
ওয়াক্ত শুরু হওয়ার আগে আযান দেয়া জায়েয নেই। ওয়াক্ত হওয়ার পূর্বে বিলাল (রা) কেন 
আযান দিতেন রাসূলুল্লাহ সাল্লান্রাহ আলাইহি ওয়াসাল্লাম তার কারণ ব্যাখ্যা করে বলেছেনঃ 
“যাতে তোমাদের ঘুমন্ত ব্যক্তি্না সতর্ক হতে পারে”। 

মহানবী (সা)-এর যুগে (ভোররাতে) দূই বার আযান দেয়া হত।(বাইতুল্লাহ শরীফ ও মসজিদে 
নববীতে এখনও এ নিয়ম চালু আছে-অনুবাদক)। ঘুমন্ত ব্যক্তিদেরকে জাগাবার জন্য এবং 
"ইবাদতে রত ব্যক্তিদের ঘরে ফিরে যাওয়ার জন্য এক বার আযান দেয়া হত। ভোর উদয় হওয়ার 
পর নামাযের জন্য আরেক বার আযান দেয়া হত। এই দুই আযানের জন্য মুয়াযযিনও পৃথক পৃথক 
ছিলেন। একজন ছিলেন বিলাল (রা), তিনি তোর হওয়ার আগে রাত থাকতে আযান দিতেন। 
দ্বিতীয় মুয়ায্যিন ছিলেন অন্ধ সাহাবী আবদুল্লাহ ইবনে উন্মে মাকতৃম (রা)। তিনি ফজর উদয় 
হওয়ার পর আযান দিতেন। এ কারণেই নবী (সা) বলেছেন £ “বিলাল রাত থাকতে আযান দেয়। 
অতএব তোমরা পানাহার করতে থাক যতক্ষণ না ইবনে উন্মে মাকতূম আযান দেয়”। 

পরবর্তী কালে অন্ধ সাহাবী আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম (রা) ভোর হওয়ার আগে আযান. 
দিতেন যাতে ঘুমন্ত ব্যক্তিরা জেগে উঠে এবং ইবাদতে রত ব্যক্তিরা ঘরে ফিরে যায়। আর বিলাল 
(রা) তোর হওয়ার পর ফজরের নামাযের আযান দিতেন। নফল নামাযের জন্য'আযান দেয়ার 
ব্যাপারে ইমাম আবু হানীফা শরীআতের বিধান এবং নীতিমালার পর্যালোচনা করে বলেন, 
ওয়াজিব নামায, যেমন দুই ঈদের নামাযের জন্য আযান দেয়া হয় না। অনুরূপভাবে সুন্নাত 
নামাযের জন্যও আযান দেয়া হয় না, যেমন সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের নামাযের জন্য আযান দেয়া 
হয় না। এই প্রেক্ষিতে নফল নামাযের জন্য আযান দেয়া জায়েয হবে না-(মাহমূদ)। 


www.pathagar.com 


ls 4 আল-জামে আত-তিরমিযী 


আবু ঈসা বলেন, এ অনুচ্ছেদে ইবনে মাসউদ, আইশা, উনাইসা, আনাস, আবু যার ও 
সামুরা রাদিয়াল্লাহু আনহম থেকেও হাদীস বর্ণিত আছে। ইবনে উমার (রা)-র বর্ণিত 
হাদীসটি হাসান এবং সহীহ। 

রাত থাকতে আযান দেওয়ার ব্যাপারে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। তাদের 
কতেকে বলেছেন, মুয়াযযিন রাতে সুবহে সাদিকের পূর্বে আযান দিলে তা জায়েয এবং 
এটা পুনর্বার দেওয়ার প্রয়োজন নেই। ইমাম মালিক, শাফিঈ, ইবনুল মুবারক, আহমাদ ও 
ইসহাকের এটাই মত। অন্য দল বলেছেন, রাত (অধিক) থাকতে আযান দিলে তা পুনরায় 
দিতে হবে। সুফিয়ান সাওরী এই মত ব্যক্ত করেছেন। হাম্মাদ আইউবের সূত্রে, তিনি 
নাফের সূত্রে, তিনি ইবনে উমারের কাছ থেকে বর্ণনা করেছেনঃ 
Erste HAL 2 dr dl LAG LL SH I Sl 

“একদা বিলাল (রা) রাত থাকতে আযান দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
তাকে পুনর্বার আযান দেওয়ার নির্দেশ দিলেন। (তিনি বললেন,) লোকেরা ঘুমিয়ে পড়েছে।” 

আবু ঈসা বলেন, এ হাদীসটি সুরক্ষিত নয়। উবায়দুল্লাহ ইবনে উমার (রা) ও অন্যরা 
নাফের মাধ্যমে ইবনে উমার (রা)-র কাছ থেকে মহানবী (সা)-এর যে হাদীসটি বর্ণন৷ 
করেছেন সেটাই সহীহ। বর্ণনাটি নিন্নরূপ 8 


shes wh G0, ais ‘bs 2,0 Bz er Bac? se ‘ 

pe pl onl O54 > ils LG HL 55 FH 
" নবী (সা) বলেন, "বিলাল রাত থাকতে আযান দেয়। অতএব তোমরা (আবদুল্লাহ)' 
ইবনে উন্মে মাকতৃমের আযান না শুনা পর্যন্ত পানাহার করতে থাক।* 

আবদূল আযীয ইবনে আবু রাওয়াদ নাফের সূত্রে বর্ণনা করেছেনঃ 

SEY Ls Ss AG LL SS G5 BH 

"উমার (রা)-র মুয়াযযিন রাত থাকতেই আযান দিলেন। উমার (রা) তাকে পুনর্বার 
আযান দেওয়ার নির্দেশ দিলেন।” 

এই বৰ্ণনাটিও সহীহ নয়। কেননা নাফে এবং উমারের মাঝখানের একজন রাবী ছুটে 
গেছে। সম্ভবতঃ হা্মাদ ইবনে সালামা এ হাদীসটি বর্ণনা করেছেন। আবদুল্লাহ ইবনে. 
উমারের বর্ণনাটিই সহীহ। একাধিক রাবী নাফের সূত্রে ইবনে উমারের এ হাদীসটি বর্ণন৷ 
করেছেন। যুহরী সালেমের সূত্রে, তিনি ইবনে উমার (রা)-র সূত্রে বর্ণনা করেছেন, নবী 
"সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ “বিলাল রাত থাকতে আযান দেয়"-।” 

আবু ঈসা বলেন, হাম্মাদ কর্তৃক বর্ণিত হাদীসটি যদি সহীহ হয় তাহলে এই 


হাদীসের কোন অর্থ হয় না যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ 
"বিলাল রাত থাকতে আযান দেয়-_।” বিলাল (রা) যখন ফজর উদয় হওয়ার পূর্বে আযান 


www.pathagar.com 


আবওয়াবুস সালাত ১৭৯, 


দিলেন এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তীকে পুনর্বার আযান দেওয়ার 
নির্দেশ দিতেন তাহলে তিনি কখনো এ কথা বলতেন না যে, "বিলাল রাত থাকতে আযান 

দেয়-"।” আলী "ইবনুল মাদানী বলেন, হাম্মাদ ইবনে সালামা থেকে, তিনি আইউব 
Co তিনি নাফে থেকে, তিনি ইবনে উমার থেকে, তিনি নবী সাল্লাল্লাহ আলাইহি 
ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদীসটি সুরক্ষিত নয়। হান্মাদ ইবনে সালামা তা বর্ণনা 
কৰুরতে গিয়ে (সনদের মধ্যে) ভুল করেছেন। 


অনুচ্ছেদ £৩৮ 

আযান হওয়ার পর মসজিদ থেকে চলে যাওয়া মাকরূহ। ' 

24 on : lal oe LF ue < EEE So LS -\A0 
BVI CE LANG EEE; Cal ol ur 


ALS 2 di dr wl Ue 5 02 HIG 


১৯৫। আবু শাছা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আসরের নামাযের আযান হয়ে : 
যাওয়ার পর এক ব্যক্তি মসজিদ থেকে বেরিয়ে চলে গেল। আবু হুরায়রা (রা) বললেন, 
এই ব্যক্তি আঁবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যাচরণ করল-(আ, মু, 
দা,না,ই)। 

আবু ঈসা বলেন, এ অনুচ্ছেদে উসমান (রা) থেকে বর্ণিত হাদীসও রয়েছে। আবু 
হরায়রার হাদীসটি হাসান এবং সহীহ। 

মহানবী (সা)-এর সাহাবা ও তাদের পরবর্তীদের মতে আযান হয়ে যাওয়ার পর 
কোন ব্যক্তির মসজিদ থেকে বেরিয়ে যাওয়া উচিৎ নয়। হী, যদি উষু না থাকে কিংবা 
খুব জরুরী কাজ থাকে তবে ভিন্ন কথা। ইবরাহীম নাখঙঈ বলেন, মুয়াযযিনের ইকামতের 
পূর্ব পযন্ত বের হওয়া জায়েয। আবু ঈসা বলেন, আমাদের মতে, যার প্রয়োজন রয়েছে - 
কেবল সে বের হতে পারে। 
অনুচ্ছেদ £ ৩৯ 
সফরে থাকাকালে আযান দেওয়া। 


JE be GUL be ES, UES DLE on Le Eo NAN 
‘di Jie) SE Cad IG Spl on WU ye YU oe Me 
তো, AE be IR fr IG Ie or H a “le NE 

ES CELT, 


www.pathagar.com 


১৮০ আল-জামে আত-তিরমিধযী 


_১৯৬। মালিক ইবনে হওয়াইরিস (রা) থেকে বর্ণিত। তিনি ঘলেন, আমি এবং আমার 
EE TE A TO SEU USE BL RD 
তিনি আমাদের বললেন ঃ “যখন তোমরা উভয়ে সফর করবে তখন আযান দেবে, ইকামত 
বলবে, অতপর তোমাদের মধ্যে যে বড় সে তোমাদের ইমামতি করবে” 

(আ, ই, দা, না, বু, মু)। 

আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। অধিকাংশ আলেম এ হাদীস অনুযায়ী 
সফর অবস্থায় আযান দেওয়ার কথা বলেছেন এবং এটা পছন্দনীয় মনে.করেছেন। কিছু 
সংখ্যক আলেম বলেছেন, শুধু ইকামতই যথেষ্ট। আযান তো সে ব্যক্তিই দেবে যে 
মানুষকে একত্র করতে চায়। প্রথম মতটিই অধিকতর সহীহ। ইমাম আহমাদ ও ইসহাক 
এ মতেরই প্রবক্তা (ইমাম আবু হানীফাও)। 


অনুচ্ছেদ £: ৪০ 
আযান দেওয়ার ফযীলাত 


sl SS LS ES Sf Le bn Ln ES = NAV 
WEL NE EE 


Us ELIS CL > Ie En 55 

১৯৭। ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যে 
ব্যক্তি সওয়াবের আশায় একাধারে সাত বছর আযান দেবে তার জন্য দোযখের আগুন 
থেকে মুক্তি নির্ধারিত রয়েছে। 

এ অনুচ্ছেদে ইবনে মাসউদ, সাওবান, মুআবিয়া, আনাস, আবু হুরায়রা ও আবু সাঈদ 
রাদিয়ান্লাহ আনহুম থেকেও হাদীস বর্ণিত হয়েছে। ইবনে আব্বাসের হাদীসটি গরীব। 
কেননা এর একজন রাবী জাবির ইবনে ইয়াযীদকে মুহাদ্দিসগণ হাদীস শাস্ত্রে দুর্বল 
বলেছেন। ইয়াহ্‌ইয়া ইবনে সাঈদ ও আবদুর রহমান ইবনে মাহদী তাকে পরিত্যাগ 
করেছেন।আবু ঈসা বলেন, আমি জারূদের সূত্রে এবং তিনি ওয়াকীর সূত্রে শুনেছেন, যদি 
“জাবির আল-জুফী না হত তাহলে কুফাবাসীরা (আবু হানীফা ও তীর মতানুসারীগণ) 
হাদীসবিহীন অবস্থায় এবং যদি হাশ্মাদ না হতেন তাহলে ফিক্হবিহীন অবস্থায় 
থাকতেন। 


অনুচ্ছেদ £ ৪১ 


ইমাম যিশ্বাদার এবং মুয়াযযিন আমানতদার। 
tl ve Sl EY nl o> nh EES HE EES NAA 


www.pathagar.com 


আবওয়াবুস সালাত ১৮১ 


POSS 26 dt Lo dt 5 IG UG 2 Yb pO 


coe ec? s 29 Af [) PREY or SEE AE Ld ল 
K EFA Ac, iN sl ll aT SSH, eS 
oe PUL Ll Fn / z 5 


১৯৮। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন £ ইমাম হলো (নামাযের) যামিন এবং মুয়াযযিন হল আমানতদার।৯৯ 
হে আল্লাহ্‌! ইমামকে সৎপথ দেখাও এবং মুয়াযযিনকে ক্ষমা কর- (অ!)। 

আবু ঈসা বলেন, এ অনুচ্ছেদে আইশা, সাহল ইবনে সাদ ও উকবা ইবনে আমের 
রাদিয়াল্লাহু আনহম থেকেও হাদীস বর্ণিত আছে। আবু হরায়রার হাদীসটি আমাশের সূত্রে 
একাধিক রাবী বর্ণনা করেছেন। এটা আবু সালেহ কর্তৃক আইশা (রা)-র সূত্রেও বর্ণিত 
হয়েছে। আবু ঈসা বলেন, আমি আবু যুরআকে বলতে শুনেছি, আবু হরায়রার কাছ থেকে 
বর্ণিত হাদীসটি অধিকতর সহীহ। কিন্তু ইমাম বুখারী আইশার কাছ থেকে বর্ণিত 
হাদীসটিকে অধিকতর সহীহ বলেছেন। কিন্তু আলী ইবনুল মাদীনী এর কোনটিকেই 
" শক্তিশালী মনে করেন না। 


অনুচ্ছেদ £3 ৪২. 
আযান শুনে যা বলতে হবে। 
E55 IG WL ED Ll EES TEST op bs Gl EES NAA 
IE ATE a for BO a8 er . 0% sow ef El Lens 2-0-2 
ffl oF ol a on cls 8 srl oF UL oF oS. 
Lee COUR BAL, A abt do alt I IG IG 
y EEA AFT 
১৯৯। আবু সাঈদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি 


ওয়াসাল্লাম বলেছেন £ যখন তোমরা আযান শুনতে পাবে, তখন মুয়াযযিন যা বলে 
তোমরাও তাই বল (বু, মু, দা, না, ই, আ)। 


এ অনুচ্ছেদে আবু রাফে, আবু হুরায়রা, উন্মে হাবীবা, আবদুল্লাহ ইবনে আমর, 
আবদুল্লাহ ইবনে রবীআ, আইশা , মুআেয ইবনে আনাস ও মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুম 
থেকেও হাদীস বর্ণিত আছে। আবু ঈসা বলেন, আবু সাঈদের হাদীসটি হাসান এবং সহীহ। 
আরো কয়েকটি সূত্রে এ হাদীসটি বর্ণিত হয়েছে। তার মধ্যে মালিকের বর্ণনাটিই 
অধিকতর সহীহ। 


৯৯" ইমামের জামিন হওয়ার অর্থ তিনি মুক্তাদীদের নামায নিজের কাঁধে তুলে নেন। মুয়াযযিনের 
আমানতদার হওয়ার অর্থ তিনি ঠিক সময়ে আযান দিলে লোকেরা ঠিক সময় নামাযে আসতে 
পারে এবং রোযাদার ইফতার করতে পারে (অনু.)। 


www.pathagar.com 


৮২ আল-জামে আত-তিরমিসী 


আনলে এত 
আযানের বিনিময়ে পারিশ্রমিক গহণ করা মাকরূহ। 
| of ld Ye Fey PE EEE SEE 
Js dl ae CL BLGNIG oO al on SUE Le DN 
al ofl GE BUY CG SIAL, LL do dl 
২০০। উসমান ইবনে আবুল আস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম আমার কাছ থেকে সর্বশেষ যে প্রতিশ্রুতি নিয়েছিলেন তা ছিল ঃ 
আমি এমন একজন মুয়াযযিন রাখব যে আযানের বিনিময়ে পারিশ্রমিক নেবে না। 
আবু ঈসা বলেন, উসমানের হাদীসটি হাসান। বিশেষজ্ঞ আলেমগণ আযান দিয়ে 
পারিশ্রমিক গ্রহণ করা মাকরূহ বলেছেন। তাঁরা এটাই পছন্দ করেছেন যে, মুয়াযযিন 
আযানের বিনিময়ে সওয়াবের প্রত্যাশী হবেন। 
অনুচ্ছেদ £ঃ ৪8৪ 
মুয়াযযিনের আযান শুনে যে দোয়া পড়তে হবে। 
PS AL Le Sod oe So Co LS Eo -Y.)\ 


AL so dl Jim) oF ob al on UE A pl 
dh dS ET GL SL > IU 2 IG ALS LE 
ed AES LT EL STL 
SEY LE Cs ANG Ne 

২০১। সাদ ইবনে আবু ওয়াককাস (রা) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ সান্লান্রাহ আলাইহি 
ওয়াসাল্লাম বলেন £ যে ব্যক্তি মুয়াযযিনের আযান শুনে বলবে, “আশহাদু আল-লা ইলাহা 
ইল্লান্াহ ওয়াহদাহ লা শারীকা লাহ ওয়া আম্না মুহাস্মাদান আবদুহু ওয়া রাসূলুহ রাদীতু 
বিল্লাহি রব্বান ওয়া বিল-ইসলামি দীনান ওয়া বি-মুহাম্মাদিন রাসূলান” আল্লাহ তার 
গুনাহ মাফ করে দেন -(মু, দা, না, ই, আ)।১০০ 

আবু ঈসা বলেন, হাদীসটি হাসান, সহীহ এবং গরীব। উপরোক্ত সূত্র ব্যতীত অপর 
কোন সুত্রে হাদীসটি বর্ণিত হয়েছে বলে আমার জানা নেই। 
১০০. অথ £ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, তিনি এক, তাঁর কোন শরীক. 
নাই এবং মুহাম্মাদ (সা) তাঁর বান্দাহ ও রাসূল। আমি আল্লাহকে আমার প্রতিপালক, 
‘মূহাম্মাদকে রাসূল এবং ইসলামকে দীনরূপে সন্তুষ্ট মনে গ্রহণ করলাম (অনু .)। 


www.pathagar.com 


তরাবওয়াবুস সালাত ১৮৩' 
অনুচ্ছেদ £ঃ 8৪৫ 
পূর্ববর্তী অনুচ্ছেদের পরিপূরক। 
CA AL DOD SOE ALE oh J be MSL ES ory 
dt do adit 05 IG IG al LE ot nb be ADs Lo 
LON esl oh TOI AS > IG i A SL 
NE CE A ED EDN ee SEIN aa 
+ DOs EY Ee EY 
২০২। জাবির ইবনে আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ যে ব্যক্তি আযান শুনে বলে, "হে আল্লাহ! এই পূর্ণাংগ 
আহবান ও প্রতিষ্ঠিত নামাযের প্রভু তুমি মুহাম্মাদ (সা)-কে নৈকট্য ও মর্যাদা দান কর 
এবং তীঁকে তোমার ওয়াদাকৃত প্রশংসিত স্থানে পৌছাও” তার জন্য কিয়ামতের দিন 
আমার শাফাআত ওয়াজিব হবে- (বু, দা, না, ই, আ)।১০১ 
আবু ঈসা বলেন, হাদীসটি হাসান, সহীহ এবং (মুনকাদিরের বর্ণনায়) গরীব। 


' অনুচ্ছেদ $ ৪৬ 
আযান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া বিফলে যায় না। 


2 20s # #00 [] roads 7 07 306 #8 B06 EET 
ol Hl SEI LoS PR Ga IE PI ১০> শা 


পুর + 


EL ll oe LL 5 bs BOL CS (IG LL 
Ae le RUNES ll TL I0 IG WL on pl pe 


ela A Lec Bsn, 3 84 
+ LEY ESOS Sp YC 


Ed 


১০১" বায়হাকী শরীফের বর্ণনায়, 'ওয়াদতাহ’-এর পর ‘ইন্নাকা লা তুখলিফুল মীআদ’ (তুমি 
কখনও ওয়াদার খেলাফি কর না) বাক্যাংশটুকুও রয়েছে। কেউ কেউ 'ওয়াল-ফাদীলাতা’ শব্দের 
প্র 'ওয়াদ-দারাজাতার রাফিআতা’ বাক্যাংশটুকুও যে বলেন তা কোন হাদীসে নেই। হুবহু এ 
"দোয়াটি ইবনে মাজা (নামায অধ্যায়), নাসাঈ (আযান অধ্যায়), মুসনাদে আহমাদ (তৃতীয় খণ্ড, পৃ 
৩৫৪) এবং বুখারীতে (আযান অধ্যায়) উধৃত হয়েছে। অতএব যে শব্দ হাদীসে উল্লেখিত নাই তা 


যুক্ত করে মূল হাদীসকে বিকৃত করা কোনক্রমেই সংগত নয় (অনু .) 


www.pathagar.com 


“১৮৪ আল-জামে আত-তিরমিষী 


২০৩। আনাস ইবনে মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আযান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া (আল্লাহর 
দরবার থেকে) ফেরত দেয়া হয় না -(আ, দা)। 
আনাস (রা) থেকে হাদীসটি বর্ণনা করেছেন। 


. অনুচ্ছেদ £ ৪৭ 
আল্লাহ তীর বান্দাদের উপর কত ওয়াক্ত নামায ফরয করেছেন। 
Cl Sil” fe EEN IPAS ‘| PN EEO EEG 24,2 EON হী {3 


EE AO Ig MC Si ss AY 
by ut Bt Ete Lig WYN J Ss as os 
২০৪। আনাস ইবনে মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, মিরাজের রাতে নবী 

সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর পঞ্চাশ ওয়াক্ত নামায ফরয করা হয়েছিল। 

অতঃপর তা কমাতে কমাতে পাঁচ ওয়াক্তে সীমাবদ্ধ করা হয়। অতঃপর ঘোষণা করা 

' হল, হে মূহাম্মাদ! আমার কাছে কথার কোন হেরফের নাই। তোমার জন্য এই পাঁচ 

ওয়াক্তের মধ্যে পঞ্চাশ ওয়াক্তের সওয়াব রয়েছে -(আ, না)।১০২ 
এ অনুচ্ছেদে উবাদা ইবনে সামিত, তালহা ইবনে উবাইদুল্লাহ, আবু কাতাদা, আবু 

যার, মালিক ইবনে সাসাআ এবং আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহম থেকেও হাদীস 
বৰ্ণিত হয়েছে। আবু ঈসা বলেন, আনাসের হাদীসটি হাসান, সহীহ এবং গরীব। 


অনুচ্ছেল £ ৪৮ 
পচ ওয়াক্ত নামাযের ফযীলাত। 


-G ok Ls Ll CE 2 oe oe EY -Y.0 


১০২" আল্লাহ তাআলার এ বাণীর দ্বিবিধ অর্থ হতে পারে। একঃ আমার জ্ঞানে তোমাদের জন্য যে 
পঞ্চাশ ওয়াক্ত নামাযের সওয়াব নির্দ্ারিত আছে তার কোন পরিবর্তন হবে না। বরং তোমাদের 
পঞ্চাশ ওয়াক্ত নামাযের সওয়াবই দেয়া হবে। নামাযের সংখ্যা যদিও পঞ্চাশ ওয়াক্ত থেকে 
কমিয়ে পাঁচ ওয়াক্ত করা হয়েছে। দুইঃ আমার বাণীর কোন পরিবর্তন হয় না। কেননা আমার 
জ্ঞানে তোমার উপর দিন রাতে পাঁচ ওয়াক্ত নামাযই ফরয ছিল তবে আমার স্থানে এটাও ছিল: 
যে, আমি প্রথমে তোমার উপর পঞ্চাশ ওয়াক্ত নামায ফরয করব। তখন তুমি তোমার উন্মাতের . 
জন্য সুপারিশ করতে থাকবে! এর ফলে আমার জ্ঞানে প্রথম থেকে যে পাঁচ ওয়াক্ত নামায ফরয 
ছিল তাই ফরয থেকে যাবে-(মাহমূদ)! 


www.pathagar.com 


আবওয়াবুস সালাত ১৮৫ 
BE ET GSN 
CE Cts SOUS asd dl od, EI © FE) IS) 

+ ত 

২০৫। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাত্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম 
বলেন ঃ পাঁচ ওয়াক্তের নামায এবং এক জুমুআর নামায থেকে পরবর্তী জুমুআর নামাযে 


তার মাঝখানে সংঘটিত (ছোটখাট) গুনাহসমূহের কাফফারা (ক্ষতিপূরণ) হয়ে যায়; 
তবে শর্ত হল কবীরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে -(মু, আ)।১০৩ 


আবু ঈসা বলেন, আবু হরায়রার হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে জাবির, 
আনাস ও হানযালা আল-উসায়দী রাদিয়াল্লাহ আনহম থেকেও হাদীস বর্ণিত রয়েছে। 


অনুচ্ছেদ 3 ৪৯ 
জামাআতে নামায আদায়ের ফযীলাত৷ 


re SU be Le of dl Ls be LS ES 0 Ei -Y." 
JE lL to EO Log LOE 
+53 bitsy pr 253 Jen Ble he 


১০৩' কবীরা গুনাহে লিপ্ত না হলে পাঁচ ওয়াক্ত নামায তার মাঝে সংঘটিত গুনাহের কাফফারা 
হবো৷মুতাযিলাদের মতে সগীরা গুনাহ মাফ হওয়ার জন্য কবীরা গুনাহ থেকে বেঁচে থাকা শর্ত। 
তারা পবিত্র কুরআনের নিম্নবর্ণিত আয়াত থেকে দলীল গ্রহণ করে, "যে সব কবীরা গুনাহ থেকে 
তোমাদের বেঁচে থাকতে বলা হয়েছে, যদি তোমরা তা থেকে বেঁচে থাক তাহলে আমরা 
তোমাদের ক্রুটি বিচ্যুতি মাফ করে দেব” (নিসা £ ৩১)। 

অনৃচ্ছেদে উল্লেখিত হাদীস আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মতের সহায়ক। তাদের মতে ছোট 
ছোট গুনাহ মাফ হওয়ার জন্য কবীরা গুনাহ থেকে বেঁচে থাকা শর্ত নয়, বরং ইবাদত করলে 
ছোট ছোট গুনাহ মাফ হয়ে যাবে। আর তওবা করলে বড় বড় গুনাহও মাফ হয়ে যাবে৷ শুধু 
ইবাদতের দ্বারা কবীরা গুনাহ মাফ হবে কি না এ নিয়ে আহলুস্‌ সুন্নাহ ওয়াল জামাআতের 
আলেমদের মধ্যে মতপার্থক্য আছে। অনুচ্ছেদে উল্লেখিত হাদীসের জবাবে আহলুস্‌ সুন্নাহ ওয়াল 
জামাআতের আলেমরা বলেন, এ হাদীস সগীরা গুনাহ থেকে বেঁচে থাকার জন্য কবীরা গুনাহ 
থেকে বেঁচে থাকার শর্ত বুঝায় না। বরং হাদীসের অর্থ এই যে, বড় বড় গুনাহ থেকে বেঁচে 
থাকলে দুই জুমুআর মাঝে যে সকল ছোট ছোট গুনাহ হয়ে থাকে তা ইবাদতের দ্বারা মাফ হয়ে 
যাবে। আর কবীরা গুনাহ থেকে বেঁচে না থাকলে তার সকল সগীরা গুনাহ মাফ হয়ে যাবে বলে 
আমরা বলি না। বরং তার কিছু কিছু গুনাহ মাফ হওয়ার আমরা আশা রাখি। তবে আল্লাহ্‌ ইচ্ছা 
‘করলে তার সকল গুনাহই মাফ করতে পারেন। তিনি তো গুনাহ মাফকারী এবং অতিশয়, 


দয়ালু-(মাহমূদ)। 


www.pathagar.com 


১৮৬ আল-জামে আত-তিরমিষী 


২০৬। ইবনে উম্মার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লান্রাহ আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন £ কোন ব্যক্তির একাকি আদায়কৃত নামাযের উপর জামাআতে ' 
আদায়কৃত নামাযের সাতাশ গুণ বেশী মর্যাদা রয়েছে -(বু, মু, আ)।১০৪ 

আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে ইবনে মাসউদ, উবাই. 
ইবনে কাব, মুআয ইবনে জাবাল, আবু সাঈদ, আবু হরায়রা ও আনাস ইবনে মালিক 
রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। 

অনুরূপভাবে নাফের থেকে ইবনে উমার (রা)-এর সূত্রে মহানবী (সা)-এর কাছ 
থেকে একই অর্থের আর একটি হাদীস বর্ণিত হয়েছে। তাতে আছে $ 


পপ 


>) LES > Jl He se l Mo Lal JU 
“জামাআতের নামায একাকি নামাযের তুলনায় সাতাশ গুণ অধিক মর্যাদা রাখে - (বু, 
মা)।।” 
এ সম্পর্কিত অন্যান্য সব বর্ণনায়ই পঁচিশ গুণের কথা উল্লেখ রয়েছে, শুধু ইবনে 
উমারের বর্ণনায় সাতাশ গুণের কথা উল্লেখ আছে। 


7-2 se ie0 aut 


ye WU ES 0 EID GSS ne 2 Gl BS YY 
eT Bs Ln 
sXe de wi GO os ddl Ho SIG “le dl 

bc) 


২০৭। আবু হরায়রা (রা) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ সাল্লান্রাহ আলাইহি ওয়াসাল্লাম 
বলেন £ কোন ব্যক্তির জামাআতের নামায তার একাকি নামাযের তুলনায় পঁচিশ গুণ 
(সওয়াব) বৃদ্ধি পায়- (বু, মু, মা, অ)। 


আবু ঈ সা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। 


অনুচ্ছেদ £ঃ ৫০ 
BL EOL LPL LOL 


Lid LE 


EL es ot Let 2 LG te 


১০৪" জ্মাআতে নামায পড়লে প্রতি রাকাআত নামাযে সাতাশ গুণ বেশী সওয়াব দেয়া হবে।এক 
"হাদীসে প্রতি রাকাআত নামাযে পচিশ গুণ সাওয়াব দেয়ার কথা বলা হয়েছে। তবে এ দুই 
‘হাদীসের মধ্যে কোন বিরোধ নেই। হাদীসে উল্লেখিত সংখ্যা সওয়াবের সীমা নির্ধারণের জন্য বল' 
হয়নি, বরং আধিক্য বুঝানোর জন্য বলা হয়েছে-(মাহমূদ)। 


www.pathagar.com 


আবওয়াবুস সালাত '১৮৭' 


Pl ES NL Al boll > ns 5 ES ll 
g All EVI Ys ue 

২০৮। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্াহ আলাইহি ওয়াসাল্লাম বলেন £ 
আমার ইচ্ছা হয়, আমি আমার যুবকদের লাকড়ির স্তূপ জমা করার নির্দেশ দেই, অতঃপর 
নামায পড়ার নির্দেশ দেই এবং ইকামত বলা হবে (নামায শুরু হয়ে যাবে), অতঃপর 
যেসব লোক নামাযে উপস্থিত হয়নি তাদের (ঘরে) আগুন লাগিয়ে পুড়িয়ে দেই- (বু, মু, 
দা, ই)।১০৫ 

আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে ইবনে মাসউদ, আবু 
দারদা, ইবনে আব্বাস, মুআেয ইবনে আনাস ও জাবির রাদিয়াল্লাহু আনহম থেকেও বর্ণিত 
হাদীস রয়েছে। 

মহানবী (সা)-এর বহ সংখ্যক সাহাবী থেকে বর্ণিত আছে, তীঁরা বলেছেন, যে ব্যক্তি 
আযান শুনার পরও জামাআতে উপস্থিত হয়নি তার কোন নামায নেই। কতিপয় বিশেষজ্ঞ 
আলেম বলেছেন, নবী (সা) জামাআতের গুরুত্ব বুঝাতে এবং জামাআতে অনুপস্থিত 
ব্যক্তিকে তিরঙ্কার করার জন্য এরূপ বলেছেন। কোন উপযুক্ত কারণ ছাড়া কারো পক্ষে 
জামাআতে অনুপস্থিত থাকার অবকাশ নাই। মুজাহিদ বলেন, ইবনে আব্বাস (রা)-কে 
এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করা হল, সে দিনভর রোযা রাখে এবং রাততর নামায 
পড়ে, কিন্তু জুমুআা ও জামাআাতে উপস্থিত হয় না। তিনি বলেন, সে দোযখী। মুজাহিদ এ 
হাদীসের নিন্নরূপ ব্যাখ্যা করেছেন £ যে ব্যক্তি জামাআাতকে তুচ্ছ ও সাধারণ জ্ঞান করে 
এরূপ করবে সে দোযখী হবে। 


অনুচ্ছেদ £ ৫১ 
যে ব্যক্তি একাকী নামায পড়ার পর পুনরায় জামাআত পেল। 


Ll 2 SAE IG Ll be SON Sl on Lp on ab Bo 
J al HEI ELIE. PE WY led oe 
১০৫' এ হাদীস থেকে শরীআতের কয়েকটি মাসআলা জানা যায়। এক, জামাআতের সাথে 
' নামায পড়ার তাকীদ রয়েছে। এ কারণেই হানাফী আলেমদের মতে জামাআতের সাথে নামায 


পড়া সুন্নাতে মুয়াক্কাদা এবং ওয়াজিবের কাছাকাছি। এমনকি কোন কোন হানাফী আলেমের মতে 
জামাআতের সাথে নামায পড়া ওয়াজিব। 


বুসলমানদের কোন বিশেষ জরুরী কাজের প্রেক্ষিতে নামাযের জামাআতের মত একটি বড় 
গুরুত্বপূর্ণ জিনিস কখনও কখনও ত্যাগ করা জায়েয আছে- (মাহমূদ)। 


www.pathagar.com 


৮ আল-জামে আত-তিরমিযী 
Ue pod sl So 2 - Sl IA SNe oi EME 
Us Sl LSS LI Le be +25 Le de JB x 
SE BIE UC A EE ST ETAT UID ES 
BE CY EG Ui wo VEE SL, sa 

২০৯। জাবির ইবনে ইয়াযীদ ইবনে-আসওয়াদ (রা) থেকে তাঁর পিতার সূত্রে বর্ণিত। 
তিনি (ইয়াযীদ) বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাঁর বিদায় 
হজ্জে উপস্থিত ছিলাম। আমি তাঁর সাথে (মিনায় অবস্থিত) মসজিদে খাইফে ফজরের" 
নামায পড়লাম। নামায শেষ করে তিনি মোড় ফিরলেন। তিনি লোকদের এক প্রান্তে দুই 
ব্যক্তিকে দেখতে পেলেন, তারা তীর সাথে নামায পড়েনি।১০৬ তিনি বললেন £ এদেরকে 
আমার কাছে নিয়ে এসো। তাদেরকে নিয়ে আসা হল, (কিন্তু ভয়ে) তাদের ঘাড়ের রগ 
কীপছিল। তিনি জিজ্ঞেস করলেন £ঃ আমার সাথে নামায পড়তে তোমাদের উভয়কে 
কিসে বাধা দিল? তারা বলল, হে আল্লাহর রাসূল! আমরা বাড়িতে নামায পড়ে এসেছি। 
তিনি বললেন £ এরূপ আর করবে না। তোমরা বাড়িতে নামায পড়ার পর যদি মসজিদে 
উপস্থিত হয়ে জামামআাত হতে দেখ, তাহলে তাদের সাথে পুনরায় নামায পড়বে। এটা 
তোমাদের উভয়ের জন্য নফল হবে। 

আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে মিহজান ও ইয়াযীদ 
ইবনে আমের (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। সুফিয়ান সাওরী, শাফিঈ, আহমাদ ও 
ইসহাক বলেছেন, কোন ব্যক্তি একাকী নামায পড়ার পর পুনরায় জামাআাত পেলে 
নামাযণ পুনরায় পড়ে নেবে। যদি সে মাগরিবের নামায একাকী পড়ার পর জামাআত পায় 
তাহলে জামাআতের সাথে তিন রাকআত পড়ার পর সে আরে! এক রাকআত মিলিয়ে 
পড়বে। সে পূর্বে একাকী যে নামায পড়ল সেটা তাদের মতে ফরয হিসেবে গণ্য হবে। 


অনুচ্ছেদ £ ৫২ 
মসজিদে এক জামাআত হয়ে যাবার পর পুনরায় জামাআত করা। 


পলু ত 


ELE LS EEE BC A, 
le 3, Jeo 0 UG Lx bE HED sf bk Gl al 
১০৬' ইমাম শাফিঈ এ হাদীসকে তাঁর মতের পক্ষে দলীল হিসেবে গ্রহণ করেন। তাঁর মতে 
একাকী নামায পড়ার পর ইমামের পেছনে সকল নামায পুনরায় পড়া জায়েয আছে। ইমাম আবু 


*.হানীফার মতে ফজর এবং আসর এ দুই নামায একাকী পড়ার পর পুনরায় জামাআতের সাথে 
তা পড়া জায়েয নেই, অন্যান্য নামায পড়া জায়েয আছে। দারু কুতনীতে উল্লেখিত আবদুল্লাহ 


www.pathagar.com 


আবওয়াবুস সালাত ' ৯ 
Ga Li cl NAME andi coi -- *(- + Hl ‘ 21027 
Jz PES Bh Ge pol IB ll de alt Js 

২১০। আবু সাঈদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি এমন সময় (মসজিদে) 
আসল যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নামায পড়ে নিয়েছেন। তিনি 
বললেন £ তোমাদের মধ্যে কে এই ব্যক্তির সাথে ব্যবসা করতে চায়? এক ব্যক্তি উঠে 
দাঁড়াল এবং আগন্তুক ব্যক্তির সাথে নামায পড়ল- (আ, দা, দার)।১০৭ 


এ অনুচ্ছেদে আবু উমামা, আবু মূসা ও হাকাম ইবনে উমায়ের রাদিয়াল্লাহু আনহম 
থেকেও হাদীস বর্ণিত হয়েছে। মহানবী (সা)-এর একাধিক বিশেষজ্ঞ সাহাবা এবং 
তাবিঈদের মতে £ মসজিদে জামাআত হওয়ার পর কিছু লোক একত্র হয়ে পুনরায় 
জামাআত করে নামায পড়ে নিলে এতে কোন দোষ নেই। ইমাম আহমাদ এবং" 
ইসহাকও অনুরূপ কথা বলেছেন। অপর একদল মনীষী বলেছেন, প্রথম জামাআত. 
হওয়ার পরে আসা লোকেরা একাকী নামায পড়বে। সুফিয়ান সাওরী, ইবনুল মুবারক, 
মালিক ও শাফিঈ একাকী নামায পড়াকেই পছন্দ করেছেন। 


অনুচ্ছেদ £ ৫৩ 
ফজর ও এশার নামায জামাআতে পড়ার ফযীলাত। 


2 702 ei 20 e cite 77.00, 206 Isle PPT 

DEL Eo dl oy rity Go LUE op Ipama GU YN 
+8 ez 7c04 ec coed 8 i 8 ie az 8s oe se cd 8 
ole on Ole of tne al on ol D8 OF pif 2 ste OF 
ইবনে উমার (রা)-র হাদীস ইমাম আবু হানীফার মতের সহায়ক। নবী সাল্লাল্লাহ আলাইহি 
ওয়াসাল্লাম বলেনঃ শতুমি ঘরে নামায পড়ার পর জামাআতের সাথে নামায পেলে আসর এবং 
মাগরিব ছাড়া অন্যান্য নামায জামাআতের সাথে পুনরায় পড়ে নেবে” -(মাহমূদ)। 

১০৭' মসজিদে একবার জামাআতে নামায হয়ে যাওয়ার পর পুনরায় জামাআতে নামায পড়া 
যাবে কি না? দ্বিতীয় জামাআতের তিনটি অবস্থা হতে পারে। একঃ আযান এবং ইকামত 
সহকারে দ্বিতীয় জামাআাত করা সকল আলেমের মতে মাকরূহ তাহরীমা। দুইঃ আযান এবং 
ইকামত ছাড়া দ্বিতীয় জামা মাত করা মাকরূহ তানযীহ। তিন £ জামাআতে না পড়ে একাকী 
নামায পড়বে। এটাই সবচেয়ে উত্তম। কেউ প্রশ্ন করতে পারে, এ হাদীসে দেখা যায় মাকরূহ 
ছাড়াই দ্বিতীয় জামাআত জায়েয আছে। কেননা নবী করীম সাল্লান্লাহ আলাইহি ওয়াসাল্লাম 
আগন্তুক ব্যক্তিকে জামাআতে নামায পড়তে নির্দেশ দিয়ে বলেছেন, "তোমাদের কে এই ব্যক্তির 
সাথে জামাআতে শরীক হয়ে (সওয়াবের ) ব্যাবসা করবে”? এ হাদীসের জবাবে বলা হয়, দ্বিতীয় 
জামামাত মাকরূহ তানযীহ হওয়া সত্বেও জায়েয আছে। এটা দেখাবার জন্য নবী (সা) জামাআতে 
নামায পড়তে হুকুম দিয়েছেন। অথবা বলা যায়, আমাদের আলোচনা হচ্ছে, ফরয নামায 
আদায়কারীর নফল নামায আদায়কারীর পেছনে ইকতিদা করা জায়েয হবে কিনা সে সম্পর্কে। 
পড়া জায়েয হবে কিনা সে সম্পর্কে। ইমাম আবু হানীফার মতে ফজর, আসর এবং মাগরিব 
ছাড়া নফল আদায়কারীর ফরয আদায়কারীর পিছনে নামায পড়া জায়েয আছে -(মাহমূদ)। 


www.pathagar.com 


3৯০ আল-জামে আত-তিরমিঁধী 
8 CE SCN i ALS a At do at I IG IG 
AISI GCS AD CML SAL 

২১১। উসমান ইবনে আফফান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ যে ব্যক্তি এশার নামায জামাআতের সাথে আদায় করে 
তার জন্য অর্ধরাত (নফল) নামায পড়ার সওয়াব রয়েছে। যে ব্যক্তি এশা ও ফজরের 
নামায জামাআতের সাথে আদায় করে তার জন্য সারা রাত (নফল) নামায পড়ার, 
সমপরিমাণ সওয়াব রয়েছে- (মু, আ)। 


জুনদুব, উবাই ইবনে কা’ব, আবু মুসা ও বুরাইদা রাদিয়াল্লাহ আনহম থেকেও হাদীস 
বৰ্ণিত আছে। 


শত defy) Pe #0 He al, - #0 238, 3 co / 


ul Vs >| LIP Cn 2 EEN Pe ut Mer ৮০ -'Yখী 


< ih Lo Ll pf BEL pf A A gf bs i 
5 LS ABS HW ad Ls GE al 
২১২। জুনদুব ইবনে সুফিয়ান (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 

বলেন ঃ যে ব্যক্তি ফজরের নামায পড়ল সে আল্লাহর আশ্রয়ে চলে গেল। অতএব তোমরা 

আল্লাহর আশ্রয়কে চূর্ণ কর না, তুচ্ছ মনে কর না-(মু, আ)। 
আবু ঈসা বলেন, উসমানের হাদীসটি হাসান এবং সহীহ। এ হাদীসটি আবদুর রহমান 

ইবনে আবু আমরা ..... উসমানের কাছ থেকে মওকুফ হিসাবে বর্ণনা করেছেন। 

অপরাপর বর্ণনাকারী উসমানের কাছ থেকে এ হাদীসটি মারফু হিসাবে বর্ণনা করেছেন। 


SAA LLE al LS bY ao ES SAD le Go YN 

CaN 2 oe elit 3 ot Dl Ak Ls JON atl 

CD dt lt ds GSC 2 IG AL LE Vt Lo dl oF 

AE te 

২১৩। বুরাইদা আল-আসলামী (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম : 
পরিপূর্ণ নূরের সুসংবাদ দাও। -'দা)। 


www.pathagar.com 


'আবওয়াবুস সালাত iS 


অনুচ্ছেদ £ঃ ৫৪ 
প্রথম কাতারে দাড়ানোর ফযীলাত। 
Ao ale dr de dS IG IG TR Ll ale 


2 


28 2, oe 22 ogc 8 tL LB Bs 4, a2s ses 

bts GALLI Sie p53 GA GA, Wl JG Sie LS 

ER 1 

Mri 

২১৪। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন £ পুরুষ লোকদের জন্য প্রথম কাতার হচ্ছে সর্বোত্তম এবং 

হচ্ছে সর্বশেষ কাতার। স্ত্রীলোকদের জন্য সর্বশেষ কাতার সর্বোত্তম এবং নিকৃষ্টতম হচ্ছে 

প্রথম কাতার। 


আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে জাবির, ইবনে আব্বাস, 
আবু সাঈদ, উবাই, আইশা, ইরবায ইবনে সারিয়াহ ও আনাস রাদিয়াল্লাহু আনহম 
থেকেও হাদীস বর্ণিত আছে। 


IAA et FE Hs HEE EE PEE PIO PY PE Se YBa 
JIS al BL IE BAL, ol Lo A 8 S30 Bs 
+ 2 sO, EE 
অর্থাৎ নবী সান্নান্াহ আলাইহি ওয়াসান্রাম প্রথম কাতারের লোকদের জন্য তিনবার : 
এবং দ্বিতীয় কাতারের লোকদের জন্য একবার ক্ষমা প্রার্থনা করতেন। 
8 ‘ PAE PPD OE PE POE CE) AE EE NONE 
Lal LI Con ONY , aE abl Lo al IG, 
ale fee ale fees 5191 fe pe Jl 


নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ লোকেরা যদি জানতে পালন জবান 
দেওয়া ও প্রথম কাতারে দাঁড়ানোর মধ্যে কত সওয়াব রয়েছে, তাহলে তাদের এতো 
ভীড় হত যে, শেষ পর্যন্ত লটারি করে ঠিক করতে হত (কে আযান দেবে এবং কে প্রথম 
সারিতে দীড়াবে)। 


এ হাদীসটি আরো কয়েকটি সূত্রে আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত হয়েছে। 
অনুচ্ছেদ £ ৫৫ 
কাতার সমাস্তরাল করা সম্পর্কে। 
JUL oe > on IC bk BOS Hl ES LS ES Yo 


www.pathagar.com 


১৯২. আল-ভজামে আত-তিরমিযী 


EAS Eko So Ls a6 bt Lo dl I SG IG on 
ER 424 * sbi 22 CED EX EX e890 # টী 2 1825 St 
2 re pd JU ral uf Uke ৮১৮ Ww sl by 
«Bo 5 
২১৫। নোমান ইবনে বশীর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাতারসমূহ সমান করে দিতেন। একদিন তিনি (ঘর 
থেকে) বের হয়ে এসে দেখলেন, এক ব্যক্তির বুক কাতারের বাইরে এগিয়ে রয়েছে। 
তিনি বললেন £ তোমরা তোমাদের সারিগুলো সোজা করে দাঁড়াবে, অন্যথায় আল্লাহ 
তোমাদের মুখমণ্ডলে বিভেদ সৃষ্টি করে দেবেন- (বু, মু, দা, না, ই)।১০৮ 
আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে জাবির ইবনে সামুরা, 
বারাআ, জাবির ইবনে আবদুল্লাহ, আনাস, আবু হুরায়রা ও আইশা রাদিয়াল্লাহু আনহম 
থেকেও হাদীস বর্ণিত আছে। 
LG Sal C5 i IG SL a0 dl Le dl of G3) 5 


RE 


. Lia) 
"নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ কাতার ঠিক করা নামায পূর্ণাংগ 
করার অন্তর্ভুক্ত। | 
উমার (রা) থেকে বর্ণিত আছে, তিনি কাতার ঠিক করার জন্য একজন লোক নিযুক্ত 
করতেন। যতক্ষণ তাকে অবহিত করা না হত যে, কাতার সুশৃংখল হয়েছে ততক্ষণ তিনি 
তাকবীর (তাহরীমা) বলতেন না। উসমান এবং আলী (রা) এদিকে সতর্ক দৃষ্টি রাখতেন। 
আলী (রা) তো নাম ধরেই বলতেন, অমুক একটু আগাও, অমুক একটু পিছাও।” 


অনুচ্ছেদ £ই হে৬ 

মহানবী (সা)-এর নির্দেশ ঃ আমাদের মধ্যকার বুদ্ধিমান ও জ্ঞানীরা আমার কাছে 
দাড়াবে। 

WE ES 5 Ln ES apd AE ty rai Co YN 


dl 2 al ae 2 LEE 2 roll oe A le fo 
১০৮. নামাযের সারি সোজা না করলে আল্লাহ নামাযীদের চেহারা বিকৃত করে দেবেন ₹ - 
দুনিয়াতেই তাদের চেহারা বিকৃত করে আল্লাহ তাদেরকে দৃূনিয়াতেই এ শাস্তি দেবেন। অথবা এ 
শাস্তি হবে আখেরাতে। অথবা এ বাক্যে ঈমানদারদের পরস্পরের অন্তরের পরিবর্তন হওয়ার দিকে. 
ইংগিত করা হয়েছে। যেমন নবী (সা) অন্য এক হাদীসে বলেছেন £ "অন্যথায় আল্লাহ তোমাদের 
পরস্পরের অন্তরের মধ্যে বিরোধ সৃষ্টি করে দেবেন” - মাহমূদ)। 


www.pathagar.com 


আবওয়াবুস সালাত ১৯৯ 
+8, ‘4 Na est {4% AVNET ৪0-2 ৰ 
ni ~ el NT 1 Se CGD IU “ we dl 
CB) UG EOE UGG LABS Yo OL LS 
Sl 

২১৬! আবদুল্লাহ (রা)-থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন £ 
তোমাদের মধ্যে যারা বয়ঙ্ক ও বুদ্ধিমান তারা যেন আমার কাহে দাড়ায়; অতঃপর যার! 
(উভয় গুণে) এদের নিকটবর্তী, অতঃপর যারা এদের নিকটবতীঁ। আঁকাবাঁকা (কাতারে) 
দীঁড়িও না, তাতে তোমাদের অন্তরসমূহ বিচ্ছিন্ন হয়ে যাবে। সাবধান! মসজিদকে বাজারে 
পরিণত কর না (হৈ চৈ করে)- (মু, দা, না)। 

হাদীসটি হাসান, সহীহ এবং গগ্ীব। এ অনুচ্ছেদে উবাই ইবনে কাব, ইবনে মাসঙদ, 
আবু সাঈদ, বারাআা ও আনাস রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। 


SLAIN LAN SE LS ob Loh oh Ss 
LE this LUSS 
“নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির ও আনসারদের নিজের কাছে দাঁড়ানোকে 


পছন্দ করতেন। উদ্দেশ্য ছিল তাঁর কাছ থেকে তারা (নামাযের নিয়ম কানুন সঠিকভাবে) 
শিখেনেবে- (ই)। 


অনুচ্ছেল £৫৭ 
খাম্বা (খুঁটি_ সমূহের মাঝখানে কাতার করা মাকরূহ। 
Sr ABE rs FICE EIFS LE AY 
EE GS SSE CE 
Es Ne) LL EEE EE FOES SE DS PCE EAR EES fo 
Mo oe ht do al 2 Le OE DE ES LF LC 
২১৭। আবদুল হামীদ ইবনে মাহমুদ (রহ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা জনৈক 
‘আমীরের পেছনে নামায পড়লাম। লোকের এত ভীড় হল যে, আমরা বাধ্য হয়ে দুই খুঁচির 
মাঝখানে নামাযে দীড়ালাম। যখন নামায শেষ করলাম, আনাস ইবনে মালিক (রা) 


বললেন, আমরা রাসৃলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে (এভাবে দাঁড়ানো) 
পরিহার করতাম- (আ, দা, না)। 


www.pathagar.com 


১৯৪ অ৷ল-জামে আত-তিরমিযী 


আবু ঈসা বলেন, আনাস (রা) থেরে বর্ণিত হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে 
কুররা ইবনে ইয়াস আল-মুযানী (রা) থেকেও বর্ণিত হাদীস আছে। ইমাম আহমাদ ও 
ইসহাকের মতে, দুই খুঁটির মাঝখানে নামাযের কাতার করা মাকরূহ। কতিপয় 
বিশেষজ্ঞ আলেম এর অনুমতি ব্যক্ত করেছেন। 


অনুচ্ছেদ $3৫৮ 
'কাঁতারের পেছনে একাকী দাড়িয়ে নামায পড়া 
onl Jo ie > Ee) HES IEE ANA 
Ae a EG BIL mis Gm Sod ln 30 BIG SU 
ih SS ৬ JG al on Ae nal dE 
dt I AG ES 0 os al Ul do 5 5 il 
+ Hal sw SA, a0 do 

২১৮। হিলাল ইবনে ইয়াসাফ (রহ) থেকে বর্ণিত। তিনি বলেন, যিয়াদ ইবনে আবুল 
যাদ আমার হাত ধরলেন। এ সময়ে আমরা রান্ধা নামক স্থানে ছিলাম। তিনি আমাকে 
অ্র্ মুরব্বীর কাছে নিয়ে গেলেন। তিনি ছিলেন আসাদ গোত্রের ওয়াবিসা ইবনে মাবাদ' 
(রা)। যিয়াদ বললেন, আমাকে এই মুররবী বলেছেন, এক ব্যক্তি কাতারের পেছনে একাকী 
দীড়িয়ে নামায পড়ছিল। মুরব্বী লোকটি শুনছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি 
ওয়াসাল্লাম তাকে পুনর্বার নামায পড়ার নিদেশ দিলেন- (না, ই, দা, আ)।. 

আবু ঈসা বলেন, ওয়াবিসার হাদীসটি হাসান। এ অনুচ্ছেদে আলী ইবনে শাইবান ও 
ইবনে আব্বাস (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। কতিপয় বিশেষজ্ঞ আলেম কাতারের 
পেছনে একাকি দাঁড়িয়ে নামায পড়া মাকরূহ বলেছেন। তীরা আরো বলেছেন, কেউ 
এভাবে নামায পড়লে তাকে পুনরায় নামায পড়তে হবে। ইমাম আহমাদ ও ইসহাক 
এমত গ্রহণ করেছেন। অপর দল বলেছেন, নামায হয়ে যাবে। সুফিয়ান সাওরী, ইবনুল 
মুবারক, (আবূ হানীফা) ও শাফিঈ এমত গ্রহণ করেছেন। কুফাবাসীদের একদল 
ওয়াবিসার হাদীসের ভিত্তিতে বলেছেন, সারির পেছনে একাকি দাঁড়িয়ে নামায পড়লে তা 
পুনর্বার পড়তে হবে। এদের মধ্যে রয়েছেন হাম্মাদ, ইবনে আবু লাইলা ও ওয়াকী। 
হিলাল ইবনে ইয়াসাফের কাছ থেকে প্রাপ্ত হুসাইনের হাদীসটি বিভিন্ন সূত্রে বর্ণিত 
হয়েছে। যেমন আবুল আহওয়াস যিয়াদ ইবনে আবুল যাদ থেকে, তিনি ওয়াবিসা থেকে 


‘বর্ণনা করেছেন। হুসাইনের হাদীস থেকে জানা যায়, হিলাল ওয়াবিসার সাক্ষাত পেয়েছেন। 
এ ব্যাপারে হাদীস বিশারদদের মধ্যে মতভেদ রয়েছে। কতিপয় লোক বলেছেন, হিলালের 


www.pathagar.com 


' আবওয়াবুস সালাত ১৯৫ 


কাছ থেকে আমর ইবনে মুররা কর্তৃক বর্ণিত হাদীসটি অধিকতর সহীহ। আবু ঈসা 
“বলেন, শেষোক্ত বর্ণনাটিই অধিকতর সহীহ। ' 


LE 2-2 সঠু + Ad fre BS. 2 “ঠি uo Ze 93.2 বুদ + 
of Sd La Aas m2 ie Lio nn ima CA -\A 
# s 


LN sr er r or . oe 6 Ud . রি er Fd . sr 

UG RE OTT BARA Ene 

| ss LL Yl LOE (0 os Lal Lo Se ST 
FL 


ড all es 


"২১৯। ওয়াবিসা ইবনে মাবাদ (রা) থেকে বর্ণিত। এক ব্যক্তি কাতারের পেছনে একাকী 
দাড়িয়ে নামায পড়ল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুনর্বার নামায পড়ার 
নিদেশদিলেন- (বু, মু)। 

আবু ঈসা বলেন, আমি জারূদকে বলতে শুনেছি, তিনি ওয়াকীকে বলতে শুনেছেন ঃ 
কোন ব্যক্তি কাতারের পেছনে একাকী দাঁড়িয়ে নামায পড়লে তাকে পুনর্বার এ নামায 
পড়তে হবে। 


অনুচ্ছেদ £ ৫৯ 
ক 


nl ms Rr bl oS ~ CE 3 Gos LS CES -1?. 


CES ME 


ENS «Ao IG le onl of le ol dr AS ye le 
ES EEN EAE et Le CAL I CN LEE fo 
{SE LS 3 be oly HS SE bd 

২২০। ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন £ আমি এক রাতে নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের সাথে নামায পড়লাম। আমি তীর বাম পাশে দাঁড়ালাম। রাসূলুল্লাহ 


সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাথার পেছনের চুল ধরে আমাকে তীর ডান পাশে 
এনে দীড় করালেন। 

আবু ঈসা বলেন, ইবনে আর্বাসের হাদীসটি হাসান এবং সহীহ। এ অনূচ্ছেদে আনাস 
(রা) থেকেও হাদীস বর্ণিত আছে। মহানবী (সা)-এর সাহাবা ও তাদের পরবর্তীদের 


মতে, ইমামের সাথে মাত্র একজন মুক্তাদী হলে সে তার (ইমামের) ডান পাশে 
দাঁড়াবে। 


www.pathagar.com 


১৯৬ আল-জামে আত-তিরমিযী 


অনুচ্ছেদ £ ৬০ 
তিন বাক্তির একত্রে নামায পড়া! 


#0 IE, 0 


Loan Lh af Sai OY 
LUE! JU ss Lia EL Ee PEE. Hd -\Y\ 
GA EPEC ESTES BES 


২২১। সামুরা ইবনে জুনদুব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লরাহ 
আলাইহি ওয়াসাল্লাম আমাদের নির্দেশ দিয়েছেন £ আমরা যখন তিনজন একত্রে নামায 
পড়ি তখন আমাদের একজন যেন সামনে এগিয়ে যায় (ইমামতির জন্য)। 

এটা গরীব হাদীস। আবু ঈসা বলেন, এ অনুচ্ছেদে ইবনে মাসউদ ও জাবির (রা) 
' থেকেও হানীস বর্ণিত আছে। বিশেষজ্ঞ আলেমগণ বলেছেন, তিনজন লোক হলে দুইজন 
ইমামের পেছনে দাড়াবে। ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত আছে যে, তিনি আলকামা ও 
আসওয়াদকে সাথে নিয়ে নামায পড়লেন, একজনকে তাঁর ডান পাশে এবং অপরজনকে 
তাঁর বাম পাশে দীড় করালেন- (আ, মু, দা, না)! ইবনে মাসউদ (রা) রাসূলুল্লাহ (সা). 
সম্পর্কেও এরূপ বর্ণনা করেছেন। কেউ কেউ ইসমাঈল ইবনে মুসলিম সম্পর্কে বলেছেন, 
তার শ্বরণশক্তি তাল নয়। 


অনুচ্ছেদ £ঃ ৬১ | 
Bala alc asda ha ধরয়নের মুক্তাদী থাকলে। 


পবু্ডী + 


Pd It ) : WL > ELE ESN Ea EEE 


Ll s 2. 


0 0 Ee FEE es che ডু 
bb oe AS Ua AES IG Hs Fa fy 


“ 


kos ps ob dt oe a le G5. UL xs 
GL ol be dS Es be TI, Ue tf Ul 
২২২। আনাস ইবনে মালিক (রা) থেকে বর্ণিত। তীর নানী মুলাইকা (রা) রাসূলুল্লাহ 
সান্লাল্লাহ আলাইহি ওয়াসান্লামাকে দাওয়াত করলেন। তিনি তীর জন্য খাবার তৈরী 


ক্রলেন। তিনি তা খেলেন, অতপর বললেন £ উঠো, তোমাদের সাথে নামায পড়ব। 
আনাস (রা) বলেন, নামায পড়ার জন্য আমি একটি কালো পুরানো চাটাই নিলাম। 


www.pathagar.com 


আবওয়াবুস সালাত ‘১৯৭ 


এটাকে পরিষ্কার ও নরম, করার জন্য পানি ছিটিয়ে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহ 
আলাইহি ওয়াসাল্লাম তার উপর দীড়ালেন। আমি এবং ইয়াতীম (ছেলে)-ও তার উপর 
তীর পেছনে দীঁড়ালাম। বুড়ো নানী আমাদের পেছনে দীড়ালেন। তিনি আমাদের নিয়ে 
এভাবে দুই রাকআত নামায পড়ার পর চলে গেলেন- (আ, বু, মু, দা, না)। 

আবু ঈসা বলেন, হাদীসটি হাসান ও সহীহ। বিশ্যেজ্ঞ আলেমগণ এ হাদীসের ভাষ্য 
অনুযায়ী আমল করেছেন। তাঁরা বলেছেন, যদি ইমাম ছাড়া মুক্তাদীর সংখ্যা পুরুষ স্ত্রী 
মিলিয়ে দু’জন হয় তবে পুরুষ লোকটি ইমামের ডান পাশে এবং স্ত্রীলোকটি তাদের 
পেছনে দাঁড়াবে। কতিপয় আলেম এ হাদীসের দ্বারা প্রমাণ করেছেন যে, কাতারের পেছনে 
একাকী দাঁড়িযে কোন ব্যক্তি নামায পড়লে তার নামায জায়েয হবে। কেননা আনাস (রা) 
মহানবী (সা)-এর পেছনে একা দাঁড়িয়েছিলেন। যেসব বালক তার সাথে দাঁড়িয়েছিল 
তাদের উপর তো নামায ফরযই হয়নি। (তিরমিযী বলেন,) কিন্তু এ দলীল বাস্তব ঘটনার 
পরিপন্থা। কেননা আনাসের সাথে বাচ্চাদের দাঁড় করানো এটাই প্রমাণ করে যে, মহানবী 
(সা) বালকদের জন্যও নামাযের ব্যবস্থা করেছেন। অন্যথায় তিনি আনাসকে তীঁর ডান 
পাশেই দীড় করাতেন। মুসা ইবনে আনাস থেকে আনাসের সূত্রে বর্ণিত আছে। তিনি 
(আনাস) মহানবী (সা)-এর সাথে নামায পড়লেন। তিনি তাকে নিজের ডান পাশে দাঁড় 
করালেন। এ হাদীস দ্বারা এটাও প্রমাণ হয় যে, তাদের ঘরে বরকত হওয়ার জন্য নবী 
(সা) নফল নামায পড়েছিলেন। (এ হাদীস থেকে জামাআতে নফল নামায পড়া জায়েয 
প্রমাণিত হয় -অনুবাদক)। 


অনুচ্ছেদ £ ৬২ 
কে ইমাম হওয়ার যোগ্য। 
Bl Sans Gdns Sl ve PTE ICES SG GS YN 


8 By ede roa 0s 


2) 0 Ll oe AES oo of Te nL 0, AF 
JG J Sas Sr Uc 6 0 
iV 50 all oS A 0 eee ES Pe al 
Lhe L5G: Le ls iG OnE DES S30 

VY SLL Ss bdlen Ys Cs AGEL x ss 5 (8 50 


Se Sr wl I LG IU AL ER Ee 


EE PPE 


www.pathagar.com 


‘১ 'আল- -জামে আত-তিরমিষযী' 
'।২২৩। আওস ইবনে দামআজ (রহ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবু মাসউদ 
আনসারী (রা)- কে বলতে শুনেছি, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ 

. যে ব্যক্তি কুরআন অধিক জানে সে লোকদের ইমামতি করবে। যদি কুরআন পড়ায় সবাই 
সমান হয়, তাহলে যে ব্যক্তি অধিক হাদীস (সুন্নাহ) জানে। যদি সুন্নাহর বেলায়ও সবাই 
সমান হয়, তাহলে যে ব্যক্তি প্রথম হিজরত করেছে। যদি এ ব্যাপারেও সবাই সমান হয়, 
তাহলে যে ব্যক্তি বয়সে বড়! কোন ব্যক্তি যেন অন্যের অধিকার ও প্রভাবিত এলাকায় 
তার সম্মতি ব্যতীত ইমামতি না করে এবং তার অনুমতি ব্যতীত তার বাড়িতে তার 
নিদিষ্ট আসনে না বসে। মাহমুদ বলেন, ইবনে নুমাইর তাঁর হাদীসে (আকসারুহুম সিন্নান- 
এর স্থলে) 'আকদামুহুম সিন্নান’ বর্ণনা করেছেন (যে ব্যক্তি বয়ভ্যেষ্ঠ)- (আ, মু, দা, না, 
ই)।১০৯ 

আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে আবু সাঈদ, আনাস ইবনে 
মালিক, মালিক ইবনে হুয়াইরিস ও আমর ইবনে সালামা রাদিয়াল্লাহু আনহম থেকেও 
হাদীস বর্ণিত আছে। 

এ হাদীসের পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞগণ বলেছেন, যে ব্যক্তি কুরআন ও হাদীসে রাসূলে 
অধিক জ্ঞানী, সে-ই লোকদের ইমামতি করার অধিক হকদার। তাঁরা আরো বলেছেন, 
বাড়ির মালিক ইমামতি করার ব্যাপারে অধিক হকদার। কতিপয় বিশেষজ্ঞ বলেছেন, 
বাড়ির মালিকের অনুমতি সাপেক্ষে যে কেউ ইমামতি করতে পারে। কিন্তু কতেকে এটা 
পছন্দ করেননি! তীঁরা বলেছেন, বাড়ির মালিকের ইমামতি করাটাই সুন্নাত। ইমাম 
আহমাদ বলেন, মহানবী (সা)-এর বাণী £ "অন্যের অধিকার ও প্রভাবিত এলাকায় কেউ 
য়েন ইমামতি না করে এবং তার সম্মানের আসনে তার অনুমতি ছাড়া না বসে”- এখানে: 
বসার অনুমতি দিলে তার মধ্যে ইমামতি করার অনুমতিও নিহিত রয়েছে। 


অনুচ্ছেদ £৬৩ 

ইমাম নামায সংক্ষিপ্ত করবে। 

of GN Al be dl LF ill CS LT Bo -YYt 
nl; IG Edis SY ny El 
- fb EA EE A = rs 0 EAE HE 


"১০৯. এ হাদীস প্রকাশ্য অর্থের দিক থেকে ইয়াম আবু হানীফার মাযহাবের বিপরীত। হাদীসে 
উল্লেখিত "আকরাউ* শব্দের অর্থ এমন ব্যক্তি যে কুরআনের বিস্তারিত জ্ঞান রাখে এবং যে 
কূরআনের যাবতীয় নির্দেশ যথা-ওয়াজিব, ফরয এবং আমর- নেহী ও আদেশ- নিধেষ সম্পর্কে: 
ওয়াকিফহাল রয়েছে। এমন ব্যক্তি অবশ্যই এক জন আলেম না হয়ে পারে না। এতে প্রমাণিত হয় 
" যে, আলেম ব্যক্তিই ইমামতির সবচেয়ে বেশী হকদার। "আকরাউ” শব্দের অথ এমন ব্যক্তি নয় 


www.pathagar.com 


আবওয়াবুস সালাত ১৯৯ 


২২৪। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন £' 
তোমাদের কেউ লোকদের ইমামতি করলে সে যেন নামায) সংক্ষেপ করে। কেননা. 
তাদের মধ্যে ছোট বালক, দুর্বল ও অসুস্থ লোক থাকতে পারে। যখন সে একাকি নামাথ 
পড়ে, তখন নিজ ইচ্ছামত (দীর্ঘ করে) পড়তে পারে- (মা, আ, বু, মু, দা, না)।১০ 

আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে আদী ইবনে হাতেম, 


আবুল আস, আবু মাসউদ, জাবির ইবনে আবদুল্লাহ ও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহম 
. থেকেও হাদীস বর্ণিত আছে। দুর্বল, বৃদ্ধ ও রুগ্নদের কষ্ট হওয়ার আশংকায় অধিকাংশ 
বিশেষজ্ঞ আলেম বলেছেন, ইমাম যেন নামায দীর্ঘায়িত না করে। 


Ao. - 


TL HE IG be DE Ls Ble nl EG LS ES Yo 
IE ESE Ct os ale Do dl 

২২৫। আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লান্পাহ আলাইহি 

. ওয়াসাল্লাম সব লোকের চেয়ে অধিক সংক্ষিপ্ত অথচ পূর্ণাঙ্গ নামায আদায়কারী ছিলেন- 


(বু, মু, আ)। 
আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। 


যে কুরআনের অর্থ বুঝে না, শুধু কুরআনের শব্দসমূহ মুখস্ত করেছে মাত্র। যেমন আমাদের যুগে 
এরূপই মনে করা হয়। হযরত উমার (রা) সম্পর্কে বণিত ঘটনাও ইমাম আবু হানীফার এই 
মতের সহায়ক। তাঁর সম্পর্কে বর্ণিত আছে যে, তিনি সূরা বাকারা দুই বছরে মুখন্ত করেছেন। 
উমার ররা)-র সূরা বাকারা মুখস্ত করা বলতে আমাদের মত মুখস্ত বা হেফজ করা বুঝালে এর 
জন্য তার দুই বছরের প্রয়োজন হত না -(মাহমুদ)। 

১১০. মহানবী (সা)-এর এ বাক্য একাকী নামায আদায়কারী ব্যক্তি এবং ইমামদের জন্য একটি 
নীতি নির্ধারণ করে দেয়। অর্থাৎ ইমাম হলে নামায সংক্ষেপ করে পড়তে হবে, আর একাকী 
নামায পড়লে কিরাআত ইচ্ছামত দীর্ঘ বা সংক্ষিপ্ত করে পড়া যাবে। হাদীসের অর্থ এই নয় যে, 
ইচ্ছা করলে মাকরূহ এবং নিষিদ্ধ সময়েও নামায পড়া যাবে। ইমাম শাফিঈ ২া7সর উলেখিত 
ব্যাখ্যায় ইমাম আবু হানীফার সাথে এক্যমত পোষণ করেছেন। ইমাম শাফিঈ ঠিক এরূপ অন্য 
জায়গায় ইমাম আবু হানীফার মতের বিরোধিতা করেছেন। যেমন নবী সাল্লান্পাহ্‌ আলাইহি 
ওয়াসাল্লাম কাবা শরীফের খাদেমদের সব্বোধন করে বলেছেন £ "কোন ব্যক্তি এই ঘরযে কোন 
সময় তাওয়াফ করতে এবং এখানে নামায পড়তে চাইলে তোমরা তাকে বাধা দেবে না”। 
কিন্তু ইমাম শাফিঈ এই হাদীস থেকে দলীল নিয়ে বলেন, মক্কা শরীফে মাকরূহ সময়েও নামায 
পড়া জায়েয আছে। অথচ নবী করীম (সা)-এর এ বাণী ছিল কাবার খাদেমদের জন্য একটি নীতি 
স্বরূপ। হাদীসের অর্থ এই যে, তোমরা কাউকে তাওয়াফ করতে এবং মাকরূহ সয়ম চলে 
যাওয়ার পর অন্য যে কোন সময়ে নামায পড়তে চাইলে বাধা দিও না। কেননা হাদীসে মাকরূহ 
সময়ে নামায পড়তে নিষেধ করা হয়েছে। সূতরাং নবী করীম (সা)-এর বাণীর অর্থ, মাকরূহ 
সময় চলে যাওয়ার পর যে কোন সময় নামায পড়তে পারবে -(মাহমূদ)। (এটাই যদি সঠিক 
ব্যাখ্যা হত তবে হাদীসে “বাধা দেয়া” শব্দটি থাকার কোন অথ হয় না) । 


www.pathagar.com 


. ২০৩ আল-জামে আত-তিরমিধী 


"অনুচ্ছেদ £ঃ ৬৪ 
নামায শুরু এবং শেষ করার বাক্য। 


Ele sd tn Le Eo 5 2 SEE Eo YN 
it Lo dS IG IG a oe Ld tl FS Lb 
i | EE ES Pete) ত) bl Sal des os te 

Bk I LG Bs SAU po Be 

২২৬। আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
“ওয়াসাল্লাম বলেছেন ঃ£ নামাযের চাবি হল পবিত্রতা; তার তাহরীম হল শুরুতে 'আল্লাহু 
আকবার’ বলা; তার তাহলীল হল (শেষে) সালাম বলা। যে ব্যক্তি আলহামদু লিল্লাহ (সূরা 
ফাতিহা) ও অন্য সূরা পড়েনি তার নামায হয়নি, চাই তা ফরয নামায হোক বা সুন্নাত 
নামায-(ই)। 

এ অনুচ্ছেদে আলী ও আইশা (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। সনদের বিচারে আলী 
'(রা)-র হাদীস আবু সাঈদের হাদীসের তুলনায় অধিকতর শক্তিশালী ও সহীহ যা 
তাহারাত অধ্যায়ে লিপিবদ্ধ করেছি। 

মহানবী (সা)-এর সাহাবা ও তাবিঈগণ এ হাদীসের ভিত্তিতে বলেছেন, আল্লাহু 
আকবার বলে নামায শুরু করতে হবে। সুফিয়ান সাওরী, ইবনুল মুবারক, শাফিঈ, 
আহমাদ ও ইসহাক এই মত ব্যক্ত করেছেন যে, তাহরীমা করা ছাড়া কেউ 'নামাযের 
মধ্যে প্রবেশ করতে পারে না। আবদুর রহমান ইবনে মাহদী বলেছেন, কোন লোক যদি 
আল্লাহর নিরানব্বই নামের যে কোন সত্তরটি নাম নিয়ে নামায শুরু করে কিন্তু 'আল্লাহু 
আকবার’ না বলে, তাহলে তার নামায হবে না। আর সালাম ফিরানোর পূর্ব মুহুর্তে যদি 
কারো উষু ছুটে যায়, তাহলে আমি তাকে হুকুম করব, সে যেন পুনরায় উযু করে নিজ 
স্থানে এসে সালাম ফিরায়। (হানাফী মতে, আল্লাহর মহত্ব ও বিরাটত্ব প্রকাশক যে কোন 
শব্দ দ্বারা তাহরীমা করা যায়। যেমন, আল্লাহু আযীম, আল্লাহু আলা ইত্যাদি - অনুবাদক)। 
এ হাদীসের বাহ্যিক অর্থই গ্রহণযোগ্য হবে। 


অনুচ্ছেদ ই ভ৫ 

তাকবীরে তাহরীমা বলার সময় হাতের আঙ্গুলগুলো ফাক করা এবং ছড়িয়ে দেয়া। 

FE DU emi EL VE ETS Hl ES Eo =ttY 

dl 58 IG Al be SUL on LG BS ol 
Al LS la 5 Bol ale dl bo 


www.pathagar.com 


আবওয়াবুস সালাত ২০১ 


২২৭। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম যখন নামাযের জন্য তাকবীর তাহরীমা করতেন হাতের আঙ্গুলগুলো ফাঁক 
করে ছড়িয়ে দিতেন। 


এটি হাসান হাদীস। এ হাদীসটি বিভিন্ন সূত্রে বর্ণিত হয়েছে। এক বর্ণনার শব্দগুলো 

bd 
| as LL 2S ia si ; 5 fl 

“আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাযে 
প্রবেশ করতেন, তখন উভয় হাত খাড়া করে (আঙ্গুল ফীঁক করে) উত্তোলন করতেন।” 

(তিরমিযী বলেন,) শেষোক্ত বর্ণনাটি অধিকতর সহীহ। ইবনুল ইয়ামান এ হাদীসের 
রিওয়ায়াতে ভুল করেছেন। 
2) 1 Le 2 alt Le ES Al LE oe dl ES -YYA 
Ep US JG SU on ie eS th ol EEG > 5 
| ENS Sa fal a0 de NL 8 UE 

২২৮। সাঈদ ইবনে সামআন (রহ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবু হুরায়রা 
(রা)-কে বলতে শুনেছি £ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাযে 


দীড়াতেন, তখন নিজের উভয় হাতের আঙ্গুলগুলো ফীক করে উপরে তুলতেন- (বু, মু, 
দা,না,অ!)। 


অনুচ্ছেদ £ ৬৬ 
তাকবীরে উলার ফযীলাত। 


ULE #0 লু ৮ 


LS ul A ES IGE bn raison hie Ci -YYA 
1695 0 gi 2 St A re UR jr Se 
DLE Uy ld dos ls a Lo dt 
: SUI ls ie fp sb JS Hl 5 < CY 


২২৯। আনাস ইবনে মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ কোন ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য একাধারে 
চল্লিশ দিন তাকবীরে উলার (প্রথম তাকবীর) সাথে জামাআতে নামায আদায় করতে 


২৬- 
www.pathagar.com 


২০২ আল-জামে আত-তিরমিযী 


পারলে তাকে দুটি মুক্তিসনদ দেওয়া হয় £ দোযখ থেকে নিষ্কৃতি এবং মুনাফিকী থেকে 
নিষ্কৃতি- (ই)। 

আবু ঈসা বলেন, হাদীসটি আনাসের কাছ থেকে একাধিক সূত্রে মওকুফ হিসাবে 
বর্ণিত হয়েছে (রাসূলের কথা নয়, আনাসের কথা হিসাবে)। অপর একটি সূত্রে দেখা যায়, 
আনাস (রা) উমার (রা)-র মাধ্যমে মহানবী (স)-এর কাছ থেকে এ হাদীসটি বর্ণনা 
করেছেন৷ কিন্তু এ বর্ণনাটি অসংরক্ষিত এবং মুরসাল। কেননা এই সনদের রাবী উমারাহ 
ইবনে গাযিয়াহ আনাসের সাক্ষাত পাননি। 


অনুচ্ছেদ £৬৭ 
নামায শুরু করে যা পড়তে হয়। 


al UL Gs Rs EB pall A LS Eo ovr. 
JG GI x fh 8 FF tl oF ED EE 2 he oF 
I PUL Sa ANG BLAS ACIDE NEES 
ULE YY Ve IO WALNUT DAs ll BE Lt 
SEE A EAN SALE SS A ULE 


KE ত 2- es 
ি Als Amdo y bpd (nd os) 


২৩০। আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহ 
আলাইহি ওয়াসাল্লাম রাতে নামায পড়তে উঠে প্রথমে তাকবীর (আল্লাহ আকবার) 
বলতেন, অতঃপর এই দোয়া পড়তেন £ 'সুবহানাকা আল্লাহুমা ......... ওয়া লা ইলাহা 
গাইরুকা।’ অর্থাৎ "হে আল্লাহ! তুমি মহাপবিত্র, তোমার জন্যই প্রশংসা, তোমার নাম 
বরকতপুর্ণ, তোমার মর্যাদা সর্বোচ্চ এবং তুমি ছাড়া আর কোন ইলাহ নেই।” অতঃপর 
তিনি বলতেন £ "আল্লাহ আকবার কাবীরান,’ অতঃপর বলতেন £ 'আউযু বিল্লাহিস......... 
ওয়া নাফাসিহি’। অথাৎ "অভিশপ্ত শয়তান এবং তার কুমন্ত্রণা, ঝাড়ফুঁক ও যাদুমন্ত 
থেকে আমি সর্বশ্রোতা ও সর্বময় জ্ঞানের অধিকারী আল্লাহর কাছে আশ্রয় চাই”- (দা, 
ই)। 

আবু ঈসা বলেন, আবু সাঈদের হাদীসটি অধিক মশহুর। এ অনুচ্ছেদে আলী, আবদুল্লাহ 
আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। 

একদল মনীষী এ হাদীস অনুযায়ী আমল করেন৷ কিন্তু অধিকাংশ মনীষী বলেন, 
মহানবী (সা) 'সুবহানাকা ........ লা ইলাহা গাইরুকা’ পর্যন্ত পড়তেন। উমার ইবনুল 


www.pathagar.com 


আবওয়াবুস সালাত' ২০৩ 


খাত্তাব ও ইবনে মাসউদ (রা) থেকে এরূপই বর্ণিত আছে। অধিকাংশ তাবিঈ ও অন্যান্যরা 
এই হাদীস অনুযায়ী আমল করেছেন। (তিরমিযী বলেন,) আবু সাঈদের হাদীসটি 
সমালোচিত হয়েছে। ইয়াহ্‌ইয়া ইবনে সাঈদ এ হাদীসের এক রাবী আলী ইবনে আলীর 
সমালোচনা করেছেন (দুর্বল বলেছেন)। ইমাম আহমাদ বলেছেন, এ হাদীসটি সহীহ নয়। 


102 20 EN 


PEE Ss OSES LES EEL 
de sl 58 UG LSC be os 2 IGA al on BC oe 
LIU Dos mall WEL IG Ha S| fll ab 
ULE DIY, YG IU, 

২৩১। আইশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 


যখন নামায শুরু করতেন তখন বলতেন £ "সুবহানাকা আল্লাহ্‌মা ওয়া বিহামদিকা ওয়া 
তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুকা” -(দা)। 


আবু ঈসা বলেন, এ হাদীসটি আমরা উল্লেখিত সনদ পরম্পরায়ই জানতে পেরেছি। এ 
হাদীসের এক রাবী হারিসা ইবনে আবু রিজালের স্বরণশক্তির সমালোচনা করা হয়েছে। 


অনুচ্ছেদ £৪৬৮ 
বিসমিল্লাহির রহমানির রাহীম সশব্দে না পড়া সম্পর্কে। 


oe eae 70 eo #e0 [ EX) Ed se es #0 পু / 
Lae GS lal on fll Gi LAD ES NY 


8 Le Ss acs se . . 22 . sie Be 
Le IU LR on all Lc onl of LUE on sd oF Snr! 
Ls IG el a> abt ~~) 5 Al SU 
Zr Le abt Ls Ely SIT, IG SIG YL Le 
le id, IU, Le Ex ATs Sd a il LE oo 
ETE DB SUE, Les Ral oS Er 
LAOS dD LNG CL CHUL BOA 4 
২৩২। ইবনে আবদুল্লাহ ইবনে মুগাফফাল (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার 
পিত! (আবদুল্লাহ) আমাকে নামাযের মধ্যে শব্দ করে ‘বিসমিল্লাহির রহমানির রাহীম’ 
পড়তে শুনলেন। তিনি বললেন, হে বৎস! এটা তো বিদআত; বিদআত থেকে সাবধান 
হও। অতঃপর তিনি বললেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের 


www.pathagar.com 


£68 :  আল-জামে আত-তিরমিযী 


চেয়ে অন্য কাউকে ইসলামে বিদআতের প্রচলন করার প্রতি এত বেশী ঘৃণা ও শত্রুতা 
পোষণ করতে দেখিনি। তিনি আরো বললেন, আমি নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম, 
আবু বাকর (রা), উমার (রা) ও উসমান (রা)-এর সাথে নামায পড়েছি। কিন্তু তাদের 
কাউকে বিসমিল্লাহ সশব্দে বলতে শুনিনি। অতএব তুমিও (বিসমিল্লাহ) সশব্দে পড় না। 
যখন তুমি নামায পড়বে তখন 'আলহামদু লিল্লাহি রব্বিল আলামীন-এর মাধ্যমে 
কিরাআত শুরু করবে- (না, ই)। 

আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান। অধিকাংশ বিশেষজ্ঞ সাহাবা (রা) এ হাদীস 
অনুযায়ী আমল করেছেন (তাসমিয়া চুপে চুপে পড়েছেন)। আবু বাক্র, উমার, উসমান ও 
আলী রাদিয়াল্লাহ আনহুম তাদের অন্যতম । অধিকাংশ তাবিঈ এই মতের অনুসারী। 
সুফিয়ান সাওরী, ইবনুল মুবারক; আহমাদ ও ইসহাক এ মত গ্রহণ করেছেন। তাঁরা 
বলেছেন, তাসমিয়া জোরে পড়বে না, বরং আস্তে পড়বে। 


অনুচ্ছেদ £ ৬৯ 
বিসমিল্লাহির রহমানির রাহীম সশব্দে পড়া। 
Ao IE LEA in Lol BS LE ol Eo NY 


Ado AE IG LE ol of AE eS Ye Yel 
. ei) >| Jl ~~ Pp লে ie Ear dl 
২৩৩। ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম ‘বিসমিল্লাহির রহমানির রাহীম’ দিয়ে নামায শুরু করতেন।১১১ 
আবু ঈসা বলেন, এ হাদীসের সনদ তেমন শক্তিশালী নয়। মহানবী (সা)-এর একদল 
বিশেষজ্ঞ সাহাবা এ হাদীস অনুযায়ী আমল করেছেন। তাদের মধ্যে রয়েছেন আবু 
হরায়রা, ইবনে উমার, ইবনে আব্বাস ও ইবনে যুবায়ের রাদিয়াল্লাহু আনহম। তাবিঈদের . 
একদল এই মত গ্রহণ করেছেন এবং বলেছেন, সূরা ফাতিহা ও অন্যান্য সূরার মত ' 
বিসমিল্লাহও সশব্দে পড়তে হবে। ইমাম শাফিঈ, ইসমাঈল ইবনে হাম্মাদ এবং আবু 
খালিদ কুফী এই মত সমর্থন করেছেন। 
অনুচ্ছেদ £ঃ ৭০ 
সূরা ফাতিহার মাধ্যমে নামাযের কিরাআত শুরু করা। 
8 JU ~~ Le DUS Le BLE VCS LS CE Yr 
১১১’ কতিপয় হাদীসে দেখা যায়, রাসুলুল্লাহ সাল্লান্রাহ আলাইহি ওয়াসাল্লাম শব্দ করে নামাযে 
বিসমিল্লাহ পড়েছেন। আবার কতিপয় হাদীস থেকে জানা যায়, তিন নীরবে বিস্মিন্লাহ পড়তেন। 
আমরা সাধারণভাবে মনে করতে পারি, তিনি কখনো সশব্দে আবার কখনো নীরবে বিসমিল্লাহ 
পড়েছেন। হানাফী ফিক্হবিদগণ নীরবে পড়ার নীতি গ্রহণ করেছেন। অনুচ্চ স্বরে বিসমিল্লাহ পড়া 
সম্পর্কিত হাদীস মুসলিম, ইবনে মাজা, ও তাবারানীতে উল্লেখ আছে (অনু )। 


www.pathagar.com 


আবওয়াবুস সালাত ২০৫ 
ELD Ll DUE Les KG AL ol DL dl 
ESE A 
২৩৪। আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি 
ওয়াসাল্লাম, আবু বাক্র, উমার ও উসমান রাদিয়াল্লাহু আনহুম 'আলহামদু লিল্লাহি রব্িল 
আলামীন’ দিয়ে নামাযের কিরাআত শুরু করতেন -(মু)। 
আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। মহানবী (সা)-এর সাহাবা, 
‘ তাবিঈন ও তাবা তাবিঈন এ হাদীস অনুযায়ী আমল করেছেন। তাঁরা 'আলহামদু লিল্লাহি 
রব্বিল আলামীন’ (অর্থাৎ সূরা ফাতিহা) দিয়েই নামাযের কিরাআত শুরু করেছেন। ইমাম 
শাফিঈ বলেন, এ হাদীসের তাৎপর্য হল, নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম, আবু 
বাক্র, উমার ও উসমান (রা) অন্য সূরা পড়ার পূর্বে সূরা ফাতিহা পাঠ করতেন। এই নয় 
যে, তাঁরা বিসমিল্লাহ পড়তেন না। ইমাম শাফিঈর রায় হল, তাসমিয়া দিয়েই কিরাআত 
শুরু করতে হবে এবং যখন সূরা ফাতিহা উচ্চস্বরে পড়া হবে তখন তাসমিয়াও উচ্চস্বরে 
পড়তে হবে। 
অনুচ্ছেদ 3 ৭.৯ 
ফাতিহাতুল কিতাব ছাড়া নামায হয় না। 
GAH oF HULL EEL IG ho ne 3 Pe tl nl Eo re 
AE Ht do dl of calall oy DUE Le poll on pe GF 
. SES sl TE od oY ৬ Ae 
২৩৫। উবাদা ইবনে সামিত (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেন ঃ যে ব্যক্তি সূরা ফাতিহা পড়েনি তার নামায হয়নি - (বু, মু, দা, না, ই, 
আ)।>১২ 
এ হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে আবু হুরায়রা, আইশা, আনাস, আবু 
কাতাদা ও আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহ আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। 
মহানবী (সা)-এর উল্লেখযোগ্য সংখ্যক সাহাবী এ হাদীস অনুযায়ী আমল করেছেন। 
উমার ইবনুল খাত্তাব, জাবির ইবনে আবদুল্লাহ, ইমরান ইবনে হুসাইন ও অপরাপর 
সাহাবী (রা) বলেছেন, সুরা ফাতিহা না পড়া হলে নামায হবে না। ইবনুল মুবারক, 
শাফিঈ, আহমাদ ও ইসহাক এ মত গ্রহণ করেছেন। 
১১২" ইমাম মালিক ও আহমাদের মতে, ইমামের ফাতিহা পাঠের শব্দ মুক্তাদীদের কানে আসলে 


তারা ফাতিহা পড়বে না; কিন্তু শুনা না গেলে পড়বে। ইমাম শাফিঈর মতে সর্বাবস্থায় মুক্তাদীকে 
ফাতিহা পাঠ করতে হবে। ইমাম আবু হানীফার মতে কোন অবস্থায়ই মুক্তাদীকে ফাতিহা পাঠ 


www.pathagar.com 


২০৬ আল-জামে আত-তিরমিষযী' 


করতে হবে না। তিনি প্রথম দিকে নিঃশব্দে কিরাআত পাঠ করা নামাযে সূরা ফাতিহা পাঠ করার 
পক্ষপাতী ছিলেন। হানাফী আলেম মোল্লা আলী কারী, আল্লামা আবুল হাসান সিন্ধী, আবদুল হাই 
লাখনাবী ও রশীদ আহমাদ গাংগোহী (রহ) সালাতে সিরসির মধ্যে সূরা ফাতিহা পাঠ করতেন। 
BLL UR LUE CE SUSE GS ed UL 
সম্পর্কে আমি যতটুকু রছি তার আলোকে অধিকতর সঠিক পন্থা এই যে, ইমাম 
যখন উচ্চস্বরে ফাতিহা পাঠ করবে তখন মুক্তাদীগণ চুপ থাকবে, আর ইমাম যখন অনুচ্চ স্বরে 
পাঠ করবে তখন মুক্তাদীরাও সূরা ফাতিহা পাঠ করবে। এই পন্থায় কুরআান এবং হাদীসের কোন 
নির্দেশের বিরোধিতা করার কোন সন্দেহ থাকে না এবং যাবতীয় দলীল সামনে রেখে এরূপ 
একটি মধ্যম পন্থা অবলম্বন করা যেতে পারে। ইমাম মালিক এবং ইমাম আহমাদ এ পন্থা 
অবলম্বন করেছেন। কিন্তু যে ব্যক্তি কোন অবস্থায়ই ইমামের পেছনে ফাতিহা পাঠ করে না, অথবা 
সর্বাবস্থায় ফাতিহা পাঠ করে- আমরা এটা বলতে পারি না যে, তার নামায হয় না। কেননা উভয় 
মতের সপক্ষে দলীল বর্তমান রয়েছে এবং এই ব্যক্তি জেনে বুঝে ভাবে নির্দেশের 
বিরোধিতা করছে না, বরং তার কাছে দলীলের ভিত্তিতে যে মত প্রমাণিত তার উপর আমল 
করছে (রাসায়েল-মাসায়েল, ১ম খণ্ড, পৃ'১৭৯, ১৮৯)। -ভেনুশ্াল বহ) 


যে ব্যক্তি নামাযে সূরা ফাতিহা পড়েনি তার নামায হয়নিঃ সূরা ফাতিহাকে কেন্দ্র করে 
ইমাম আবু হানীফা ও ইমাম শাফিঈর মধ্যে দুইটি বিষয়ে মতবিরোধ রয়েছে। 
একঃ নামাযে সূরা ফাতিহা পড়া ফরয না ওয়াজিব না সুন্নাত? ইমাম আবু হানীফার মতে, 
নামাযে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। অনুচ্ছেদে উল্লেখিত হাদীসের দৃষ্টিতে ইমাম শাফিঈ নামাযে। 
সূরা ফাতিহা পড়া ফরয মনে করেন। ইমাম আবু হানীফা তাঁর মতের পক্ষে দলীল দিয়ে বলেন, 
এ হাদীসটি খবরে ওয়াহেদ। আর খবরে ওয়াহেদ পর্যায়ের হাদীস দিয়ে কুরআনের অধিক হুকুম 
(ফরয) সাবেত করা যায় না। 
দুইঃ সূরা ফাতিহা পড়া ইমাম, মুকতাদী এবং একাকী নামায় আদায়কারী সকলের জন্য 
ওয়াজিব কি না? ইমাম শাফিঈর মতে সকলের জন্য সূরা ফাতিহা পড়া ওয়াজিব। তিনি হাদীসে 
উল্লেখিত “মান” (যে কোন ব্যক্তি) শব্দের প্রেক্ষিতে মুকতাদীর উপরও ফাতিহা পড়া ওয়াজিব 
বলে সাব্যস্ত করেন। কেননা শব্দটি সাধারণ অর্থ জ্ঞাপক। এ শব্দের মধ্যে ইমাম, মুকতাদী 
প্রযোজ্য নয়। তিনি কুরআনের আয়াত, রাসূলের হাদীস এবং এ সম্পর্কে যে সকল ভীতি এসেছে 
তার পরিপ্রেক্ষিতে ফাতিহা পড়ার সাধারণ নির্দেশ থেকে মুকতাদীকে বাদ দিয়েছেন। নিরদেশসমূহ 
এইঃ 
একঃ আল্লাহ তাআলা বলেনঃ “যখন কৃরআন পড়া হয়, তোমরা তা মনোযোগ সহকারে শুনো 
এবং নীরবতা! অবলম্বন কর”- (সূরা আরাফ £ ২০৪)। 
ইমাম শাফিঈর মতেও এ আয়াত ইমামের পেছনে কিরাআত পড়া সম্পর্কে নাযিল হয়েছে। অবশ্য 
তাঁর মতে পরবর্তী সময়ে এ আয়াতের হুকুম মানসূখ হয়ে যায়। কারো কারো মতে এ আয়াত 
খুতবা সম্পর্কে নাযিল হয়েছে। অপর একদল আলেমের মতে এ আয়াত অন্য বিষয়ে নাযিল 
হয়েছে। তবে প্রথম মতটিই সর্বাধিক সহীহ! 
দুই £ নবী সায্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন £ “যে ব্যক্তি নামায পড়েছে, অথচ তাতে সূরা 
ফাতিহা পড়েনি, সে নামায়ই পড়েনি, তবে ইমামের পেছনে নামায পড়ে থাকলে স্বতন্ত্র কথা”। 
তিন ঃ হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) বলেন ঃ "যে ব্যক্তি ইমামের পেছনে কিরাআত পড়ে 
তার জন্য বড়ই পরিতাপ, তার মুখে যেন মাটি পড়ে”। 


www.pathagar.com 


আবওয়াবুস সালাত ২০৭ 
অনুচ্ছেদ £ ৭২ 
‘আমীন’ বলা সশ্পর্কে। 
JG ae bY pI LE, Ll od Eis HOE Eo -rry 
J, ede Sra AE 5 ALS, aE dt do dl Soe IG 
2 « Les a) 1 Ee 
২৩৬। ওয়াইল ইবনে হুজর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামকে "গাইরিল মাগদূবি আলাইহিম অলাদ-দআল্লীন’ পড়তে এবং 


‘আমীন’ বলতে শুনেছি। আমীন বলতে গিয়ে তিনি নিজের কন্ঠস্বর দীর্ঘ ও উচ্চ করলেন- 
(দা, ই)।১১৩ 


উপরে উল্লেখিত দলীলসমূহ থেকে প্রমাণিত হয় যে, মুকতাদীকে ফাতিহা পড়ার সাধারণ নির্দেশ 
থেকে ব্যতিক্রম করা হয়েছে। তাছাড়া আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত আছে, “যে ব্যক্তি 
নামাযে সূরা ফাতিহা এবং তার সাথে আর একটি সূরা পড়েনি তার নামায হয়নি”। 
এ হাদীস থেকে বুঝা যায়, সূরা ফাতিহার সাথে আর একটি সূরা পড়তে হবে। অথচ ইমাম 
শাফিঈ ফাতিহার সাথে আর একটি সূরা পড়া ফরয মনে করেন না। বরং তাঁর মতে ফাতিহার 
সাথে আর একটি সুর! মিলান মুস্তাহাব। ইমাম শাফিঈ এ হাদীসে উল্লেখিত “লা সালাতা”- এর 
অর্থ করেন, নামায পরিপূর্ণ হয় না। সূতরাং ইমাম শাফিঈ যে দলীলের তিত্তিতে ফাতিহার সাথে 
আর একটি সূরা পড়া ফরয নয় বলেন আমরাও সেই প্রমাণের ভিত্তিতেই বলি যে, নামাযে সূরা 
ফাতিহা পড়া ফরয নয়। ইমাম আবু হানীফার মতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। ইমাম শাফিঈর 
মতে নামাযে সুন্নাত ছেড়ে দিলে, অর্থাৎ ফাতিহার সাথে আর একটি সূরা না পড়লে নামায 
অপরিপূর্ণ থেকে যায়। অনুরূপভাবে ইমাম আবু হানীফার মতেও নামাযে ওয়াজিব ছেড়ে দিলে 
অর্থাৎ সূরা ফাতিহা না পড়লে নামায অবশ্যই অপরিপূর্ণ থেকে যাবে। এ সম্পর্কে নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম থেকে আর একটি হাদীস বর্ণিত আছে। তিনি বলেন £ "যে ব্যক্তি নামাযে 
সূরা ফাতিহা পড়েনি, তার নামায অপূর্ণ রয়ে গেল”। 
এ হাদীস থেকে স্পষ্ট বুঝা যায়, সূরা ফাতিহা পরিত্যাগ করলে নামাযে অপূর্ণতার কারণ খটে, 
নামায না হওয়ার কারণ ঘটে না। সুতরাং এ হাদীসের সারকথা হচ্ছে ইমামের ক্িরাআত মুক্তাদীর 
কিরাআত। কাজেই মুকতাদী নামাযে সূরা ফাতিহা না পড়লেও তার নামায পূর্ণ হয়ে যাবে। কারণ 
ইমামের অনুসরণকারী হিসাবে মুকতাদীও ইমামের পাঠের অন্তর্ভুক্ত -(মাহমূদ)। 
১১৩. ইমাম তিরমিযীর মতে “আমীন!উচ্চস্বরে বলা উত্তম। ইমাম আবু হানীফার মতে আমীন 
ee এ ক্ষেত্রে শুবা (র) থেকে বর্ণিত হাদীস হানাফী মাযহাবের মতেই অনুকূলে 
| 
ইবনুল হমাম বলেন, ইমাম আহমাদ, ইমাম তাবারানী এবং আবু আলী হাকেম নিশাপুরী শুবার' 
হাদীস নিম্নবর্ণিত সনদে উল্লেখ করেছেনঃ শুবা আলকামা ইবনে ওয়াইল থেকে বর্ণনা করেন, 
তিনি তাঁর পিতার সূত্রে বর্ণনা করেনঃ 


www.pathagar.com 


২০৮ আল-জামে আত-তিরমিযী 


এ হাদীসটি হাসান। এ অনুচ্ছেদে আলী ও আবু হুরায়রা (রা) থেকেও হাদীস বর্ণিত 
আছে। মহানবী (স!)-এর এক দল সাহাবা, তাবিঈন ও তাদের পরবর্তীগণ ‘আমীন’ 
সশব্দে বলার পক্ষে রায় দিয়েছেন এবং নিঃশব্দে বলতে নিষেধ করেছেন। ইমাম শাফিঈ, 
আহমাদ ও ইসহাক এই মত গ্রহণ করেছেন। শোবা এ হাদীসটি সালামা ইবনে 
ওয়াইলের সূত্রে বর্ণনা করেছেন। তাতে আছেঃ 


dal Ys el Sri 5 LS ae A Lo 

He a ol IG 

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাইরিল মাগদূবি আলাইহিম অলাদ-দআল্লীন’ 
পড়লেন, অতঃপর নীচু স্বরে 'আমীন’ বললেন। 

আবু ঈসা বলেন, আমি মুহান্মাদকে (বুখারীকে) বলতে শুনেছি, এ বিষয়ে শোবার 


হাদীসের তুলনায় সুফিয়ানের হাদীস অধিকতর সহীহ। কেননা শোবা এ হাদীসের 
কয়েকটি স্থানে ভুল করেছেন। 


যেমন তিনি বলেছেন ৮১ 212৬০ অথচ হবে = ৮১১২ 
দ্বিতীয়তঃ তিনি আলকামার নাম বাড়িয়ে বলেছেন, অথচ তিনি হাদীসের রাবী নন। 


এখানে সনদ হবে ১৯০ ০৮:/১০০ ০১১]৷০১+- তৃতীয়তঃ তিনি বর্ণনা 
করেছেন 4৮০৮১০১১১ অথচ হবে 4০৮+ 


হাদীসটি অধিকতর সহীহ। 


তাঁর পিতা (ওয়াইল) নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাথে নামায .পড়েন। তিনি 
“ওয়ালাদ-দোয়ান্লীন” পর্যন্ত পৌছে নিজের কণ্ঠস্বর অস্পষ্ট করেন। এ মতপার্থক্য মুস্তাহাব এবং 
উত্তম হওয়াকে কেন্দ্র করে। নবী (সা) থেকে আমীন উচ্চ স্বরে এবং চুপে চুপে পড়া দুই ধরনের 
বৰ্ণনাই পাওয়া যায়। উভয় পক্ষেই হাদীস এবং সাহাবীদের অভিমত মওভজুদ আছে। ইমাম আবু 
হানীফা (র) ‘আমীন’ চুপে চুপে পড়াকে অগ্রাধিকার দান করেছেন। কেননা 'আমীন’ একটি দোয়া 
'স্বরূপ। আর দোয়া চুপে চুপে পড়া উত্তম বলে হাদীসে উল্লেখ আছে। কুরআন মজীদেও আল্লাহ 
তাআলা বলেন £ "তোমরা তোমাদের রবকে চুপে চুপে এবং কাকুতি-মিনতি করে ডাক* - 
(সূরা আরাফ £ ৫৫)- (মাহমুদ)। 


www.pathagar.com 


আবওয়াবুস সালাত ২০১ 
অনুচ্ছেদ £ ৭৩ 

আমীন বলার ফযীলাত। 

> J Fa LT BL 5A Lo ~~ ul CBS YTV. 


পলু ৮ 


EE tS IE Ba 2 WL 
4 i cL a IH ol Ay ’ 4 AL ee ন! ৰ I 


ol [ 


EEE FEE TEE ESO EOE 
ইমাম যখন ‘আমীন’ বলবে তোমরাও তখন আমীন বলবে। কেননা যার আমীন বলা 
. ফেরেশতাদের আমীন বলার সাথে সাথে হবে তার পূর্বেকার গুনাহসমূহ ক্ষমা করে. 
দেওয়া হবে- মো, বু, মু)। 


" আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। 

' অনুচ্ছেদ $ ৭৪ 

দুই বিরতিস্থান। 

so 8s oe es or eA Fs 0, EET fe 18,2 EE 

IF Ew FE Ali Uo MEAN axa Li>  -TYA' 

ৰ dl bee ET us J x: ve Et 5 to ow 

TE CS 

SLD ES BL oo LS E> BIG SEKI UG LED 

SLD to EEE JL 3, je Ly Ms a IG 
28, Le se Bes 


El FANE GH) 


২৩৮৷ সামুরা (রা) থেকে বণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লালাহ আলাইহি 
ওয়াসাল্লামের কাছ থেকে দু’টি সাকত!>১ঃ (বিরতিস্থান) মুখস্থ করে নিয়েছি। ইমরান 
ইবনে হুসাইন (রা) এতে দ্বিমত পোষণ করে বলেন, আমি একটি মাত্র সাকতা মুখস্থ 


১১৪ প্রথম বারের সাকতা (চুপ থাকা বা বিরতি দেওয়া) ছিল 'সানা' অথবা অনুরূপ কিছু পড়ার 
জন্য । পরের চুপ থাকাটা ছিল ইমাম শাফিঈর মতে মুক্তাদীদের সূরা ফাতিহা শেষ করার জন্য, 
আর ইমাম আবু হানীফা ও মালিকের মতে 'আমীন’ বলার জন্য (অনু )। 


www.pathagar.com 


২১০. আল-জামে আত-তিরমিযী 


করেছি। (সামুরা বলেন, এর মীমাংসার জন্য) আমরা মদীনায় উবাই ইবনে কাব (রা)-র 
কাছে চিঠি লিখলাম তিনি উত্তরে লিখে জানালেন, সামুরাই সঠিকভাবে স্বরণ রেখেছে। 
তিনি বলেন, যখন তিনি (মহানবী) নামাযে প্রবেশ করতেন (তাকবীরে তাহ্রীমা বাধার . 
পর ) এবং যখন কিরাআত শেষ করতেন।' পরে তিনি (কাতাদা) বললেন, যখন তিনি 
(মহানবী) ‘অলাদ-দমআআন্লীন’ পড়তেন। রাবী বলেন, কিরাআত পড়ার পর তিনি ভালভাবে 
নিঃশ্বাস নেয়া পর্যন্ত বিরতি দেওয়া খুবই পছন্দ করতেন- (আ, দা, ই)। 

এ হাদীসটি হাসান। এ অনুচ্ছেদে আবু হুরায়রা (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। 
কতিপয় বিশেষজ্ঞ আলেম নামায শুরু করার পর এবং কিরাআত শেষ করার পর 
ইমামের জন্য বিরতি দেওয়াকে মুস্তাহাব বলেছেন। ইমাম আহমাদ, ইসহাক ও আমাদের 
(তিরমিযীর) সাথীরা এ মতের সমর্থক। 


অশলুচ্ছেল $£ ৭৫ 
নামাযের মধ্যে ডান হাত বা হাতের উপর রাখা। 
LEE Dm DME ALD PIAL ET LEONA 
BG Ce Ls a dr Lo alt Jo 5 IG inl be ol ot 
aa SU 

-২৩৯। কাবীসা ইবনে হুলব (রা) থেকে তাঁর পিতার সূত্রে বর্ণিত। তিনি (হলব) বলেন, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইমামতি করতেন এবং (দীড়ানো 
অবস্থায়) নিজের ডান হাত দিয়ে বা হাত ধরতেন-(ই)।১১৫ 

এ হাদীসটি হাসান। এ অনুচ্ছেদে ওয়াইল ইবনে হুজর, গুতাইফ ইবনে হারিস, ইবনে 
আৰ্বাস, ইবনে মাসউদ ও সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত 
আছে। মহানবী (সা)-এর সাহাবা, তাবিঈন ও তাবা-তাবিঈন এ হাদীসের ভিত্তিতে রায় 
দিয়েছেন যে, নামাযের মধ্যে ডান হাত বাঁ হাতের উপর রাখতে হবে। কারো কারো মতে 
হাত নাভির উপরে বাধতে হবে; আবার কারো মতে নাভীর নীচে বীধতে হবে। তারা 
-এরূপও বলেছে যে, নাভির উপরে-নীচে যে কোন স্থানে হাত বাধার অবকাশ আছে। 
অনুচ্ছেদ £ ৭৬ 
রুক্‌_সিজদার সময়ে তাকবীর বলা। 
dl ae LF GE al be oP A CRIES Co YE. 


নীচে হাত রাখাতে অধিক সৌজন্য প্রকাশ পায়। ইমাম মালিকের মতে হাত নীচের দিকে ছেড়ে 
দিয়ে ডান হাত বাঁ হাতের ওপর রাখাই উত্তম। 


www.pathagar.com 


আবওয়াবুস সালাত ২১১ 


IE) ১৮ ৬ Se rl EE 2১1, rr RA ee 


EX 2 sof, 


5 ১ +০5১ 52 ja FG LR LS A i Lo dor 


২৪০। আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, (নামাযরত অবস্থায়) 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকবার উঠা, নীচু হওয়া, দাড়ানো ও 
বসার সময় ‘আল্লাহ আকবার’ বলতেন। আবু বাক্র এবং উমার (রা)-ও এরূপ আমল 
করতেন- (আ, না)। 

এ হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে আবু হুরায়রা, আনাস, ইবনে উমার, আবু 
মালিক্‌ আশআরী, আবু মুসা, ইমরান ইবনে হুসাইন, ওয়াইল ইবনে হুজর এবং ইবনে 
আৰ্বাস রাদিয়াল্লাহু আনহম থেকেও হাদীস বর্ণিত আছে। মহানবী (সা)-এর সাহাবা যেমন 
আবু বাক্র, উমার ও আলী (রা), তাঁদের পরবর্তীগণ এবং সমস্ত ফিক্‌হবিদ ও বিশেষজ্ঞ 
‘ আলেমগণ এ হাদীস অনুযায়ী আমল করেছেন। 


LCG LALLA IG ts all Le CS ES YE) 
HOM ANL al as 
৬ RE I ES 


SH DS 


২৪১। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম 
(নামাযে) নীচের দিকে যেতে তাকবীর বলতেন। 


আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। সাহাবায়ে কিরাম ও তাবিঈনেরও 
এই মত অর্থাৎ ‘আল্লাহু আকবার’ বলে রুকু-সিজদায় যেতে হবে। 


অনুচ্ছেদ £ঃ ৭৭ 


ৰুদযদর তর হত সরে করা বল যায 


LE Ke oy LL ES IU LS এ Ll ES Ce -YErY 
ft he 3 ale ALJ be ll fe wl 2 AC ue snl 
ul 0 bl 5, Bh Fe LG > Ln Sd Mall S| 
dl 8 Sn YUE i I ah nl 0 pA or 


www.pathagar.com 


*২১২ . --আ্ল-জামে আত-তিরমিযী 


২৪২। সালেম (রহ) থেকে তাঁর পিতার সূত্রে বর্ণিত। তিনি (আবদুল্লাহ) বল্লেন; আমি 
দেখেছি, যখন রাসুলুল্লাহ সাল্লাল্যাহ আলাইহি ওয়াসাল্লাম নামায শুরু করতেন, তখন 
নিজের কীধ পর্যন্ত হাত উঠাতেন এবং যখন রুক্ৃতে যেতেন এবং রুক্‌ থেকে উঠতেন 
(তখনও এরূপ করতেন)। ইবনে আবু উমার তার বর্ণিত হাদীসে আরো বলেছেন, ‘কিন্তু 
তিনি (মহানবী) দুই সিজদার মাঝখানে হাত তুলতেন না- (বু, মু, দা, না, ই)। 

আবু ঈসা বলেন, ইবনে উমারের বর্ণিত হাদীসটি হাসান এবং সহীহ। তিরমিযী আরো 
একটি সূত্রে এ হাদীসটি পেয়েছেন। এ অনুচ্ছেদে উমার, আলী, ওয়াইল ইবনে হুজর, 
মালিক ইবনে হয়াইরিস, আনাস, আবু হরায়রা, আবু হমাইদ, আবু উসাইদ, সাহল ইবনে 
সাদ, মুহাম্মাদ ইবনে মাসলামা, আবু কাতাদা, আবু মুসা আশআরী, জাবির ও উমাইর 
লাইসী রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। 

EAE ET NEY 
মহানবী (সা)-এর একদল বিশেষজ্ঞ সাহাবা যেমন, ইবনে উমার, জাবির ইবনে 
আবদুল্লাহ, আবু হুরায়রা, আনাস, ইবনে আব্বাস, আবদুল্লাহ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু 
আনহুম ও আরো অনেকে; তাবিঈদের মধ্যে হাসান বসরী, আতা, তাউস, মুজাহিদ, 
ইয়াদাইন’ করার পক্ষে মত প্রকাশ করেছেন। ইমাম আবদুল্লাহ ইবনুল মুবারক, শাফিঈ, 
আহমাদ ও ইসহাক (রহ) এই মত গ্রহণ করেছেন। আবদুল্লাহ ইবনুল মুবারক বলেন, 
হাত উত্তোলন সম্পর্কিত হাদীস সুপ্রতিষ্ঠিত ও সুপ্রযাণিত। ইবনে মাসউদ (রা) যে 
বলেছেন,‘মহানবী (সা) শুধু একবার রফউল ইয়াদাইন করেছেন, অতঃপর আর কখনো 
করেননি’এ হাদীসটি প্রমাণিত নয় এবং প্রতিষ্ঠিতও নয়। আমাকে এ কথা আহমাদ ইবনে 
আবদাহ্‌ বলেছেন, তিনি ওয়াহ্ব ইবনে যামআর সূত্রে, তিনি সুফিয়ান ইবনে আবদুল 
মালিকের সৃত্রে এবং তিনি আবদুল্লাহ ইবনুল মুবারকের সূত্রে পেয়েছেন। 
অনুচ্ছেদ £ ৭৮ 
মহানবী (সা) প্রথমবার ব্যতীত নামাযে আর কোথাও রফউল ইয়াদাইন করেননি। 
bE SE ss pol 8 bl 0 OS Coe So Go tt 
i Yl Spe 2 dls J JG LC SA on pl 
San Sn 50 LS abt Jes Ho 8S 
SIAR 


২৪৩। আলকামা (রহ) থেকে বর্ণিত। তিনি বলেন, আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) 
বললেন, আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের (নিয়মে) 


www.pathagar.com 


আবওয়াবূস সালাত ২১৩ 


নামাযংপড়ে দেখাক না? তিনি (আবদুল্লাহ) নামায পড়লেন, কিন্তু প্রথম বার (তাকবীরে 
তাহরীমার সময়) ছাড়া আর কোথাও রফউল ইয়াদাইন করেননি - (আ, দা)।১১৬ 

আবু ঈসা বলেন, ইবনে মাসউদের হাদীসটি হাসান। এ অনুচ্ছেদে বারা ইবনে আযেব 
(রা) থেকেও হাদীস বর্ণিত আছে। মহানবী (সা)-এর একাধিক সাহাবা ও তাবিঈন এ 
হাদীসের অনুকূলে মত প্রকাশ করেছেন। সুফিয়ান সাওরী ও কুফাবাসীগণ (ইমাম আবু 
হানীফা ও তীর সহচরবৃন্দ) এই মত গ্রহণ করেছেন। 


অনুচ্ছেদ £ ৭৯ 
কুকুতে দুই হাত দুই হাঁটুতে রাখা। 

OED LENS OIA GIG JG All ml ol SF 

SDL EG 8) 

২৪৪। আবু আবদুর রহমান আস-সুলামী (রহ) থেকে বর্ণিত তিনি বলেন, উমার 


ইবনুল খাত্তাব (রা) আমাদের বললেন, রুকৃতে হাঁটুতে হাত রাখা তোমাদের জন্য সুম্নাত। 
অতএব তোমরা হীটুতে হাত রাখ-(না)। 


এ হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে সাদ, আনাস, আবু হুমাইদ, আবু 
উসাইদ, সাহল ইবনে সাদ, মুহাম্মাদ ইবনে মাসলামা ও আবু মাসউদ রাদিয়াল্লাহু 
আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। সাহাবা, তাবিঈন ও তাবি তাবিঈনের মধ্যে'রুকূর 
সময় হীটুতে হাত রাখার ব্যাপারে কোন দ্বিমত নেই। কিন্তু ইবনে মাসউদ (রা) থেকে যা 
বর্ণিত হয়েছে (রুকুর সময় দুই হাত একত্রে মিলিয়ে দুই উরুর মাঝখানে রাখা) তার 
সাথে সামঞ্জস্য বিধানের জন্য বিশেষজ্ঞ আলেমগণ বলেন, তীর বর্ণনাটি মানসুখ (রহিত) 
হয়ে গেছে। সাদ ইবনে আবু ওয়াককাস (রা) বলেন, আমরা প্রথমে এরূপ করতাম (দুই 
হাত একত্রে মিলিয়ে দুই রানের মাঝখানে রাখতাম)। কিন্তু পরে আমাদেরকে এরূপ 
করতে নিষেধ করা হয়েছে এবং রুক্কুর সময় হীটুর উপর হাত রাখার নির্দেশ দেওয়া 
হয়েছে। 

ও, রুকুর সময় রফউল ইয়াদাইন বা হাত উত্তোলন সম্পর্কে পরস্পর বিরোধী হাদীস রয়েছে। 
ইমাম ও আহমাদ ইবনে হাঙ্বলের মাযহাব মতে রফউল ইয়াদাইন করতে হবে। আহলে 
হাদীস. সম্প্রদায়ও রফউল ইয়াদাইন করে থাকেন। ইমাম আৰু হানীফার মতে এ সম্পর্বিতি 
হাদীস মানসুখ (রহিত) হয়ে গেছে। তাই হানাফী মাযহাবের লোকেরা রফউল ইয়দাইন করে না। 
শাহ্‌ ওয়ালিউল্লাহ দিহলাভী (রহ) বলেন £ “মহানবী (সা) কখনও রফউল ইয়াদাইন করতেন, 
আর কখনও করতেন না। সুতরাং উভয়টাই সুন্নাত। এর প্রত্যেকটাই সাহাবা, তাবিঈন ও তাদের 


পরবর্তী লোকদের এক এক দল গ্রহণ করেছেন এবং প্রত্যেকের পক্ষেই দলীল-প্রমাণ রয়েছে। 
সুতরাং কোন সুন্নাত নিয়ে বাড়াবাড়ি করে পরস্পর ঝগড়ায় লিপ্ত হওয়া শরীআতের বিধান নয় 


(অনু )। 


www.pathagar.com 


২১৪ আল-জামে আত-তিরমিযী' 


রুকূতে যাওয়ার সময় রাফই ইয়াদাইন করা £ ইমাম মালিক নামাযে সব সময় হাত ছেড়ে 
রাখেন। তিনি শুধুমাত্র নামায শুরু করার সময় হাত তোলেন, ইমাম মালিকের অপর একটি মত 
ইমাম লাফিঈর মতে অনুরূপ। ইমাম-শাফিঈর মতে রুকৃ করার সময় এবং রুকু থেকে উঠার 
সময় রাফই ইয়াদাইন (দুই হাত কাঁধ অথবা কান পর্যন্ত উত্তোলন) করতে হবে। তিনি ইবনে 
উমার (রা)-র হাদীস দলীল হিসেবে গ্রহণ করেন। ইমাম আবু হানীফার মতে নামায শুরু করার 
সময় ব্যতীত আর কোন সময় রাফই ইয়াদাইন করতে হবে না। রুকূর সময়, রুকু থেকে উঠার 
সময় এবং দুই সিজদার মাঝে রাফই ইয়াদাইন করবে না। কেননা রাফই ইয়াদাইন ইসলামের 
শুরুতে ছিল। অতপর নামাযের শুরু ছাড়া অন্য সময়ে রাফই ইয়াদাইন করার হুকুম ক্রমাবয়ে 
মানসুখ হয়ে যায়। শুধু নামায শুরু করার সময় রাফই ইয়াদাইন করার হুকুম বাকী থাকে। 
হানাফী আলেমরা ইমাম শাফিঈর জবাবে বলেন, ইমাম শাফিঈ শুধুমাত্র রুকু করা এবং রুকু 
থেকে উঠার. সময় রাফই ইয়াদাইনের হুকুম গ্রহণ করেছেন। অথচ হাদীসে আরও যে সকল 
সময়ে রাফই ইয়াদাইন করার কথা উল্লেখ আছে তিনি তাতে রাফে ইয়াদাইন করেন না। তাহলে 
প্রশ্ন উঠে, ইমাম শাফিঈ নামাযের দুইটি অবস্থা ছাড়া অন্যান্য অবস্থায় কেন রাফই ইয়াদাইন 
করেন না? অথচ ইমাম শাফিঈ বলেন যে, তিনি আবদুল্লাহ ইবনে উমার (রা)-র হাদীসের উপর 
আমল করেন। কারণ ইবনে উমার (রা)-র হাদীস সনদের দিক থেকে শক্তিশালী। ইবনে উমারের 
হাদীস বুখারী শরীফে আনা হয়েছে। তার সনদও সহীহ এবং নির্ভুল। কিন্তু এ হাদীস থেকে 
প্রমাণিত হয়, প্রথম বৈঠক থেকে উঠার সময়ও রাফই ইয়াদাইন করতে হবে৷ তাছাড়া অপর 
একটি হাদীসে বর্ণিত আছেঃ “রাসূলুল্লাহ সাল্লান্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক উঠা, বসা এবং 
নামাযের এক রুকন থেকে অন্য রুকনে যাওয়ার সময় রাফই ইয়াদাইন করতেন।” কিন্তু ইমাম 
শাফিঈ এসব হাদীস পরিত্যাগ করেছেন। তাঁর এই বর্জনের কারণই বা কি এবং এর জবাবই বা 
কি?তিনিএহ হর যে জবাব দেবেন, আমরাও রুকু এবং রুকু থেকে উঠার সময় রাফই 
ইয়াদাইন না করার জবাব তাই দেব। তাছাড়া মুজাহিদ সাহাবী ইবনে উমার (রা)-র নিজস্ব 
আমলের বর্ণনা দিতে গিয়ে বলেন, ইবনে উমার (রা) তাকবীরে তাহরীমা ছাড়া অন্য কোন 
অৱস্থায় রাফই ইয়াদাইন করতেন না। ইমাম আবু জাফর তাহাবী এ প্রসংগে বলেন, যে সকল 
রাবা থেকে রাফই ইয়াদাইন করার হাদীস বর্ণিত আছে, তাদের থেকে রাফই ইয়াদাইন না 
করার হাদীসও বর্ণিত আছে। ইমাম মাবু হানীফার দলাল আবদুল্লাহ ইবনে মাসউদ (রা)-র 
হাদীস। আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) মৃত্যু পর্যন্ত নামাযে তাকবীরে তাহরীমা ছাড়া আর কোন 
সময়ে রাফই ইয়াদাইন করেননি। যদি রাফই ইয়াদাইন করা জরুরী হতো, তবে ইবনে মাসউদ 
(রা) রাসূলুল্লাহ (সা)-এর মৃত্যুর পর অন্ততঃ এক বার দু'বার অবশ্যই রাফই ইয়াদাইন করতেন। 
অথচ ইবনে মাসউদ (রো) হাদীসের একজন হাফেয এবং মুজতাহিদ হওয়া সত্বেও রাফই 
ইয়াদাইনের হাদীস ত্যাগ করেছেন। আর হাদীসবিদরা ইবনে মাসউদ (রা)-কে জ্ঞান এবং 
ইজতিহাদের ক্ষেত্রে আবু বার্লর (রা) এবং উমার ফারূুক (রা)-র উপর ফযীলাত দিয়েছেন। 
5s a Ul an RTE UE RCI 
প্রশংসায় বর্ণনা করা হয়েছে যে, তিনি একজন সাবধানী ও সতর্ক ব্যক্তি ছিলেন। তিনি কোন 
হাদীসের উপর আমল করা ত্যাগ করতেন না যতক্ষণ দিবালোকের ন্যায় তা মানসূখ হওয়ার 
ব্যাপারটি তীর নিকট সাব্যস্ত না হত। এ কারণেই তিনি রুকৃতে তাতবীক করা ত্যাগ করেননি। 
(তাতবীক অর্থঃ দুই হাতের আংগুলগুলো একত্র করে রুকৃ এবং তাশাহৃহুদের সময় হাষট্র 
মাঝখানে রাখা)। সুতরাং নবী (সা)-র পর ইবনে মাসউদ (রা)-র রাফই ইয়াদাইনের আমল 
ছেড়ে দেয়া এবং ইবনে উমার (রা)-র রাফই ইয়াদাইন করার পর পুনরায় ছেড়ে দেয়া প্রমাণ 


www.pathagar.com 


আবওয়াবুস সালাত ২১৫; 
SUA LE EAS WS LE EF ob Al LIU ror 
I Ll be BOE nl EEG EES CEL IG IDLE UF Ys 

fF DL on Xa 


২৪৫। মুসআব ইবনে সাদ (রা) থেকে তাঁর পিতা সাদের সূত্রেও উপরে উল্লেখিত 
হাদীসটি বণিত হয়েছে। 
অনুচ্ছেদ ৪ ৮০ 
রুক্‌ অবস্থায় উভয় হাত পেটের পার্শ্বদেশ থেকে পৃথক রাখা। 
SEL ot EB ES Sl AG HES IO Ee rey 
AO UE ALT UD AS CEG J bs le EI 
করে যে, রাফই ইয়াদাইনের হুকুম মানসূখ হয়ে গেছে। ইবনে উমার (রা) এ সম্পর্কে আরও 
‘ বলেন, নবী (সা) রাফই ইয়াদাইন করেছেন এবং আমরাও তা করেছি। এরপর তিনি তা ছেড়ে 
দিয়েছেন এবং আমরাও ছেড়ে দিয়েছি। ইমাম আওযায়ী একদা ইমাম আবু হানীফার সাথে রাফই 
ইয়াদাইন নিয়ে বিতর্কে লিপ্ত হন। ইমাম আওযায়ী ইমাম আবু হানীফাকে জিজ্ঞাসা করেন, 
আপনি কেন রাফই ইয়াদাইন করেন না? তিনি উত্তরে বলেন, এটা আমার নিকট প্রমাণিত হয়নি 
বলে আমি তা করি না। ইমাম আওযায়ী বলেন, কি করে এটা আপনার নিকট প্রমাণিত হয়নি? 
অথচ ইবনে শিহাব যুহরী আমাকে সালেম থেকে হাদীস বর্ণনা করেছেন, তিনি ইবনে উমার (রা) 
থেকে বর্ণনা করেছেন এবং তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেনঃ 
“রাসূলুল্লাহ (সা) রাফই ইয়াদাইন করতেন”। এর উত্তরে ইমাম আবু হানীফা বললেন, 
আয়াকে হাশ্মাদ বর্ণনা করেছেন, তিনি ইবরাহীম আন্-নাখয়ী থেকে, তিনি আলকামা থেকে, 
তিনি ইবনে মাসউদ (রা) থেকে এবং তিনি নবী সাল্লান্রাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা ' 
করেন যে, "নবী (স) রাফই ইয়াদাইন করেননি”। ইমাম আওযায়ী বলেন, আপনার এবং ইবনে 
মাসউদের মাঝে রাবীদের তিনটি স্তর রয়েছে। আর আমার এবং ইবনে উমার (রা)-র মাঝে মাত্র 
দুইটি স্তর আছে। ইমাম আবু হানীফা ইমাম আওযাঈকে বলেনঃ হা! কিন্তু আমার সনদের রাৰীগণ 
আপনার সনদের রাবীদের তুলনায় অধিক শক্তিশালী। কেননা হাম্মাদ যুহগ্নন তুলনায় অধিক 
ফযীলাতের অধিকারী। ইবরাহীন নাখঈ সালেম অপেক্ষা অধিক মর্যাদা সম্পন্ন। আর আ 
ইরনে উমার (৮ সংপর্কে জারি লব, যদি নবী (সা)- এর সাহচর্যের কারণে সাহাবীদের জবিক 
ফযীলাত না হতো তাহলে ইবনে উমার (রা)-র তুলনায় আলকামা অধিক মর্যাদার অধিকারী 
হতো,আর আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) তো সকলেরই জানা ব্যক্তি। এমনকি লোকেরা তাঁকে 
আবু বাকর (রা) এবং উমার (রা)-র তুলনায় অধিক ফযীলাত দান করেছেন। উমার রা) ইবনে 
মাসউদ (রা) সম্পর্কে বলেনঃ “তিনি হচ্ছেন জ্ঞানের ঘর”। উবাই (রা) তাঁর সম্পর্কে বলেন, 
“অভিজ্ঞ ব্যক্তি যতদিন তোমাদের মাঝে উপস্থিত থাকবেন ততোদিন আমাকে কোন বিষয়ে 
জিজ্ঞাসা করো না”। তিনি নবী করীম (সা)-এর অবস্থা সম্পর্কে অধিক জ্ঞাত ছিলেন। ইমাম আবু 
হানীফার উত্তর শুনে ইমাম আওযায়ী নীরব হয়ে যান! ইমাম আবু হানীফার এই যুক্তিসংগত 
বক্তব্য আর ইবনে মাসউদ (রা)-র বৈশিষ্ট্য প্রমাণ করে যে, ইবনে মাসউদের (রা) বর্ণিত হাদীস 
অধিক শক্তিশালী -(মাহমূদ)। 


www.pathagar.com 


২১৬ জ্ল-জামে আত-তিরমিয়ী 
IE AL al At do dl I Ho IS LLL i LS 
De OEE ED a Te a SEOs 
CE al Ll LEY, IE LL LBS LS Lo 

LE be BOS LN Bs 

:২৪৬। আৰ্বাস ইবনে সাহল থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আবু হুমাইদ, আবু 
সাঈদ, সাহল ইবনে সাদ এবং মুহাম্মাদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহম একত্র. 
হলেন। তাঁরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পরস্পর আলাপ 
ক্রছিলেন। আবু হমাইদ (রা) বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের 
নামায পড়ার নিয়ম সম্পর্কে আমি তোমাদের চেয়ে অধিক ভাল জানি। রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রুকুর সময় দুই হাত দুই হাঁটুতে রাখলেন। তিনি হাত 
দু’টোকে টানা তীরের মত (সোজা) রাখলেন এবং পার্শ্বদেশ থেকে পৃথক (ফীক) করে 
রাখলেন - (দা)। 

এ হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে আনাস (রা) থেকেও হাদীস বর্ণিত 
আছে। বিশেষজ্ঞগণ রুকু ও সিজদার সময় উভয় হাত পার্শ্বদেশ (পেট) থেকে পৃথক 
রাখার নিয়মই অবলম্বন করেছেন। 
অনুচ্ছেদ £ ৮১> 
করুকু_সিজদার তাসবীহ। S) j 
gl ol 2 bt oo UU rt be le Ei ov 
pl of 5 2 A Le gs Sk be GD gs GOO bs 
ss JG l SS BLIGE ds a ll le nhl Ss 
Bly SWE 2 5 UB ofp CH ll a He 
We 5 of CHE LES LL DE 5 6 IE In 

Ed OU 

২৪৭। ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন £ 
যখন তোমাদের কেউ রুকু করবে তখন রুকৃতে তিনবার "সুবহানা রব্বিয়াল আযীম” 
{আমার মহান প্রভুর পবিত্রতা বর্ণনা করছি ) বলবে। তাহলে তার রুক্‌ পূর্ণাংগ হবে। আর 
এটা হল সর্বনিন্ন পরিমাণ। যখন সে সিজদা করবে তখন সিজদায় তিনবার ‘সুবহানা 
রব্বিয়াল আলা’ বলবে। তাহলে তার সিজদা পূর্ণাংগ হবে। আর এটা হল সর্বনিশ্ন পরিমাণ- 
(দা,ই)। 


www.pathagar.com 


আবওয়াবুস সালাত হৰ 


এ অনুচ্ছেদে হুযাইফা ও উকবা ইবনে আমের (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। আবু 
ঈসা বলেন, ইবনে মাসউদ (রা)-র হাদীলের সনদ মুত্তাসিল নয় (অর্থাৎ এটা সনদসূত্র 
কর্তিত হাদীস)। কেননা ইবনে মাসউদ (রা)-র সাথে আওন ইবনে আবদুল্লাহ ইবনে 
উতবার সাক্ষাত হয়নি। 


বিশেষজ্ঞ আলেমগণ এ হাদীস অনুযায়ী আমল করেছেন। তাঁরা রুকু ও সিজদায় তিন 
তাসবীহ-এর কম না পড়াই মুস্তাহাব বলেছেন। ইবনুল মুবারক বলেছেন, আমি ইমামের 
জন্য পাঁচ বার তাসবীহ পড়া মুস্তাহাব মনে করি।১১৭ এতে মুক্তাদী ধীরেসুস্থে তিন 
তাসবীহ পড়ে নিতে পারবে। ইসহাক;ইবনে ইবরাহীমও অনুরূপ কথা বলেছেন। 


2 00 #6 f#0)90 


LE Las GUI IG ls Ll EU LE on Syma ES NEA 
on Ho ue SAD op CUS Le be LL CL JG AS 
LH 5G Ls ST EA 


2 era err 


Ls ll Se Be Ef ml! ) a 2 Ss 
৩, kl FE EARP ৬, fof , EE > Diol sl 


Ls 
২৪৮। হুযাইফা (রা) থেকে বর্ণিত। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 
নামায পড়েছেন। তিনি (মহানবী) রুকুতে “সুবহানা রব্বিয়াল আযীম’ এবং সিজদায় 


১১৭. ইমাম আবু হানীফার মাযহাব অনুযায়ী ইমামের সিজদা থেকে উঠে যাওয়ার পরও যদি 
মুকতাদী সিজদা থেকে না উঠে এবং ইমামের সিজদা থেকে উঠার পরও যদি মুকতাদী 
সিজদারত থেকে তাসবীহ পড়তে থাকে তবে তার এ আমল গ্রহণ করা হবে না। আর এটা 
খারাপ কাজ। এ কাজ থেকে বেঁচে থাকা উচিৎ। ইবনুল মুবারকের অভিমতের মধ্যে আবু 
হানীফার মাযহাবের দিকেই ইংগীত পাওয়া যায়। কেননা জামাআতের নামাযে ইমামের অনুসরণ 
ছাড়াই মুকতাদীর ব্যক্তিগত কাজ গ্রহণযোগ্য হলে তাঁর এ কথা বলার প্রয়োজন থাকত না যে, 
ইমামকে পাঁচবার তাসবীহ পড়তে হবে, যাতে মুকতাদী তিনবার পড়তে পারে। কেননা 
মুকতাদীর পৃথক কাজ গ্রহণীয় হলে সে ইমামের সিজদা থেকে মাথা উঠাবার পরও তাসবীহ 
পড়তে পারত। এ ক্ষেত্রে ইমামের পাঁচ বার পড়ার প্রয়োজনীয়তা থাকত না। ইমামকে সাথে 
সাথে অনুসরণ করার এ নির্দেশ নামাযের সুন্নাত কাজগুলোর ক্ষেত্রে। আর নামাযের ওয়াজিব 
কাজসমূহের ব্যাপারে ইমাম আবু হানীফা বলেন, ইমাম কোন ওয়াজিব কাজ মুকতাদীর আগে 
শেষ করলেও মুকতাদী তার কাজ শেষ করবে, অতঃপর ইমামের অনুসরণ করবে। 
উদাহরণস্বরূপ বলা যায় ,তাশাহ্‌হদ পড়া ইমাম এবং মুকতাদী উভয়ের উপর ওয়াজিব, এখন 
ইমাম তাশাহৃহদ পড়া শেষ করে প্রথম বৈঠক থেকে দাঁড়িয়ে গেল। কিন্তু মুকতাদীর তাশাহৃহুদ 
পাঠ তখনও শেষ হয়নি। এ ক্ষেত্রে সে নিজের তাশাহ্‌হদ পড়া শেষ করবে, অতঃপর ইমামের 
অনুসরণ করবে এবং দাঁড়াবে - (মাহমুদ) 


www.pathagar.com 


২১৮ আল-জামে আত-তিরমিযী 


‘সুবহানা রব্বিয়াল আলা’ বলতেন। তিনি যখনই কোন রহমত সম্পর্কিত আয়াতে 
পৌছতেন, তখন সামনে অগ্রসর হওয়া বন্ধ রেখে ‘রহমত’ প্রার্থনা করতেন। যখনই তিনি 
কোন আযাব সম্পর্কিত আয়াতে পৌছতেন, তখন সামনে অগ্রসর হওয়া বন্ধ রেখে আযাব 
থেকে আশ্রয় প্রার্থনা করতেন -(আ,মু, দা, ই)। 


এ হাদীসটি হাসান এবং সহীহ। অপর একটি সূত্রেও হাদীসটি বর্ণিত হয়েছে। 


অনুচ্ছেদ £ ৮২, 

রক = গাজর ্রহাদ গড় গছে 

wL EB ae sil ey 0 Ee) GS TEA 

DE SDSL UL UES ESE 

rd bk ob fd 5 dt fo NS AG fl ps oe oe a 
« E5D S IUB EG 52s SUBS bes Aa | 


২৪৯। আলী ইবনে আবু তালিব (রা) থেকে বর্ণিত। নবী সাল্লান্পাহ আলাইহি 
ওয়াসাল্লাম নিষেধ করেছেন £ কাচ্ছি নামক রেশমী কাপড় ও কড়া লাল রং-এর কাপড় 
পরিধান করতে, সোনার আংটি পরতে এবং র্কুর মধ্যে কুরআনের আয়াত পড়তে-মু, 
দা,না,আ)। 

এ হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে ইবনে আব্বাস (রা) থেকেও হাদীস 
বর্ণিত আছে। মহানবী (সা)-এর সাহাবা ও তাদের পরবর্তী মনীষীগণ রুকু ও সিজদার 
মধ্যে কুরআনের আয়াত পাঠ করা মাকরূহ বলেছেন। 


অনুচ্ছেদ £৮৩ 
যে ব্যক্তি রুকু ও সিজদায় পিঠ সোজা করে না। 


HE us El 8 Le ‘tl i 50 Hl AS ES -Yo. 
bl J JU IG wl Sa al be al oF rs ol 
US HL LS YN PA 
esd ) 5 

+ ১ pl ss 
২৫০। আবু মাসউদ আনসারী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ যে ব্যক্তি রুকু ও সিজদায় পিঠ স্থিরভাবে সোজা করে 

না তার নামায শুদ্ধ হয় না-(আ;দা, না, ই)।১১৮ 


www.pathagar.com 


আবওয়াবুস সালাত ২১৯ 


এ হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে আলী ইবনে শাইবান, আনাস, আবু 
হরায়রা ও রিফাআহ আয-যুরাকী থেকেও হাদীস বর্ণিত আছে। রাসূলুল্লাহ (সা)-এর 
বিশেষজ্ঞ সাহাবা ও তাদের পরবর্তীদের রায় অনুসারে রুকু এবং সিজদায় পিঠ স্থিরভাবে 
সোজা করতে হবে। ইমাম শাফিঈ, আহমাদ ও ইসহাক বলেন, যে ব্যক্তি রুক্‌্-সিজদায় 
পিঠ স্থিরভাবে সোজা না করবে, রাসূলুল্লাহ (সা)-এর হাদীসের মর্ম অনুযায়ী তার নামায 
ফাসেদ (নষ্ট) হয়েযাবে। 


অনুচ্ছেদ £৮৪ 
রুকু থেকে মাথা তোলার সময় যা বলতে হবে। 


Le GB Cl 50 Al Ge SAE on Te ES Yo 
LEE EEN BSE Ll 
10 Ll gi eb 0 Ll ph Lb gl po 
Ee 00 pe LS BLAS ol A do dt Ls 58 
Ee En SG SLES A Ear 
; EA ~~ L hs 

২৫১। আলী ইবনে আবু তালিব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম রুকু থেকে মাথা তোলার সময় বলতেন ঃ “সামিআল্লাহ লিমান 
হামিদাহ্‌ রব্বানা লাকাল হামদ মিলআস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মিলআ মা 
বাইনাহমা ওয়া মিলআমা শি’তা মিন শাই-ইম বাদু” -(মু, দা, না, ই, আ)।১১৯ 

আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে ইবনে উমার, ইবনে 
আব্বাস, ইবনে আবু আওফা, আবু জুহাইফা ও আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহুম থেকেও 
' হাদীস বর্ণিত আছে। 

একদল মনীষী এ হাদীস অনুযায়ী আমল করেছেন। ইমাম শাফিঈ এই মত গ্রহণ 
করেছেন এবং বলেছেন, ফরয ও অন্যান্য সব নামাযেই এই দোয়া পড়তে হবে। কোন 
কোন কুফাবাসী (ইমাম আবু হানীফা ও তাঁর মতানুসারীগণ) বলেছেন, এই দোয়া ফরয 
নামাযে পড়বে না, নফল ও অন্যান্য নামাযে পড়বে। 
১১৮. এ হাদীস অনুসারে ইমাম মালিক, শাফিঈ, আহমাদ ও আবু ইউসুফ তাদীলে আরকান 


(অর্থাৎ রুক্-সিজদা ধীরস্থিরভাবে আদায় করা) ফরয বলেন। কিন্তু ইমাম আবু হানীফা ও 
মুহাম্মাদের মতে তাদীলে আরকান ওয়াজিব (অনু )। 


"১১৯. অৰ্থ "যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে আল্লাহ্‌ তা শুনেন। আমাদের প্রতিপালক! তোমার জন্য 
সমস্ত প্রশংসা আসমান, জমীন ও এতদুতয়ের মাঝখানে যা কিছু আছে এবং তুমি যা চাও 
সবকিছুই তোমার প্রশংসায় পরিপূর্ণ (অনু.)।” 


www.pathagar.com 


অনুচ্ছেদ £৮৫ 
একই বিষয়। 
fle l UE cre ue we EEE FEL sl CES Yor 
LCSIIG BUIG ALG LC LC de dT HED al ie 
ESSAI ILG 5 G0 ie SELINA, CL PE as oa a 
ALY 
২৫২। আবু হরায়রা (রা) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম 
: বলেন ঃ ইমাম যখন 'সামিআল্লাহ লিমান হামিদাহ’ বলে, তোমরা তখন 'রব্বানা লাকাল 
হামদ’ বল। কেননা যার কথা ফেরেশতাদের কথার সাথে মিলে যাবে তার পেছনের 
গুনাহ মাফ করে দেওয়া হবে -(বু, মু)। 
আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। রাসূলুল্লাহ (সা)-এর একদল 
বিশেষজ্ঞ সাহাবা ও তাদের পরবর্তীগণ এ হাদীস অনুযায়ী আমল করেছেন৷ তাঁরা 
বলেছেন, ইমাম রুকু থেকে উঠতে ‘সামিআল্লাহ লিমান হামিদাহ’ বলবে এবং তার 
পেছনের লোকেরা ‘রব্বানা লাকাল হামদ’ বলবে। ইমাম আহমাদ (ও আবু হানীফা) এই 
মত ব্যক্ত করেছেন। ইবনে সীরীন ও অপরাপর মনীষীগণ বলেছেন, ইমামের মত 
মুক্তাদীরাও ‘সামিআল্লাহ লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ’ বলবে। ইমাম শাফিঈ ও 
ইসহাক এই মত ব্যক্ত করেছেন। 
অনুচ্ছেদ £ঃ ৮৬ 
সিজদার সময় হাঁটুদ্বয় রাখার পর দুই হাত রাখতে হবে। 


EN) 


Al DD 2 ty ll LE ee HLL Be ror 
LL ES 1G ls LE GOD Ye GA Bl 
IG ho on Bl be al bE A on pole or Uy Ea 5b 
LL IS LEY, Lai Go BUA ol Ts Sh 
OO LULL 

২৫৩।৷ ওয়াইল ইবনে হুজর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি- তিনি যখন সিজদা করতেন তখন মাটিতে 


হাত রাখার পূর্বে হাটু রাখতেন এবং যখন তিনি (সিজদা থেকে) উঠতেন তখন হাঁটু 
উঠনোর পূর্বে হাত উঠাতেন। 


www.pathagar.com 


আবওয়াবুস সালাত ২২১ 


এ হাদীসটি হাসান এবং গরীব। হাসান ইবনে আলী তীর হাদীসে উল্লেখ করেছেন, 
ইয়াযীদ ইবনে হারূন বলেছেন, আসেমের কাছ থেকে শারীক শুধু এ হাদীসটি বর্ণনা 
করেছেন। শারীক ছাড়া আর কেউ এ হাদীস বর্ণনা করেছেন বলে আমাদের জানা নেই। 
হাম্মাম আসেমের কাছ থেকে এ হাদীস মুরসাল হিসাবে বর্ণনা করেছেন, কিন্তু তাতে 
‘ওয়াইল ইবনে হুজরের নাম উল্লেখ করেননি। 

অধিকাংশ মনীষী এ হাদীসের উপর আমল করেছেন এবং বলেছেন, সিজদায় যাওয়ার 
সময় মাটিতে প্রথমে হাঁটু ও পরে হাত রাখতে হবে এবং উঠার সময় আগে হাত ও পরে 
হীটু তুলতে হবে। 
অনুচ্ছেদ £৮৭ 


একই বিষয়বস্তু৷ 
wad 2" 


dl is on Ae iS SU DLs Eo ES Cs -'ot 
dt de D2 ul o8 gr 8 30 a br pl ss 


ৰ Lad so 1d Sr pl x IG AS 

২৫৪। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন £ . 
তোমাদের কেউ তার নামাযে কি উটের মত ভর দিয়ে বসবে (হীটুর পূর্বে হাত মাটিতে' 
রাখবে?)-(আ,দা,না)। 

আবু ঈসা বলেন, এ হাদীসটি গরীব। কেননা এ হাদীসটি আমরা শুধুমাত্র আবুয 
যিনাদের সূত্রেই জানতে পেরেছি। আবদুল্লাহ ইবনে সাঈদ আল-মাকবুরী তাঁর পিতার 
সূত্রে আবু হরায়রার কাছ থেকে এ হাদীসটি বর্ণনা করেছেন। কিন্তু ইয়াহ্‌ইয়া ইবনে সাঈদ 
আল-কাত্তান ও অন্যরা আবদুল্লাহ ইবনে সাঈদ আল-মাকবুরীকে যঙঈফ (দুর্বল) 
বলেছেন। 
অনুচ্ছেদ £৮৮ 
নাক ও কপাল দিয়ে সিজদা করা। 


Ee JIG UL in rl Ea Ab Hl ES Le Go -Yoo0 
Ao EM ES NENG 
25 Le LE LL oS | 2, Hal 2 sl ars 

LFS I Ll 


২৫৫। আবু হুমাইদ আস-সাইদী (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম যখন সিজদা করতেন তখন নিজের নাক ও কপাল জমিনের সাথে লাগিয়ে 


www.pathagar.com 


২২২ '_আল-জামে আত-তিরমিযী 


রাখতেন, উভয় হাত পীঁজর থেকে পৃথক রাখতেন এবং হাতের তালু কীধ বরাবর 
রাখতেন। 

আবু ঈসা বলেন, আবু হমাইদের হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে ইবনে 
আব্বাস, ওয়াইল ইবনে হুজর ও আবু সাঈদ (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। 
আলেমগণের মতে, নাক ও কপাল দিয়ে সিজদা করতে হবে। যদি শুধু কপাল দিয়ে 
সিজদা করা হয় এবং নাক মাটিতে না ঠেকান হয় তবে এক দল (হানাফী) আলেমের 
মতে নামায হয়ে যাবে। কিন্তু অপর দলের মতে নাক ও কপাল মাটিতে না ঠেকালে' 
নামায পূর্ণ হবে না। 


অনুচ্ছেদ £ ৮৯ 
সিজদার সময় মুখমন্ডল কোন্‌ স্থানে রাখতে হবে। 


201 sd 48 L002 748 
Es 


GEL al or Ebodl r SUE in alo Ea LST CFS Yon 
OES He Se 20: 5 [EP Pr PN rte eB e 0 « LEE LANE 
2 2 ae dl do aE xl 5 on Al CH IG 
ALS LY IO Ge [| 
১৫৬। আবু ইসহাক (রহ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বারাআ ইবনে আযেব 
(রা)-কে জিজ্ঞেস করলাম £ নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সিজদার সময় 
‘মুখমন্ডল কোন জায়গায় রাখতেন? তিনি বললেন, দুই হাতের তালুর মাঝ বরাবর 
রাখতেন। 
এ হাদীসটি হাসান এবং গরীব। এ অনুচ্ছেদে ওয়াইল ইবনে হুজর ও আবু হমাইদ (রা) 
থেকেও হাদীস বর্ণিত আছে। কোন কোন মনীষী এ হাদীস অনুযায়ী সিজদার সময় উভয় 
হাত কান বরাবর রাখার নিয়ম অবলম্বন করেছেন। 


অনুচ্ছেদ ই ৯০' 
সাত অংগের সমন্বয়ে সিজদা করা। 
— Jas ue ১g) ol Se টু Ed Ee FEE CES -Yov 
2 or [) EP) « Ld . a [) sr o r eos 0 [0] 
Hl Ls os OD 8 ol ol on Me 2 pF pl 
EASELS BL ALS LEASE di I 
UG EL IU Les of Be 
২৫৭। আব্বাস ইবনে আবদুল মুত্তালিব (রা) থেকে বর্ণিত। তিনি রাসুলুল্লাহ সাল্লান্রাহ 
আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন £ বান্দা যখন সিজদা করে তখন তার সাথে 


www.pathagar.com 


আবওয়াবুস সালাত ২২৩ 


তার (শরীরের) সাতটি অংগ-প্রত্যংগও সিজদা করে অর্থাৎ মুখমন্ডল, উতয় হাতের 
তালু, দুই হীটু ও দুই পা। 

আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে ইবনে আব্বাস, আবু 
হুরায়রা, জাবির ও আবু সাঈদ (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। বিশেষজ্ঞগণ এ 
হাদীসের ভাষ্য অনুযায়ী আমল করেন। 


ob ve obs on IA UF ls ES LSS CHS -YoA. 
Dn AE ed STL ale tl Lo gl pl IG bs onl of 
Ee Yes Yl 

২৫৮। ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লান্পাহ আলাইহি 
ওয়াসাল্লাম সাত অংগের সমনয়ে সিজদা করার নির্দেশ দিয়েছেন এবং কাপড় ও চুল 


(নামাযের মধ্যে) গোছাতে নিষেধ করেছেন। 
হাদীসটি হাসান এবং সহীহ। 


অনুচ্ছেদ £ ৯১ 
সিজদার সময় হাত বাহু থেকে কাকু করে রাখা! 


LR 5 on fh bE LSS IE Hl ES AFA ES vo 
ES ale ৩ ৬ LE Ne Al Ee ll Et 
Ue SG A a6 dt Lo dl LS BG EH EG Ls 
«Lol Sb GC 0 LUE UE CSG YT 


২৫৯। উৰাইদুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে আকরাম আল-খুযাঈ (ম', ‘পকে তীর 
পিতার সূত্রে বর্ণিত। তিনি (আবদুল্লাহ) বলেন, আমি আমার পিতার সাথে নামিরার সমতল 
ভূমিতে অবস্থান করছিলাম। ইতিমধ্যে একদল সওয়ারী (আমাদের) অতিক্রম করে গেল। 
হঠাৎ দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীড়িয়ে নামায পড়ছেন। রাবী 
বলেন, যখন তিনি সিজদায় যেতেন তখন আমি তীর বগলের শুত্রতা দেখে নিতাম। 

আবু ঈসা বলেন, আবদুল্লাহ ইবনে আকরামের হাদীসটি হাসান। এ অনুচ্ছেদে ইবনে 
আব্বাস, ইবনে বুহাইনা, জাবির, আহমার ইবনে জায, মাইমূনা, আবু হুমাইদ, আবু 
আযেব, আদী ইবনে আমীরা ও আইশা (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। দাউদ ইবনে 
কায়েসের মাধ্যমেই এ হাদীসটি আমরা জানতে পেরেছি। আবদুল্লাহ ইবনে আকরাম 


www.pathagar.com 


২২৪ আল-জামে আত-তিরমিযী 


(রা)-র কাছ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ হাদীসটিই শুধু আমরা 
অবগত হয়েছি। 

আলেমগণ এ হাদীস অনুযায়ী আমল করেন (সিজদার সময় হাত এমনভাবে ছড়িয়ে 
রাখতে হবে যেন বগল ফাঁক থাকে)। আহমার ইবনে জায রাসুলুল্লাহ (সা)-এর 
সাহাবীদের অন্তর্ভুক্ত। তিনি একটিমাত্র হাদীস বর্ণনা করেছেন। আবদুল্লাহ ইবনে আরকাম 
আয-যুহরী আবু বাকর সিদ্দীক (রা)-এর কাতিব (সচিব) ছিলেন। আর আবদুল্লাহ ইবনে 
আকরাম আল-খুযাঈ (রা) শুধু মহানবী (সা)-এর এ হাদীসটিই বর্ণনা করেছেন। 


অনুচ্ছেদ ই ৯২ 
সঠিকভাবে সিজদা করা। 
22" Pe erul 


Ab or SL alos 3 or le 1 CES MG Eo YN. 


UAL Yo MELB HI BIG LS LE Ar Le 
+ ABI ECS ass 
২৬০। জাবির (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঃ 


তোমাদের কেউ যখন সিজদা করে তখন সে যেন সঠিকভাবে সিজদা করে এবং কুকুরের 
ন্যায় জমিনে যেন হাত ছড়িয়ে না দেয়। 


এ হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে আবদুর রহমান ইবনে শিবল, বারাআ, 
আনাস, আবু হমাইদ ও আইশা (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। আলেমগণ সঠিকভাবে 
সিজদা করার (এবং দুই সিজদার মাঝখানে বিরতি দেয়ার) প্রতি জোর দিয়েছেন এবং 
হিংস্র জন্তুর ন্যায় হাত মাটিতে ছড়িয়ে দেয়াকে মাকরূহ বলেছেন। 

BES oe Lt US Lf nl UBT BALE Ly Tym GBS YN 
Ldaset IG A ae At Lo dt I SUBE LEL IG 
+ AEE SC oS SDS AS OELS Vo Sl 


২৬১। কাতাদা (রহ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আনাস (রা)-কে বলতে' 
শুনেছি, রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ তোমরা ঠিকমত সিজদা 
কর। তোমাদের কেউ যেন নামাযের মধ্যে কুকুরের মত জমীনে হাত বিছিয়ে না দেয়। 


এই হাদীসটি হাসান এবং সহীহ। 


www.pathagar.com 


আবওয়াবুস সালাত "২২৫ 
"অনুচ্ছেদ £৯২ 
সিজদার সময় জমিনে হাত রাখা এবং পায়ের পাতা খাড়া করে রাখা। - 


#0 BE পন লঙ [) or 420 b #0 পল ল 
Cel al oy all US al LE iy able Gs YAY 


A on pl oF poll 02 dane UF IoE mt Loo UF DY 
AD als SA poy Pl 5 SE Dt Lo al ale 
২৬২। আমের ইবনে সাদ (রা) থেকে তীর পিতার সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি 

ওয়াসাল্লাম হাত (তালু) মাটিতে রাখতে এবং পা খাড়া রাখতে নির্দেশ দিয়েছেন। 
অপর এক বর্ণনায় আছে আমের ইবনে সাদ এ হাদীসটি মুরসাল হিসাবে বর্ণনা 

করেছেন। এ বর্ণনা সূত্রটি উপরের বর্ণনার চেয়ে অধিকতর সহীহ। মনীষীগণ এ হাদীস: 
অনুযায়ী আমল করা পছন্দ করেছেন। 

অনুচ্ছেদ £ঃ ৯৪ 

রুক্‌ ও সিজদা থেকে মাথা উঠিয়ে পিঠ সোজা রাখা। 


ললঙ . 1,0 30 Boer 
q 


CET IU nl CE in mt Le LS Eo Yr 
IG S50 on AL oe 0 fl 2 ood a5 pol os PEL 
Ll SL BLS BAL, LE ALD hl De 
bl Cb Er el 5 BL Se 5, 20 

২৬৩। বারাআ ইবনে আযেব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের নামাযের নিয়ম ছিল £ যখন তিনি রুকু করতেন, যখন রুক্‌ 


থেকে মাথা তুলতেন, যখন সিজদা করতেন এবং যখন সিজদা থেকে মাথা তুলতেন 
তখন এ কাজগুলোর মধ্যে সময়ের ব্যবধান প্রায় সমানই হৃত।১২০ 


এ হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে আনাস (রা) থেকেও হাদীস বর্ণিত 
আছে। আরো একটি সূত্রে উল্লেখিত হাদীসটি বর্ণিত হয়েছে। বিশেষজ্ঞ আলেমগণ 
উপরোক্ত হাদীস অনুযায়ী আমল করেছেন। 


অনুচ্ছেদ 3 ৯৫ 
ইমামের আগে রুক্‌- সিজদায় যাওয়া খারাপ। 
be SEL UB LA bs pool 5G Cis IE Ee rn 


১২০. অথাৎ তিনি রুকুতে যতক্ষণ থাকতেন, রুকু থেকে উঠে ততক্ষণ দাঁড়িয়ে থাকতেন এবং 
প্রথম সিজদায় যতক্ষণ থাকতেন, পরবর্তী সিজদায় যাওয়ার পূর্বে ততক্ষণ বসতেন (অনু')। 


www.pathagar.com 


২২৬ আাল-জামে আত-তিরমিযী- 


ss ado #0, od Borer BABE AGE A 4 [) ) CRA TEAL oe 
JG oI LE ps [LAC JG Ly x hl as or Gl 


SB AL al di do ds Gb CE ft 
a dt do di I EL SE LB Ee 5 SD pr 


+ tS 3 
২৬৪। আবদুল্লাহ ইবনে ইয়াযীদ (রহ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমাদেরকে বারাআ 
(রা) বলেছেন £ঃ আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পিছে নামায 
পড়তাম, তখন তিনি রুকু থেকে মাথা তোলার পর সিজদায় যাওয়ার পূর্বে আমাদের 
কেউই নিজের পিঠ (সিজদার জন্য) ঝুকিয়ে দিত না। তিনি সিজদায় যাওয়ার পর আমরা 
সিজদায় যেতাম।১২১ 
এ হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে আনাস, মুআবিয়৷, ইবনে মাসআদা ও 
আবু হুরায়রা (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। আলেমগণ বলেছেন, মুক্তাদীগণ ইমামের 
প্রতিটি কাজে তাকে অনুসরণ রুরবে এবং ইমাম রুকুতে যাওয়ার পর তারা রুকুতে 
যাবে, তার মাথা তোলার পর তারা মাথা তুলবে। এ ব্যাপারে মনীষীদের মধ্যে কোন 
মতবিরোধ আছে বলে আমাদের জানা নেই। 


অনুচ্ছেদ £৯৬ 

দুই সিজদার মাঝখানে ইকাআ করা মাকরূহ। | 

Ve CALE LENE LALO 
Us IG IG AE ss SON ye GE tl oe PS Ul 
WLI, Ll ol CW ol LE UA, LE A dbl 
১২১. ইমাম আবু হানীফার মতে বেশী দেরী না করে ইমামের সাথে সাথেই ইমামকে অনুসরণ 
করা মুকতাদীর উপর ওয়াজিব। কেননা নবী সা্লান্াহ আলাইহি ওয়াসাল্লাম এ প্রসংগে বলেছেনঃ 
“ইমাম যখন রুকু করে তোমরাও তখন রুকু করো।” সুতরাং অনুচ্ছেদে উল্লেখিত হাদীসের অথ 
এই যে, প্রয়োজনবশতঃ কখনো কখনো এ ধরনের ঘটনা ঘটে থাকে। অথাৎ ইমাম বৃদ্ধ এবং 
মুকতাদী যুবক ও শক্তিশালী হলে ইমামের সিজদার নিকট পৌছা পর্যন্ত মুকতাদীকে অপেক্ষা 
করতে হবে। অতপর মুকতাদী ঝুঁকে পড়বে এবং সিজদায় যাবে। নচেৎ যুবক মুকতাদীর ইমামের 
আগেই সিজদায় পৌঁছার সম্ভাবনা থাকে। আর এজন্য কঠিন শাস্তির হুকুম এসেছে। মহানবী 
(সা)-এর জীবনের শেষের দিকে এ কারণেই সাহাবীরা তাঁর সাথে সাথেই সিজদায় না গিয়ে 
অপেক্ষা করতেন। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ দিকে মোটা এবং 
ভারী হয়ে পড়েছিলেন। তবে মুকতাদী বৃদ্ধ এবং ইমাম যুবক হলে মৃকতাদী তার ইমামকে সাথে 
সাথেই অনুসরণ করবে। নতুবা এমন হতে পারে যে, ইমাম সিজদা থেকে উঠে পড়বে আর বৃদ্ধ 
মুকতাদী তখনো সিজদায় যেতে পারেননি -(মাহমূদ)। 


www.pathagar.com 


আবওয়াবুস সালাত ২২৭ 
j oil on I i HG 
২৬৫। আলী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি 
ওয়াসাল্লাম বললেন £ঃ হে আলী! আমি নিজের জন্য যা কল্যাণকর মনে করি তোমার 
জন্যও তা ভাল মনে করি এবং আমার নিজের জন্য যা অপছন্দ করি তোমার জন্যও ত! 
অপছন্দ করি। তুমি দুই সিজদার মাঝখানে ইকাআ রীতিতে বস না।১২২ 
কোন কোন বিশেষজ্ঞ এ হাদীসের এক রাবী হারিসকে যঈফ বলেছেন। অধিকাংশ 
মনীষী এ হাদীসের উপর আমল করেছেন এবং ইকাআ পদ্ধতিতে বসা মাকরূহ বলেছেন। 
এ অনুচ্ছেদে আইশা, আনাস ও আবু হুরায়রা (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। 


অনুচ্ছেদ £ ৯৭ 

ইকাআর অনুমতি। 

JG pox wl U5 shy 

US oS Als AY BLE Ul ee AN A al 

Lia I BAL EG OT GH OG Kl IG 5 

t se AL So 

২৬৬। তাউস (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা ইবনে আব্বাস (রা)-কে ইকাজআ 

সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, এটা সুন্নাত। আমরা বললাম, এতে আমরা 

পায়ে১২৩ ব্যাথা অনুভব করি। তিনি পুনরায় বললেন, এটা তোমাদের নবী সাল্লাল্লাহ 

আলাইহি ওয়াসাল্লামের সুম্নাত। 

" আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। কতিপয় বিশেষজ্ঞ সাহাবা (রা) এ 

হাদীসের উপর আমল করেছেন। তাঁরা ইকাআয় (দুই পায়ের পাতা খাড়া রেখে তার উপর 


নিতৰ্ব রেখে বসাতে) কোন দোষ দেখেন না। মক্কার কোন কোন ফিক্হবিদেরও এই 
মত। কিন্তু অধিকাংশ মনীষী দুই সিজদার মাঝখানে এভাবে বসা মাকরূহ মনে করেন। 


অনুচ্ছেদ £ ৯৮ 

দুই সিজদার মাঝে বিরতির সময় যা পড়তে হবে। 
£04 ন cr “3 20 30, সপ পঙ্ ন a oo 2-1" oa 

Sl Al bY Ls oo on 05 Sl tn A Ca YW. 


207 eof se or 


EES HES POT BEd ES NN 


১২২. ইকাআআ দুরকম হতে পারে। (১) হীট্দ্বয় মাটিতে রেখে পায়ের পাতা দাড় করিয়ে তার উপর 
নিতম্ব রেখে বসা। (২) নিতম্ব ও হাতের-তালু মাটিতে রেখে হাত খাড়া রাখা (যেভাবে কৃকৃর 
বসে থাকে)। উল্লেখিত ধরনের বসাকেই ইকাণা বলে (অনু')। 

১২৩. মুসলিম শরীফের বর্ণনায় 'রিজল’ (পা) শব্দের স্থলে 'রাজুল’ (ব্যক্তি) উল্লেখিত 
হয়েছে। জমহুর এই মত সমর্থন করেছেন। এ ক্ষেত্রে অথ হবে £ 'এতে আমরা ব্যক্তির অসুবিধা 
লক্ষ্য করেছি’ । ইবনে আবদুল বার ‘রিজল’ (পা) উল্লেখ করেছেন (অনু)! 


www.pathagar.com 


২২৮ .আল-জামে আত-তিরমিযী 
Ol ACE onl oF rt on Le OF Al ln > OS 
Cl ABT mall iol ot Bok Ltd 
- sh sl, Sh, 
২৬৭। ইবনে আৰ্বাস (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই 
সিজদার মাঝখানে বলতেন ঃ 'আল্লাহুম্মাগফিরলী ওয়ারহামনী ওয়াজবুরনী ওয়াহদিনী 
ওয়ারযুকনী।১২৪ 
আবু ঈসা বলেন, এ হাদীসটি গরীব। আলী (রা) থেকে অনুরূপ হাদীস বর্ণিত আছে। 
কেউ কেউ এ হাদীসটি মুরসাল হিসাবে বর্ণনা করেছেন। ইমাম শাফিঈ, আহমাদ ও 
ইসহাক এ হাদীসের সমর্থক। তীরা ফরয, নফল সব নামাযে এ দোয়া পড়া জায়েয 
বলেছেন। 
অনুচ্ছেদ £৯৮ 
সিজদার সময় কিছুতে ভর দেওয়া। 


fl 8 G0 Ses onl oF EHC LS Os NAA 


EE OR Pl ISD IG Fn এ 8 
I ail JIE ok Bl le From iz 
২৬৮। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লান্াহ আলাইহি 
ওয়াসাল্লামের সাহাবাগণ তাঁর কাছে অভিযোগ করলেন £ যখন তারা সিজদায় যান তখন. 
কনুই বিচ্ছিন্ন রাখতে তাদের খুব কষ্ট হয়। তিনি বললেন ঃ হাঁটুর সাথে কনুই ঠেকিয়ে 
সাহায্য লও। 
আবু ঈসা বলেন, এ হাদীসটি গরীব। এ হাদীসটি আমরা আবু সালেহের সনদ 
পরম্পরায় লাইসের মাধ্যমে ইবনে আজলানের সূত্রেই কেবল লাভ করেছি। নুমান ইবনে 
আবু আইয়াশও অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। লাইসের বর্ণনার তুলনায় এই বর্ণনা 
অধিকতর সহীহ। 


অলুচ্ছেল ৪ 2৯০০ 
তে তত ক 


al or Elo JL > US oe ্ে ale G4 -v৭A 


১২৪. হে আল্লাহ্‌! আমাকে ক্ষমা কর, আমাকে রহম (দয়া) কর, আমার ক্ষতিপূরণ করে দাও, 
আমাকে হিদায়াত দান কর এবং আমাকে রিযিক দাও (অনু')। 


www.pathagar.com 


আবওয়াবুস সালাত ২২৯ 
PSEA RE db U5 SD SAD Srl 2 UC Le 
GE EASED SE GE LSE, 
Eo 
২৬৯। মালেক ইবনে হয়াইরিস আল-লাইসী (রা) থেকে বর্ণিত। তিনি রাসুলুল্লাহ 
সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে নামায পড়তে দেখেছেন। তিনি যখন নামাযের বেজোর 
রাকআতে থাকতেন তখন (সিজদা থেকে উঠে) সোজা হয়ে না বসা পর্যন্ত (পরবর্তী 
রাকআতের জন্য) দাঁড়াতেন না। ১২৫ 
আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। কোন কোন মনীষী এ হাদীসের 


উপর আমল করেছেন। ইমাম ইসহাক (রহ) ও আমাদের সাথীরা এই মত গ্রহণ 
করেছেন। 


অনুচ্ছেদ £ ৯০৯ 
একই বিষয়। 
rll IE CB Ble Hl CB mn on Bi -NV. 


wrree or 


58 IG LA Ll be DN AL BC LON WE UG 


AG da Seal Fat es Ll Mle idl 
২৭০। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহ আলাইহি 
ওয়াসাল্লাম নামাযে (সিজদা থেকে সরাসরি) নিজের পায়ের তালুতে দাঁড়িয়ে যেতেন। 
আবু ঈসা বলেন, মনীষীগণ আবু হুরায়রার বর্ণিত হাদীসের উপর আমল করেছেন। 
তীরা নামাযের মধ্যে (সিজদা থেকে সরাসরি) পায়ের পাতার উপর দীড়ানোই পছন্দ 
করেছেন। হাদীস বিশারদদের মতে খালিদ ইবনে আইয়াশ একজন যঈফ রাবী। 
অনুচ্ছেদ £ ১০২. 
তাশাহহুদ পাঠ করা। 
El all Ue GBT DIN lal oe Pin Eis -YVN 
all ae be Lx on Gul of GEL fl oF SA Ei 


১২৫. প্রথম ও তৃতীয় রাকআতের সিজদার পর পর্যায়ক্রমে দ্বিতীয় ও চতুর্থ রাকআতের জন্য 
দাঁড়ানোর পূর্বে মহানবী (সা) কিছুক্ষণ বসতেন, অতঃপর দীড়াতেন। এটাকে ‘জলসায়ে 
ইস্তেরাহাত’ বলে। আহলে হাদীসগণও এরূপ করেন। ইমাম আবু হানীফার মতে, মহানবী (সা) 
ওজর বশতঃ কখনও কখনও এরূপ করতেন। কিন্তু তাঁর সাধারণ নীতি ছিল,না বসে সরাসরি 
দাঁড়িয়ে যাওয়া। হানাফীগণ পরবর্তী হাদীস অনুযায়ী আমল করেন (অনু:)। 


www.pathagar.com 


২৩০ আল-জামে আত-তিরমিযী 
US BAL al dt Le ad El IG at 
Wl LE AN SEB COL db Ln LE HT nl 


°) 
Ld 


0 6 p bc 0.4 wo GH op Y Fr 2 -*-- 2 6 
El lal al Ce les EE SN SO abl os dl 


A ae aoe SEED DY DNY 
২৭১। আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, দুই রাকআত পড়ার 
পর বসে যা পড়তে হবে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তা 
শিক্ষা দিয়েছেন। তা হল £ “আত্তাহিয়্যাতু লিল্লাহি ................ আবদুহু ওয়া রাসূলুহ”। 
অর্থাৎ, “সমস্ত সম্মান, ইবাদত, উপাসনা এবং পবিত্রতা আল্লাহর জন্য। হে নবী! আপনার 
উপর শান্তি বর্ষিত হোক, আল্লাহর রহমত এবং প্রাচূর্যও। আমাদের উপর এবং আল্লাহর 
নেক বান্দাদের উপর শান্তি বর্ষিত হোক। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোন ইলাহ . 
নাই। আমি আরে সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মাদ তীর বান্দাহ ও রাসূল।”১২৬ 


আবু ঈসা বলেন, ইবনে মাসউদের হাদীসটি একাধিক সূত্রে বর্ণিত হয়েছে। তাশাহ্‌হদ 
সম্পর্কিত এ হাদীসটি অধিকতর সহীহ। এ অনুচ্ছেদে ইবনে উমার, জাবির, আবু মুসা ও 
আইশা (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। মহানবী (সা)-এর অধিকাংশ সাহাবা এবং. 
তাদের পরবর্তীগণ এ হাদীস অনুযায়ী আমল করেছেন। সুফিয়ান সাওরী, ইবনুল মুবারক, 
আহমাদ, ইসহাক (এবং আবু হানীফা) অনুরূপ মত প্রকাশ করেছেন। 


অনুচ্ছেল £ঃ ১০৩ 
একই বিষয় সম্পর্কিত। 


RL [) LN 8 3 [) Ed 28 wre si $o0rd eat 
mt nN iw oF rl xl — ll Ll G5 -YVY 
ELL al dr Lo dbl I) BE IG ls i pf 50) 


সঙ Pl ed le SES PTV LOS Sh Bie PEPE 
Sb SHLD SE SLA TE LEG DN LL CF eid 


- Pd ceded eo or LENE ৰ 2-0. 2 EY BE EIT STORIE SEP 
ll ee ses Le Se oi ll > 1 bl OE A 


১২৬. তাশাহ্‌হদ সম্পর্কে £ ইমাম আবু হানীফা (র) ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত তাশাহৃহদ 
গ্রহণ করেছেন। কারণ এ অনুচ্ছেদে বর্ণিত হাদীসসমূহের মধ্যে তাঁর হাদীসই সর্বাধিক সহীহ। 
"আত্তাহিয়্যাতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াততায়্যিবাতু" -এর অর্থ হচ্ছে মুখের ইবাদত, 
শরীরের ইবাদত এবং মালের ইবাদত সবই আল্লাহূর জন্য। ইমাম নাসায়ী তাশাহ্‌হুদ এভাবে 
' বৰ্ণনা করেছেনঃ “আশহাদু আল-লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহ্‌দাহ লা শারীকা লাহ ওয়া আশহাদু 
: আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।” “আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই, 
তিনি এক, তাঁর কোন শরীক নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদ তাঁর বান্দাহ এবং রাসূল” 
- (মাহমূদ)। 


www.pathagar.com 


আবওয়াবুস সালাত ২৩১ 

ALS DEE SLED DIED SLL AG 
- ২৭২। ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি 
ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে কুরআন শিক্ষা দিতেন ঠিক সেভাবে 'তাশাহ্‌হুদ’ শিক্ষা 
দিয়েছেন। তিনি বলতেন ঃ “"আত্তাহিয়াতুল মুবারাকাতুস সালাতুত তাইয়্যিবাতু লিল্লাহি 
BEE মুহাম্মাদুর রাসূলুল্লাহ”। 

অর্থাৎ “সমস্ত বরকতময় সম্মান, ইবাদত এবং পবিত্রতা আল্লাহর জন্য। হে নবী! 
আপনার প্রতি শান্তি এবং আল্লাহর রহমত ও প্রাচুর্য বর্ষিত হোক। আমাদের উপর এবং 
আল্লাহর নেক বান্দাদের উপরও শান্তি বর্ষিত হোক। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া 
কোন মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মাদ আল্লাহর রাসূল।” 

এ হাদীসটি হাসান, সহীহ এবং গরীব। আরো কয়েকটি সূত্রে এ হাদীসটি বর্ণিত 
হয়েছে। জাবির (রা)-এর কাছ থেকেও এ হাদীসটি বর্ণিত হয়েছে। কিন্তু এ বর্ণনাটি 
সংরক্ষিত নয়। ইমাম শাফিঈ এ হাদীসে উল্লেখিত তাশাহ্‌হুদ গ্রহণ করেছেন। 
অনুচ্ছেদ £ ১০৪ 
নীরবে তাশাহহুদ পড়বে। 

[) I 0, ect so My PE) 22h er eo Ba পণ্ড ত 
om ars UF Fe OM US UE EEN La yl ১০> -YVYY 
IG SA nl of afl be AN on nl A bk GEL 

Vee Le Cal 

২৭৩। ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নিঃশব্দে তাশাহ্‌হদ পড়াই 
সুন্নাত-(দা, হা)। 

এ হাদীসটি হাসান এবং গরীব। আলেমগণ এ হাদীস অনুযায়ী আমল করেন। 
অনুচ্ছেদ ই ১০৫ 
তাশাহহুদের সময় বসার নিয়ম। l 
EE on pol be al on LE UST AE Hl Eo -vVt 
Jey Se SUES CB LAN ELS IG ro 2 Sh oe nl oe 

te 2° পল ললঙ, EE ee er er 5 A LEA sda Bi Po ৰ 
Sl ey ASL AED x ole CB LL ae alt do ad 

2 2° ত ০০০৫ less OS 2 8 t+ তল পল 

- ur “>, eee S| 20 si Ee | 1 ০2) 

২৭৪। ওয়াইল ইবনে হজর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি মদীনায় আগমন 
করলাম। আমি (মনে মনে) বললাম, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 


www.pathagar.com 


২৩২ আল-জামে আত-তিরমিযী 


নামায পড়া দেখব। তিনি যখন তাশাহ্‌হদ পড়তে বসলেন তখন বাম পা বিছিয়ে দিলেন, 
বাম হাত বাম উরুর উপর রাখলেন এবং ডান পা খাড়া করে রাখলেন (দা, না, ই)। 
. আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। অধিকাংশ মনীষী এ হাদীসের উপর 


আমল করেছেন। সুফিয়ান সাওরী, ইবনুল মুবারক ও কুফাবাসীগণও (আবু হানীফা ও 
তীর অনুসারীগণ) এ কথাই বলেছেন। 


অনুচ্ছেদ $: ১০৬ 

তাশাহহুদ সম্পর্কেই। 

- ce? se secs conti 8B OOo 7 884 oa docs rile 

SUL 2 El U3 Sill al nl UE IE ES -YVo 


ELH Sos Hl LEI IG salt Lo tn nls CN Dl 
MEAL EAD BE Ea be HLS 
es a 1 Le dt Lo a ELEN OLDS IEG LS Le 
2,0 লপ ললঙ $s ss se পল PY a) ¥ ESC 
“) Ab be act) ee! wb A 3 “le ll A J i) 

) 1” Les 2d, Add . 1 ie os “0 1.2 
5 sb i JS Lo33 ALS Sb Sl a IE S| 
AE x are Eb GAD AL SE GAY, | 
॥ ২৭৫। আৰ্বাস ইবনে সাহল আস-সাইদী (রহ) থেকে বর্ণিত। তিনি বলেন, আবু ' 
.হ্‌মাইদ, আবু উসাইদ, সাহল ইবনে সাদ ও মুহাম্মাদ ইবনে মাসূলামা (রা) একত্র 
হলেন। তাঁরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নামায পড়ার নিয়ম সম্পর্কে 
পরস্পর আলাপ করলেন। আবু হমাইদ (রা) বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের নামায সম্পর্কে তোমাদের চেয়ে অধিক ভাল জানি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম যখন তাশাহ্‌হদ পড়তে বসতেন, তখন বাম পা ছড়িয়ে দিতেন, ডান 
পায়ের (পাতার) মাথার দিকটা! কিবলার দিকে রাখতেন, ডান হাতের তালু ডান হাঁটুর. 
উপর, বাম হাতের তালু বাম হীটুর উপর রাখতেন এবং তজনী (শাহাদত আংগুল) দিয়ে 
ইশারা করতেন (বু, দা, না, ই, আ)। 

আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। কোন কোন মনীষী এ হাদীসের উপর 
আমল করেছেন। ইমাম শাফিঈ, আহমাদ ও ইসহাক এ হাদীসের সমর্থক। তাঁরা বলেন, 
শেষ বৈঠকে নিতৰ্বের উপর বসতে হবে। তাঁরা আবু হমাইদের হাদীস দলীল হিসাবে 
গ্রহণ করেছেন এবং বলেছেন, প্রথম বৈঠকে বাঁ পায়ের উপর বসতে হবে এবং ডান পা 
খাড়া রাখতে হবে। 


www.pathagar.com 


ম্াবওয়াবুস সালাত ২৩এঙ, 


অনুচ্ছেদ ৪3১০৭ 
'তাশাহহুদ পড়ার সময় আঙ্গুল দিয়ে ইশারা করা৷ 
sl LE CBT IG mye on Si) DAE Ly Spd ES -TVN 
de i SLE gl ph BU be LE gh dl LE be AS bs 
EY, LE LIAS Lo Hall sl BSG AL, ale all 
Ul at SE SLING We ALONE AS Es. 
২৭৬। ইবনে উমার (রা) থেকে বর্ণনিত। তিনি বলেন, নবী সাল্লান্রাহ আলাইহি 
ওয়াসাল্লাম যখন নামাযে বসতেন তখন ডান হাত (ডান) হাঁটুতে রাখতেন, (ডান হাতের) 
বৃদ্ধাঙ্গুলের নিকটবতী আঙ্গুল (তর্জনী) উত্তোলন করতেন এবং তা দিয়ে দোয়া করতেন 
এবং বী হাত বাঁ হাঁটুর উপর বিছিয়ে রাখতেন (মু)।১২৭ 
এ হাদীসটি হাসান এবং গরীব। এ অনুচ্ছেদে আবদুল্লাহ ইবনে যুবায়ের, নুমাইর আল- 
খুযাঈ, আবু হুরায়রা, আবু হুমাইদ ও ওয়াইল ইবনে হুজর (রা) থেকেও হাদীস বর্ণিত 
আছে। আবু ঈসা বলেন, আমরা শুধু উল্লেখিত সনদেই এ হাদীসটি জানতে পেরেছি। 
মহানবী (সা)-এর একদল সাহাবী এবং তাবিঈগণ তাশাহ্‌হদ পড়ার সময় ইশারা কর! 
পছন্দ করেছেন। আমাদের সাথীরা এ কথাই বলেছেন। 
অনুচ্ছেদ £ ১০৮ 
নামাযের সালাম ফিরানো সম্পর্কে। 
ol Le DU U2 SA Cs os LE Ee OL Ee -YVV 
A ae Ar Lo dl of Dl Le oe PS ol we GU 
A ll FREE 4 "i is rf A ue Ae 5 Y- 
+ Dl 55 ole 
২৭৭। আবদুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত। নবী সাল্লান্াহ আলাইহি ওয়াসাল্লাম 
নামাযশেষে ডান দিকে অতঃপর বাম দিকে সালাম ফিরাতেন এবং বলতেন ঃ আস্সালামু 
আলাইকুম ওয়া রহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ - (দা, না, ই)। 
১২৭. এ হাদীস এবং আরো কতিপয় হাদীস থেকে জানা যায়, মহানবী (সা) তাশাহ্‌হদ পড়ার 
সময় শাহাদাত আঙ্গুল উত্তোলন করতেন। এটা সুন্নাত। লা ইলাহা বলার সময় আঙ্গুল খাড়া করতে 
হয় এবং ইল্লাল্লাহ বলা শেষ করে নামাতে হয় (অনু.)। 


www.pathagar.com 


২৩৪ আঁল-জামে আত-তিরমিযী 


আবু ঈসা বলেন, ইবনে মাসউদের হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে সাদ 
ইবনে হুজর, আদী ইবনে উমাইরা ও জাবির ইবনে আবদুল্লাহ (রা) থেকেও হাদীস বর্ণিত 
আছে। মহানবী (সা)-এর অধিকাংশ সাহাবা এবং তাদের পরবর্তীগণ এ হাদীস অনুযায়ী 
আমল করেছেন। সুফিয়ান সাওরী, ইবনুল মুবারক, আহমাদ এবং ইসহাকও অনুরূপ 
কথা বলেছেন। 


অনুচ্ছেদ £ ১০৯ 
সালাম সম্পর্কেই 
LL lo STF Cl SACI LS EE -YVA 
CE 
tx El oh LAL Sal SLL ELS o6 Lo 
2 8 TALL 

২৭৮। আইশা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাযে 
এক সালামই ফিরাতেন, প্রথমে সামনের দিকে অতঃপর ডান দিকে কিছুটা মুখ 
ঘুরাতেন।১২৮ 

আবু ঈসা বলেন, আমরা শুধু উল্লেখিত সূত্রেই হাদীসটি মরফ্‌ হিসাবে পেয়েছি। এ 
অনুচ্ছেদে সাহল ইবনে সাদ (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। মুহাম্মাদ ইবনে ইসমাঈল 
(বুখারী) বলেন, সিরিয়াবাসী মুহাম্মাদ ইবনে যুহাইরের সূত্রে মুনকার হাদীস বর্ণনা 
করেছেন। ইরাকবাসীগণ তার কাছ থেকে যে বর্ণনা গ্রহণ করেছে তা সন্দেহে ভরপুর। 
মুহাম্মাদ বলেন, আহমাদ ইবনে হাধ্বল বলেছেন, সিরিয়াবাসীগণ যে যুহাইরের সাক্ষাত 
পেয়েছিলেন সম্ভবতঃ তিনি সেই যুহাইর নন যার বর্ণনা ইরাকবাসীগণ গ্রহণ করেছেন। 
ইনি সম্ভবতঃ অন্য এক ব্যক্তি। 

কোন কোন আলেম হাদীসে উল্লেখিত নিয়মে নামাযে সালাম ফিরানোর পন্থা অবলম্বন 


করেছেন। কিন্তু সর্বাপেক্ষা সহীহ বর্ণনামতে মহানবী (সা) দু'বার সালাম ফিরাতেন। 
অধিকাংশ সাহাবা, তাবিঈন ও তাবউ’ তাবিঈন এ মতই গ্রহণ করেছেন। কিছু সংখ্যক 


১২৮: এ হাদীসের দুইটি অর্থ হতে পারে। এক, নবী (সা) সম্মুখ দিক থেকে সালাম ফিরানো 
শুরু করতেন এবং ডান দিকে মোড়ে তা শেষ করতেন। দুই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
অধিকাংশ সময় সালাম ফিরিয়ে ডান দিকে ঘুরে বসতেন। তিনি খুব কমই বাম দিকে ঘুরে 
বসতেন। এ ব্যাখ্যা অনুসারে এ হাদীস এবং আবদুল্লাহ ইবনে মাসউদ (রা)-র হাদীসের মধ্যে 
কোন বিরোধ নেই। আর হাদীস দুটোকে পরস্পর বিরোধী বলে ধরে নেয়া হলে আবদুল্লাহ 
ইবনে মাসউদ (রা)-র হাদীসের উপর আমল করাই সবচেয়ে উত্তম। কেননা সনদের দিক থেকে 
‘তাঁর হাদীস আইশা (র!)-র হাদীসের তুলনায় অধিক শক্তিশালী - (মাহমূদ)। 


www.pathagar.com 


'আবওয়াবুস সালাত ২৩৫ 


সাহাবা, তাবিঈন ও অন্যান্যরা ফরয নামাযে একবার সালাম ফিরানোর পক্ষে রায় প্রদান 
'করেছেন। ইমাম শাফিঈ বলেছেন, উভয় নিয়মেরই অনুমতি আছে, ইচ্ছা করলে এক 
সালাম বা দুই সালামও বলা যায়। 

অনুচ্ছেদ ই ১১০ 

সালাম খুব লম্বা করে টানবে না, এটাই সুন্নাত। 


SUG on Hiei, IL on a * Ls Go 2s bo se BS -YVA 
JG xp al or wl ur sl LE 0 ue lil a 
+E SN SI 

২৭৯। আবু হরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, সালামের মধ্যে হযফ করা সুন্নাত 
(দা, হা)। 

এ হাদীসটি হাসান এবং সহীহ। আলী ইবনে হজর বলেন, ইবনুল মুবারক বলেছেন, 
‘হযফের’ তাৎপর্য হল, সালাম খুব লম্বা করে না টেনে বরং স্বাভাবিক অবস্থায় রাখা! 
বিশেষজ্ঞগণ এ নিয়মকে মুসতাহাব বলেছেন। ইক্যাহীম নাখঈ বলেছেন, তাকবীর এবং . 
সালাম দীর্ঘক্ষণ টানবে না। 
অনুচ্ছেদ £ ৯১১ 
সালাম ফিরানোর পর দোয়া করা৷ 

bE LFS ole ue DV চুন Eo es Ll GS NA. 
a LG APA 
UES SCN ES LEC G0 ‘1 YL BA 
OND SGD CHG 

২৮০। আইশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি 
ওয়াসাল্লাম সালাম ফিরানোর পর এই দোয়া পড়ার অধিক সময় বসতেন না = 
ষ্আল্লাহম্মা আনতাস্‌ সালামু ......... ওয়াল ইকরাম।* অর্থাৎ "হে আল্লাহ! তুমিই 
,শান্তিদাতা তোমার কাছ থেকেই শান্তি আসে। হে সম্মান ও গৌরবের অধিকারী! তুমি 
প্রাচর্যময় ও বরকতময়”(মু)! 

আবু ঈসা বলেন, আইশার হাদীসটি হাসান এবং সহীহ। 

Jl coe or Le Hl Le es CES EG EES YAN 
EST Jel BLELE I EY its 


www.pathagar.com 


টু 


২৩৬ 'আল-জামে আত-তিরমিযী. 


২৮১। আসেম আল-আহওয়াল থেকে ওপরের হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। শুধু 
‘যাল-জালালি’ শব্দের পূর্বে ‘ইয়া’ (হে) শব্দটি অতিরিক্ত উল্লেখিত হয়েছে। 

এ অনুচ্ছেদে সাওবান, ইবনে উমার, ইবনে আর্বাস, আবু সাঈদ, আবু হুরায়রা ও 
মুগীরা ইবনে শোবা (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। নবী সাল্লাল্লাহ আলাইহি 
ওয়াসাল্লামের কাছ থেকে আরো বর্ণিত হয়েছে, তিনি সালাম ফিরানোর পর এ দোয়া পাঠ 
করতেন $ 
AES NLT ALT SEL SIAL ALIULS 
VEL VERO SCS LB YS 

dl Ge LS 


“আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, তিনি এক, তীর কোন শরীক নাই, (মহাবিশ্বের) 
রাজত্ব তারই হাতে, তাঁর জন্য সমস্ত প্রশংসা। তিনিই জীবন দেন তিনিই মৃত্যু দেন, তিনি 
সবকিছুর উপর ক্ষমতাবান। হে আল্লাহ! তুমি যাকে দান কর তা প্রতিরোধ করার শক্তি 
কারো নেই; তুমি যার প্রতিবন্ধক হও তাকে কেউ দান করতে পারে না এবং কোন 
চেষ্টা-সাধনাকারীই তার চেষ্টার মাধ্যমে তোমার কাছ থেকে কল্যাণ ছিনিয়ে নিতে সক্ষম 
নয়” (বু, মু)।১২৯ 

অপর এক বর্ণনায় আছে, তিনি বলতেন ঃ 
ol AE AG Oia LE AND UD Se IE SE S352 

LAND dL 

“ইজ্জত ও সম্মানের মালিক তোমার প্রভু তাদের (কাফেরদের) আরোপিত কথা 

(শিরক) থেকে পবিত্র। সালাম প্রেরিত পুরুষদের (রাসূলদের) প্রতি। সমস্ত প্রশংসা সারা 
জাহানের প্রতিপালক আল্লাহর জন্যই” (সূরা আস-সাফফাত £ ১৮০)। 
Sd onl Sl IG oye on ere in ol BS YAY 
YG AICI NES IG 0G A CB Lol Co 
১২৯. হাদীসের এ অংশের দুটো অর্থ হতে পারে। এক, আখেরাতে সম্পদশালীর সম্পদ তার 
কোন উপকার করতে পারবে না। কেবল ঈমানই তার উপকারে আসুবে। দুই, উচ্চ বংশ আল্লাহ্‌র 
কাছে কোন উপকারে আসবে না। বরং উচ্চ বংশ এবং নিম্ন বংশ দুটোই আল্লাহর দৃষ্টিতে সমান।. 
আমলের ভিত্তিতেই মানুষ পরস্পরের উপর অগ্রাধিকার লাভ করবে। সৃতরাং যে ব্যক্তি ভালো. 
কাজ করবে সে নিজের আত্মার জন্যই করবে, আর যে ব্যক্তি খারাব কাজ করবে সে নিজের 
আত্মার বিরুদ্ধেই তা করবে। আল্লাহ এক, তিনি কারো মুখাপেক্ষী নন। তিনি পবিত্র। তিনি ছাড়া 
আর কোন মাবুদ নেই -(মাহমূদ)। 


www.pathagar.com 


আবওয়াবুস সালাত | বতৰ 
ৰ ssh oe or U০ পৰ্বতত ad PY oe t oP er CE #04 i - 
dl Ls 5G IG AL aE ht do dls dn SUG 3 


oo EG LLL SS tp GLa BON Bt ALS LL UV A 
SPONSE BG CSG SL Gay PAINS Al IG 

২৮২। রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আযাদকৃত গোলাম সাওবান (রা) 
থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লান্রাহ আলাইহি ওয়াসাল্লাম যখন নামায থেকে 
অবসর হওয়ার ইচ্ছা করতেন তখন তিনবার ক্ষমা প্রার্থনা করতেন; অতঃপর বলতেন, 
"হে আল্লাহ! তুমিই শান্তি বিধানকারী। তোমার কাছ থেকেই শান্তি আসে। হে প্রতাপ ও 
সম্মানের অধিকারী! তুমি বরকত ও প্রাচূর্যময়”- (মু, দা, না, ই)। 


এ হাদীসটি সহীহ। 


অনুচ্ছেদ £ ১১২ 

ডান অথবা বাম দিকে ফেরা। 

Lad be o> on IU bF oP nl Eo LS EIS vA 
Gai Es A als il Lo abt 5 58 JG al 52 dh ont 

২৮৩। কাবীসা ইবনে হুলব (রা) থেকে তীর পিতার সূত্রে বর্ণিত। তিনি (পিতা) বলেন, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইমামতি করতেন। (সালাম ফিরানোর 
পর) তিনি ডান এবং বাম উভয় দিকেই ফিরে বসতেন। 

এ হাদীসটি হাসান। এ অনুচ্ছেদে আবদুল্লাহ ইবনে মাসউদ, আনাস, আবদুল্লাহ ইবনে . 
আমর ও আবু হুরায়রা (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসের ভিত্তিতে 
বিশেষজ্ঞগণ বলেন, ডান, বাম যে কোন দিকে ইচ্ছা ফিরে বসা যেতে পারে। দুই দিকের 
যে কোন দিকে ঘুরে বসার বৈধতা রাসূলুল্লাহ (সা) থেকে নির্ভুলভাবে প্রমাণিত। আলী 
(রা) বলেন, যদি ডান দিকে ঘুরে বসার প্রয়োজন হয় তবে ডান দিকে ঘুরে বসবে; যদি 
বাম দিকে ঘুরে বসার প্রয়োজন হয় তবে সেদিকে ঘুরে বসবে (এ ব্যাপারে এখতিয়ার 
রয়েছে)। 
অনুচ্ছেদ £ ১১৩ 
'নামাযের বৈশিষ্ট্য 


. ceo 8, at- 208 30 00 ্্- es 2 “ত 8 - এ « es 
I oe OF DE 1 dF EE tt YAt 


www.pathagar.com 


$৩৮ আল-জামে আত-তিরমিযী 


Cy ad DIED EEC Dl i 


|) 
4 SX EU Lai ST fe vE BH Ue Ls LU, IG 
tt dl EAA SE LE Ld Ld 2 Lad fe Ad Ld 
il do dl IEG LG aE A Lo al de ALG TLS 


U5 ph HF UG Yas p50 LLG J 0 LS 
tt Le Lah EG LS a i Lol oN WS YY 
WG a5 a0 LL, ALS ale dt do LEG AL LE 
a 0d SHE UB LR I ele FH ON UES 5 
LEBEL Cl LS 0 CG ALB WS pl SIG 
5G LF 5 as Ul Al CF 3 Sal ALES Bt IE 
Sl AB, 5385 dt L5G 6 5G HLF WL bE LG CI 
EoD hf LC JG if C0 Yor ff Ce bs 


Ed 


aks5l 2 AN ele Gl ib UG JG WAL se Cl 
+ Ul LS 0 55 by CE ES WS is 

২৮৪। রিফাআ ইবনে রাফে (রা) থেকে বর্ণিত। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্াহ আলাইহি 
ওয়াসাল্লাম মসজিদে বসা ছিলেন। রিফাআ (রা) বলেন, আমরাও তাঁর সাথে ছিলাম। এমন 
সময় বেদুইনের বেশে একটি লোক আসল। সে নামায পড়ল, কিন্তু হালকাভাবে 
(তাড়াহুড়া করে, নামাযের রুকনসমূহ ঠিকভাবে আদায় না করে)। নামায শেষ করে সে 
নবী সাল্লান্রাহ আলাইহি ওয়াসাল্লামকে সালাম করল। নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম 
বললেন £ তোমাকেও (সালাম), ফিরে গিয়ে পুনরায় নামায পড়, কেননা তোমার নামায 
হয়নি। সে ফিরে গিয়ে নামায পড়ল, অতঃপর এসে তাঁকে সালাম করল। তিনি পুনরায় 
বললেনঃ তোমাকেও (সালাম), ফিরে গিয়ে পুনরায় নামায পড়, কেননা তোমার নামায 
হয়নি।১৩০ দুই অথবা তিনবার এরূপ হল। প্রত্যেকবার সে এসে নবী সাল্লাল্লাহ্‌ আলাইহি 


১৩০. ইমাম আৰু হানীফার মতে এঁ ব্যক্তির নামায পূর্ণ হয়নি। ইমাম শাফিঈ ও ইমাম আবু 


www.pathagar.com 


আবওয়াবুস সালাত “৩১ 


ওয়াসাল্লামকে সালাম 'করল। আর নবী সাল্লান্রাহ আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকলেন 
তোমাকেও (সালাম), ফিরে গিয়ে পুনরায় নামায পড়, কেননা তুমি নামায পৃড়নি। 
ব্যাপারটা লোকদের (সাহাবাদের) কাছে ভয়ানক ও অস্বস্তিকর মনে হল যে, যে ব্যক্তি 
হালকাভাবে নামায পড়ল তার নামাযই হল না। অবশেষে লোকটি বলল, আমাকে 
দেখিয়ে দিন, শিখিয়ে দিন, কেননা আমি তো একজন মানুষ ছাড়া আর কিছু নই, 
কখনও নির্ভুল কাজ করি কখনও ভুল করি। তিনি বললেন ঃ হাঁ, যখন তুমি নামায 
পড়তে উঠো, তখন তিনি (আল্লাহ) তোমাকে যেভাবে উযু করার নির্দেশ দিয়েছেন 
সেডাবে উযু কর, অতঃপর তাশাহ্‌হদ পড় (আযান দাও), অতঃপর ইকামত বল। যদি 
তোমার কুরআন জানা থাকে তবে তা থেকে পাঠ কর। অন্যথায় আল্লাহর প্রশংসা- 
তাকবীর-তাহলীল (কলেমা তাইয়্যিবা) পাঠ কর, অতঃপর রুকু কর, শান্তভাবে রুকূতে। 
অবস্থান কর। অতঃপর রুকৃ থেকে সোজা হয়ে দাঁড়াও, তারপর সিজদায় যাও, ঠিকভাবে 
সিজদা কর, সিজদা থেকে উঠে শান্তভাবে বস, অতঃপর উঠো। যদি তুমি এভাবে নামায 
পড় তবে তোমার নামায পূর্ণ হল। যদি তৃমি তাতে কোনরূপ ত্রণটি কর তবে তোমার 
নামাযের মধ্যেই ত্রুটি করলে। রাবী বলেন, পূর্বের কথার চেয়ে এই পরবর্তী কথাটা 
লোকদের (সাহাবাদের) কাছে সহজ লাগল। কেননাপ্রযে নামাযের মধ্যে কোনরূপ ক্রুটি 
করল তার নামাযে ক্রুটি হল কিন্তু সম্পূর্ণ নামায নষ্ট হল না। 

এ হাদীসটি হাসান। এ অনুচ্ছেদে আবু হুরায়রা ও আম্মার ইবনে ইয়াসির (রা) থেকেও 
হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি রিফাআ (রা)-র কাছ থেকে অন্যান্য সূত্রেও বর্ণিত' 
হয়েছে; -(দা, না;আ, দার)। 


025 UG dll IH LG a i Lo dt Ls HT 
NAL SG ALG 2 i Lo ial LS LS 
£6 do 58 CF Jo 1 EB UG Ld ig I 
E212 IG SL AE 5 AL LG FL A i do ih 


SAL G21 5 IG of EG WS LS > La md UG a; 


ইউসুফের মতে তাদীলে আরকান (নামাযের রুকনগুলো থেমে থেমে ধীরস্থিরভাবে আদায় করা) 
নামাযের রুকনের অন্তর্ভুক্ত। তাদের মতে তাদীলে আরকান করা ছাড়া নামায জায়েয হবে না। 
তাঁরা মহানবী (সা)-এর আর একটি হাদীসও দলীল হিসেবে পেশ করেন। হাদীসটি এই ঃ "যে. 
ব্যক্তি রুকু এবং সিজদা থেকে উঠে তার পিঠ সোজা করে না, তার নামায হয় না* -(মাহমূদ) 


www.pathagar.com 


Ass স্লাল-জামে আত-তিরমিযী 


LG Sa ELS Bl IG GAB boll Lge 


Ed 
‘ ss 


bl WS Lb LS Sh CE Fl 


LL ese ae 


UG Ab ES BN eC GD SS ls OG JES 
Wl WS ts WS Sl 


২৮৫। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম 
মসজিদে প্রবেশ করলেন। এ সময় এক ব্যক্তি এসে নামায পড়ল। (নামায শেষ করে) সে 
এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করল। তিনি সালামের উত্তর দিয়ে 
তাকে বললেন £ তুমি পুনরায় গিয়ে নামায পড়ে এসো, তোমার নামায হয়নি। এভাবে 
সে তিনবার নামায পড়ল। অতঃপর লোকটি তীকে বলল, সেই সত্তার শপথ, যিনি 
আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন৷ আমি এর চেয়ে ভালভাবে নামায পড়তে পারছি 
না, আমাকে শিখিয়ে দিন। তিনি বললেন ঃ যখন তুমি নামায পড়তে দাঁড়াও তখন 
তাকবীর (তাহরীমা) বল, অতঃপর কুরআনের যে জায়গা থেকে পড়তে সহজ হয় তা 
পড়; অতঃপর রুকূৃতে যাও এবং রুকূর মধ্যে স্থির থাক; অতঃপর মাথা তুলে সোজা 
হয়ে দীড়াও; অতঃপর সিজদা কর এবং সিজদার মধ্যে স্থির থাক; অতঃপর মাথা তুলে 
আরামে বস। তোমার সমস্ত নামায এভাবে পড়- (বু, মু, বা)।১৩১ 

আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। এ হাদীসটি আরো কয়েকটি সূত্রে 
আবু হরায়রার কাছ থেকে বর্ণিত হয়েছে। Ei Elda CG bc LP ih: 


a UAL IU GE on ee ol ere CFS YAY 
of ap BY LL CB LE BY DD BE CB BH al 


ee ed [ 


Ea SE ELGG, Le 
lel U1 4 A 2 PES Hl al EA 
Io YJ ES ES GC fG AL a D1 Lo dt hay 
di Le abl Js 5 IE rl (HG SN IG GY CY, 
Cn GEL ES SY we JEL Nal ক) ডে fl ls ade 


১৩১. এ হাদীসের ভিত্তিতে ইমাম শাফিঈ, আহমাদ ও আবু (রহ) বলেন, রুকূ ও' 
সিজদায় কিছুক্ষণ কা রুকু করে সোজা হয়ে দাড়ানো এবং সিজদার মাঝখানে বসা 
ফরয। ইমাম আবু মুহাম্মাদের মতে এ কাজগুলো । তীরা উভয়ে বলেন 


“তোমার নামায হয়নি" কথাটার অর্থ হন, a CARE fo 


www.pathagar.com 


আবওয়াবুস সালাত ২৪১ 
IG AE Ce GIO oS LNB EZ SONG di 
LL os ER Ll Cpa GUE 8 S55 AL 
Y eh oS TEE LB Ls dc U0 ELEY, 
IG 5 hele oS IN Bp TES ih ph 
Sxl ey 5 0 hy EO SS oll be aXel GE 
HVE oa Ud hE YF Ed oe DE Ue 
2h oe TEE I U0 5 5 LH MIG 8 fel sl 
wh Ue Hl EG Ee Ln fh sna ph YS 
LSE Cp GOS LE LL LF SEEN be FG BS 


২৮৬। মুহাম্মাদ ইবনে আমর ইবনে আতা (র) থেকে আবু হুমাইদ আস-সাইদী, 
(রা)-র সুত্রে বর্ণিত। তিনি (মুহাম্মাদ) বলেন, আমি তাঁকে (আবু হমাইদকে) দশজন 
সাহাবীর উপস্থিতিতে এ হাদীস বলতে শুনেছি। আবু কাতাদা ইবনে রিব্ঈ (রা)-ও 
তাদের অন্তর্ভুক্ত। তাদের সামনে তিনি বললেন, আমি রাসুলুল্লাহ সাল্লান্াহ আলাইহি 
ওয়াসাল্লামের নামায সম্পর্কে তোমাদের চেয়ে বেশী অবগত। তীরা বললেন, তা কেমন 
করে? তুমি তো আমাদের আগে তীর সাহচর্য লাভ করতে পারনি। তাছাড়া তুমি তাঁর 
কাছে আমাদের চেয়ে অধিক যাতায়াত করতে না। তিনি বললেন, হী। তারা বললেন, ঠিক 
আছে বৰ্ণনা কর। তিনি বললেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাযে 
দীড়াতেন তখন সোজা হয়ে দীড়াতেন, কাঁধ পর্যন্ত হাত তুলতেন (তাকবীরে তাহরীমা . 
করার জন্য); যখন রুকূতে যাওয়ার ইচ্ছা করতেন, কীধ পর্যন্ত হাত তুলতেন; অতঃপর 
‘আল্লাহু আকবার’ বলে রুকুতে যেতেন এবং শান্তভাবে রুকুতে অবস্থান করতেন, মাথা 
নীচের দিকেও ঝুঁকাতেন না এবং উপরের দিকেও উঠাতেন না, উভয় হাত উভয় হাঁটুতে 
রাখতেন; অতঃপর 'সামিআল্লাহ লিমান হামিদাহ’ বলে রুকু থেকে উঠতেন, রফউল 
ইয়াদাইন করতেন (উভয় হাত উপরের দিকে তুলতেন) এবং সোজা হয়ে দীড়াতেন, 
এমনকি প্রতিটি হাড় নিজ নিজ স্থানে স্বাভাবিকভাবে এসে যেত। অতঃপর সিজদার জন্য. 
জমীনের দিকে নীচু হতেন এবং ‘আল্লাহু আকবার’ বলতেন; দুই বাহ দুই বগল থেকে 
পৃথক রাখতেন; পায়ের আঙ্গূলগুলোকে ফাঁক করে দিতেন; বাম পা ছড়িয়ে দিয়ে তার 


ফু 


www.pathagar.com 


২৪২ আল-জামে আত-তিরমিযী 


উপর বসতেন; অতঃপর সোজা হয়ে বসতেন যাতে তাঁর প্রতিটি হাড় নিজ নিজ স্থানে 
ঠিকভাবে বসে যেত; অতঃপর দ্বিতীয় সিজদায় যেতেন; 'আল্লাহ আকবার’ বলে সিজদা! 
থেকে উঠে পা বিছিয়ে দিয়ে বসতেন (জলসায়ে ইস্তেরাহাত করতেন); এমনকি প্রতিটি 
হাড় নিজ নিজ স্থানে ঠিকভাবে বসে যেত; অতঃপর দীড়াতেন; অতঃপর দ্বিতীয় 
রাকআতেও এরূপ করতেন। অতঃপর দুই রাকআত পড়ে যখন দীড়াতেন, তখনও 
তাকবীর বলতেন এবং দুই হাত নামায শুরু করার সময়ের মত কীধ পর্যন্ত তুলতেন। 
অবশিষ্ট নামাযেও তিনি এরূপ করতেন; অতঃপর যখন শেষ সিজদায় পৌছতেন যেখানে 
তীর নামায শেষ হত তখন বাঁ পা বিছিয়ে দিতেন এবং পাছার উপর চেপে বসতেন; 
অতঃপর সালাম ফিরাতেন -1দা, ই, আঁ)। 

আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। ‘দুই সিজদার পর যখন দাঁড়াতেন'’ 
বাক্যাংশটুকুর অর্থ ‘দুই রাকআত শেষ করে যখন দাঁড়াতেন।’ 


fs FE SOB 2 AG UE os LES EG vay 
CEE EEE ER Ae Ls J) Jl we Ul wb AULA 
wo bE ig fel XE 0 Es I, “lbs gl ap 
PASTA AEE 
HLL DL a SEL IG GAS 
২৮৭। মুহাম্মাদ ইবনে আমর ইবনে আতা (রহ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবু 
হমাইদ আস-সাইদী (রা)-কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দশজন সাহাবীর 
সামনে বলতে শুনেছি, তাদের মধ্যে আবু কাতাদা ইবনে রিবঙঈ (রা)-ও উপস্থিত ছিলেন। 
পরবর্তী বর্ণনা ইয়াহ্‌ইয়া ইবনে সাঈদের হাদীসের অনুরূপ। তবে আবু আসেম এ হাদীসে 


আবদুল হামীদ ইবনে জাফরের সূত্রে এ কথাটুকুও বর্ণনা করেছেন £ তাঁরা বললেন, তুমি 
সত্যিই বলেছ, নবী সাল্লান্নাহ আলাইহি ওয়াসাল্লাম এভাবেই নামায পড়তেন। 


অনুচ্ছেদ £ ১১৪ 
ফজরের নামাযের কিরাআডত। 


20880 #8 eat er 


ry on 20 08 SEL) es 8 EF Gel So Gao -YAA 
EEE Mi En > JG WLC oy RR 
AN Lys ol YY, দহ 


www.pathagar.com 


"আবওয়াবুস সালাত ২৪৩ 

২৮৮। কুতবা ইবনে মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ 
সান্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে ফজরের প্রথম রাকআতে ‘ওয়ান-নাখলা বাসিকাতিন’ 
(সুরা কাফ) পড়তে শুনেছি। 

আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে আমর ইবনে হুরাইস, 
জাবির ইবনে সামুরা, আবদুল্লাহ ইবনুস সাইব, আবু বারযা ও উন্মে সালামা (রা) 
থেকেও হাদীস বর্ণিত আছে। অপর এক বর্ণনায় আছে, মহানবী (সা) সকালের নামাযে 
. সূরা ওয়াকিয়া পাঠ করেছেন। অপর এক বর্ণনায় আছে, তিনি ফজরের নামাযে ষাট থেকে 
একশো আয়াত পাঠ করতেন। আর এক বর্ণনায় আছে, তিনি “ইযাশ শামসু কুর্বিরাত” 
সূরা পাঠ করেছেন। বর্ণিত আছে যে, উমার (রা) আবু মূসা (রা)-কে লিখে পাঠালেন, 
তুমি ভোরের নামাযে লম্বা সূরা (তিওয়ালে মুফাসসাল) পাঠ কর! আবু ঈসা বলেন, 
আলেমগণ এর উপরই আমল করেছেন। সুফিয়ান সাওরী, ইবনুল মুবারক ও শাফিঈ 
অনুরূপ মৃত প্রকাশ করেছেন। 


অনুচ্ছেদ £ই ৯৯৫ 
যোগ ও হল হাতের কয দু! 


nl NS UE 5b Ly US ne < LL GS -YAA 
dh So db L553 be i gh JU ie LL 

ULI EDN Sf Ct rally ll SX SS ALS Ll 
Cn sl 


২৮৯। জাবির ইবনে সামুরা (রা) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ সাল্লাল্রাহ আলাইহি 
এয়াসাল্লাম যোহর এবং আসরের নামাযে সূরা "ওয়াস সামায়ি যাতিল বুরূজ’, "ওয়াস 
সামায়ি ওয়াত তারিক’ ও এ ধরনের (আয়তন বিশিষ্ট) সূরা পাঠ করতেন- (দা, না)! 

আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে খাব্বাব, আবু সাঈদ, 
আবু কাতাদা, যায়েদ ইবনে সাবিত ও বারাআ (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। এক 
বর্ণনায় আছে, মহানবী (সা) যোহরের নামাযে 'তানযীলুস সিজদা’র মত লম্বা সূরা পাঠ 
করেছেন। অপর এক বর্ণনায় আছে, তিনি যোহরের প্রথম রাকআতে তিরিশ আয়াত 
পরিমাণ এবং দ্বিতীয় রাকআতে পনর আয়াত পরিমাণ কিরাআত পাঠ করতেন। উমার 
(রা) থেকে বর্ণিত আছে, তিনি আবু মূসা (রা)-কে লিখে পাঠান £ যোহরের নামাযে 
মধ্যম (আওসাতে মুফাসসাল) ধরনের সূরা পাঠ কর। কতিপয় মনীষী আসরের নামাযে 
মাগরিবের নামাযের মত সূরা অর্থাৎ কিসারি মুফাসলাল ধরনের সূরা পাঠ করার পক্ষে 
রায় দিয়েছেন। ইবরাহীম নাখঈ বলেছেন, আসরের নামাযের কিরাআত মাগরিবের 


www.pathagar.com 


২৪৪ আল-জামে আত-তিরমিষী 


আসরের কিরাআতের চার গুণ দীর্ঘ হবে। 


অনুচ্ছেদ £ ১৯৬ 
মাগরিবের নামাযের কিরাআত। 
be SAI or GEL Le Ls CBI IG Co vA. 
এড Pall ol aol 8 ple on oF Le onl af Le om Dl ace 
E22 Sb EP LS 0 DL dt Js EES 

Ys dd 5 UY GS CF SSL TB Cll La 

২৯০। উ্মুল ফযল (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন। অসুখের কারণে এ সময়ে তীর মাথায় পটি বাঁধা 
ছিল। তিনি মাগরিবের নামায পড়লেন এবং তাতে সূরা "ওয়াল মুরসালাত” পাঠ করলেন। 
অতঃপর তিনি মহান আল্লাহর সাথে মিলিত হওয়ার পূর্ব পর্যন্ত আর কখনও এ সূরা পাঠ 
করেননি -(বু, মু, দা, না, ই)। 

আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে যুবায়ের ইবনে 
মুতঈম, ইবনে উমার, আবু আইউব ও যায়েদ ইবনে সাবিত (রা) থেকেও হাদীস বর্ণিত 
আছে। বৰ্ণিত আছে, মহানবী (সা) মাগরিবের উভয় রাকআতে সূরা আল-আরাফ থেকেও 
পাঠ করেছেন। আরো বর্ণিত আছে যে, তিনি মাগরিবের নামাযে সূরা তূর পাঠ করেছেন। 
উমার (রা) মাগরিবের নামাযে ছোট সূরা (কিসারি মুফাস্সাল) পাঠ করার জন্য আবু মূসা 
(রা)-কে ফরমান পাঠান। আবু বাকর (রা) থেকে বর্ণিত আছে, তিনি মাগরিবের নামাযে 
ছোট আকারের সূরা পাঠ করতেন। ইমাম তিরমিযী বলেন, বিশেষজ্ঞ আলেমগণ এরূপই 
আমল করেছেন। ইবনুল মুবারক, শাফিঈ, আহমাদ ও ইসহাক এরূপই বলেছেন। ইমাম 
শাফিঈ বলেন, ইমাম মালিক মাগরিবের নামাযে সূরা তুর, মুরসালাত ইত্যাদির মত লবা” 
সুরা পাঠ করা মাকরূহ জানতেন। শাফিঈ আরো বলেন, আমি মাগরিবের নামাযে এ 
ধরনের লম্বা সূরা পাঠ কর! মাকরূহ মনে করি না, বরং মুস্তাহাব মনে করি।১৩২ 


অনুচ্ছেদ £১১৯৭ 

এশার নামাযের কিরাআত৷ 

22 20 -# 20 Bec cass 2 j e- 30 18, I 

Ul oad on 25 Gl JT all ae on LE GS YAN 
dd Lo all J 68 JG asl oF iy on DALE Se Sy ol 
১৩২. ফজর ও যোহরে ‘তিওয়ালি মুফাসসাল’ বা লম্বা সুরা, আসর ও এশায় আওসাতি 


www.pathagar.com 


আবওয়াবুস সালাত ২৪৫ 


line Bis GED aL TSC Ss EA ale 

২৯১। আবদুল্লাহ ইবনে বুরাইদা (রা) থেকে তীর পিতার সূত্রে বর্ণিত। তিনি (বুরাইদা) 
বলেন, রাসূলুল্লাহ সাল্রাল্রাহ আলাইহি ওয়াসাল্লাম এশার নামাযে ‘ওয়াশ-শামসি ওয়া 
দুহাহা’ ও এধরনের সূরাসমূহ পাঠ করতেন -(আ, ন!)। 

‘ এ হাদীসটি হাসান। এ অনুচ্ছেদে বারাআা ইবনে আযেব (রা) থেকেও হাদীস বর্ণিত 
আছে। বৰ্ণিত আছে যে, মহানবী (সা) এশার নামাযে ‘ওয়াত-তীনি ওয়ায-যাইতূন’ সূরা 
পাঠ করেছেন। উসমান ইবনে আফফান (রা) এশার নামাযে সূরা 'আল-মুনাফিকূন’ ও 
অমূরূপ ধরনের আওসাতি মুফাফ্সাল সূরা পাঠ করতেন। অন্যান্য সাহাবা ও তাবিঈদের 
সম্পর্কে বর্ণিত আছে, তাঁরা কখনও উল্লেখিত পরিমাণের বেশীও পড়েছেন আবার কখনও 
কম পড়েছেন। তাদের মতে, সূরা পাঠের আকার-আয়তন ও পরিধি ব্যাপক। সূরা- 
কিরাআত বড় বা ছোট করার অবকাশ রয়েছে। এক্ষেত্রে বারাআা ইবনে আযেব (রা)-র 
বর্ণনাটি সবচেয়ে উত্তম। তিনি বলেন, নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এশার নামাযে 
‘ওয়াশ-শামসি ওয়া দূহাহা’ ও ‘ওয়াত - তীনি ওয়ায-যাইতুন সূরা’ পাঠ করেছেন। 


Sal ia ot l F Le Hl CEI IG ES YAN 

As SE Ul do BNSC on 50 gs ol 2 ob 

iE IG STAN EE i 

২৯২। বারাআ ইবনে আযেব (রা) থেকে বর্ণিত। নবী সাল্লা্লাহ আলাইহি ওয়াসাল্লাম 
এশার নামাযে 'ওয়াত-তীনি ওয়ায-যাইতুন’ সুরা পাঠ করেছেন। 


অনুচ্ছেদ £১১৮ 
ইমামের পিছনে কিরাআত পাঠ করা। 


Le GE on Ab ee DULL ty Eee UBT IE EG rT 
LS do IG Sala oh HUE be pol 2 2 oe Jno 
GIG Ld OBEN LC EGS gia 5 Li oh 
YL 3 JG df, : sl dl Lo U EB JG FCN, ar: If 


মুফাসসাল' বা মধ্যম দৈৰ্্ের সূরা এবং মাগরিবের নামাযে “কিলার ” বা ছোট 
আকারের সূরা পাঠ করা হয়। হযরত উমার (রা) তীর খিলাফতকালে এ নিয়ম প্রচলন করেন। 
মহানবী (সা) অধিকাংশ সময়ে এরূপ কিরাআত পাঠ করেছেন। সূরা 'হজুরাত' থেকে 'বুরজ' 
পর্যন্ত রা সলা সলা বব তক ত সূরাসমূহকে 
আওসাতি মুফাসসাল এবং সূরা ‘লাম ইয়াকুন’ থেকে ‘নাস’ পর্যন্ত সূরাসমূহকে কিসারি 
মুফাসসাল বলে (অনু .)। 


www.pathagar.com 


২৪৬. আল-জামে আত-তিরমিযী 


«TE ISL SYBG ot 

২৯৩। উবাদাহ ইবনুস সামিত (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ 
আলাইহি ওয়াসাল্লাম সকালে (ফজরের) নামায পড়লেন। কিন্তু কিরাআত পাঠ তাঁর কাছে 
একটু কঠিন ঠেকল। তিনি নামাযশেষে বললেন, আমার মনে হয় তোমরা তোমাদের 
ইমামের পিছনে কিরাআত পড়। রাবী বলেন, আমরা বললাম, হে আল্লাহর রাসূল, 
আল্লাহর শপথ! হী আমরা পড়ে থাকি। তিনি বললেন $ সূরা ফাতিহা ছাড়া (ইমামের 
পিছনে) অন্য কোন কিরাআত পড়বে না। কেননা যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার 
নামায হয়না -(বু,আ)। 

. আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান। এ অনুচ্ছেদে আইশা, আবু হরায়রা, আনাস, আবু 

কাতাদা ও আবদুল্লাহ ইবনে আমর (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। 

Salat io BUS LE pall op Lo oF SAI Col Ob S09 
SE Dsl; i SEI INL LEME Ai 
অর্থ £ "এ হাদীসটি ইমাম যুহরী (রহ) মাহমুদ ইবনে রবী থেকে, তিনি উবাদাহ 

ইবনুস সামিত (রা)-র সূত্রে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূত্রে বর্ণন৷ 

করেছেন। তিনি বলেছেন ঃ যে ব্যক্তি সূরা ফাতিহা পড়েনি তার নামায হয়নি।” 

এ বর্ণনাটি পূর্ববর্তী বর্ণনার চেয়ে অধিকতর সহীহ। ইমামের পিছনে সুরা ফাতিহা 
পড়ার ব্যাপারে অধিকাংশ সাহাবা ও তাবিঈন এ হাদীস অনুযায়ী আমল করেছেন। মালিক 
ইবনে আনাস, ইবনুল মুবারক, শাফিঈ, আহমাদ ও ইসহাকও এ মত ব্যক্ত করেছেন যে, 
ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করতে হবে। 
অনুচ্ছেদ £ ১১৯ 
ইমাম যখন সশব্দে কিরাআাত পড়েন তখন তার পিছনে কিরাআত পড়া নিষেধ। 
se SUS nl of WU CH be CH sla Bo vat 
As ab dt Le dS HCD be LS 
WHEE lc [FB IG LOD US 4 So i Sa] 
ASG IG SA LM YC LH IG alt To CS Yo IG 
25 ed CS LS 2 dt Lo dl ds Ee HOD oo nll 
ie WS al be HLL SOL ls 2 dt Le alt 

+ al Sl he Jo 


www.pathagar.com 


আবওয়াবুস সালাত ২৪৭ 


২৯৪। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। একদা রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি 
ওয়াসাল্লাম সশব্দে কিরাআত পড়া নামায শেষ করে বললেন £ তোমাদের মধ্যে কেউ 
এখন কি আমার সাথে কিরাআত পড়েছিলে? এক ব্যক্তি বলল, হী, ইয়া রাসূলাল্লাহ! 
তিনি বললেন ঃ আমি নামাযে মনে মনে বলছিলাম, আমার কি হল, কুরআন পড়তে আমি 
বাধাগ্রস্ত হচ্ছি কেন? রাবী বলেন, লোকেরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের মুখে এরূপ শুনল তখন তারা রাসুলুল্লাহ সাল্লান্লাহ আলাইহি ওয়াসাল্লামের 
যেহরী (সশব্দে) কিরাআাত পড়া নামাযে তাঁর পিছনে কিরাআত পড়া থেকে বিরত থাকল 
(আ, দা, না, ই)। . 

আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান। এ অনুচ্ছেদে ইবনে মাসউদ, ইমরান ইবনে 
‘ হুসাইন ও জাবির ইবনে আবদুল্লাহ (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। 

ইমাম যুহরীর কতিপয় ছাত্র এ হাদীস রিওয়ায়াত করেছেন এবং তা নিম্নোক্ত বাক্যে 
উল্লেখ করেছেনঃ ৰ | ? 
dfs by 5 LS bop EOD po ll BG hn IG 
যুহরী বলেছেন, লোকেরা যখন মহানবী (সা)-এর কাছে - 4 ০ এ খু 
এরূপ শুনল তখন থেকে ইমামের পিছনে কিরাআত পড়া ছেড়ে দিল।” 

যারা ইমামের পিছনে কিরাআত পড়ার পক্ষপাতী, এ হাদীসের দ্বারা তাদের বিরুদ্ধে 
আপত্তি তোলা যায় না। কেননা যে আবু হরায়রা (রা) মহানবী (সা)-এর কাছ থেকে 
উপরোল্লিখিত হাদীসটি বর্ণনা করেছেন তিনিই আবার তীঁর.কাছ থেকে এ হাদীসও বর্ণনা 
করেছেনঃ I 
BL do 2 00 HLS a0 dn Lo hl of LA A 
GSI CE I IE OF IE ES ESL WES GFA 

ULE Ge THUG ONL BLL 

"যে ব্যক্তি নামাযে সূরা ফাতিহা পাঠ করেনি তার নামায ত্রুটিপূর্ণ ও অপূর্ণাঙ্গ রয়ে 
গেল।” 

এ হাদীসের একজন বাহক তীকে (আবু হরায়রাকে) বললেন, আমি কখনও ইমামের 
সাথে নামায পড়ে থাকি। তিনি বলেছেন, নিজের মনে মনে তা পড়ে নাও। (হাদীসের 
বাহক বলতে আবু হুরায়রার কোন ছাত্রকে বুঝানো হয়েছে)। আবু উসমান আন্‌-নাহদী 
আবু হরায়রার কাছ থেকে বর্ণনা করেছেন, তিনি (আবু হুরায়রা) বলেনঃ 
ZIG LO SUG YH GOT, dle i Le al ol 

. ০৬) 


www.pathagar.com 


‘২৪৮ আল-জামে আত-তিরমিযী 


রাসূলুল্লাহ (সা) আমাকে এই ঘোষণা দেয়ার নির্দেশ দিলেন ঃ ‘সূরা ফাতিহা ছাড়া 
নামায হয় না।’ 

হাদীস বিশারদগণ এই পদ্ধতি পছন্দ করেছেন £ ইমাম যখন সশব্দে কিরাআত (সূরা 
ফাতিহা) পাঠ করবে, মুক্তাদীগণ তখন ফাতিহা পড়বে না। বরং ইমাম যখন আয়াত 
পড়ে থামবে, সেই সুযোগে ফাঁকে ফাকে মুক্তাদীগণও ফাতিহা পাঠ করে নিবে। 

ইমামের পিছনে কিরাআত (সূরা ফাতিহা) পড়ার ব্যাপারে বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ 
রয়েছে। অধিকাংশ সাহাবা, তাবিঈ ও তীদের পরবর্তীগণের মতে, মুক্তাদীগণ ইমামের 
পিছনে কিরাআত (সূরা ফাতিহা) পাঠ করবে। ইমাম মালিক, ইবনুল মুবারক, শাফিঈ, 
আহমাদ ও ইসহাক অনুরূপ কথা বলেছেন। ইবনুল মুবারক বলেন, আমি ইমামের পিছনে 
কিরাআত (ফাতিহা) পাঠ করি এবং অন্যান্য লোকও পড়ে থাকে, কিন্তু কুফাবাসীদের 
একদল পড়ে না। আমি যদিও ইমামের পিছনে ফাতিহা পাঠ করে থাকি, তবুও যারা পাঠ 
করে না তাদের নামাযও আমি জায়েয মনে করি। 


বিশেষভাবে একদল বিশেষজ্ঞ আলেম এ ব্যাপারে কঠোর মত অবলম্বন করেছেন। 
তীঁরা বলেছেন, কোন ব্যক্তি চাই একাকী অথবা জামাআতে নামায পড়ুক না কেন,.সে 
যদি সূরা ফাতিহা পাঠ না করে তবে তার নামাযই হবে না। তীরা উবাদাহ ইবনুস সামিত 
(রা) কর্তৃক বর্ণিত হাদীসের ভিত্তিতে এ মত প্রকাশ করেছেন। 

উবাদা ইবনুস সামিত (রা) রাসুলুল্লাহ (সা)-এর ইন্তেকালের পরও ইমামের পিছনে 
সূরা ফাতিহা পাঠ করেছেন এবং মহানবী (সা)-এর এ হাদীসের উপর আমল করেছেনঃ 
“যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করেনি তার নামায হয়নি।” ইমাম শাফিঈ, ইসহাক এবং 
অন্যান্যরাও অনুরূপ কথা বলেছেন। 

আহমাদ ইবনে হাধল বলেন, “যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করেনি তার নামায 
হয়নি” মহানবী (সা)-এর এ বাঁণী একাকী নামায আদায়কারীর বেলায় প্রযোজ্য। অর্থাৎ 
সে যদি একাকী নামায পড়ে এবং সূরা ফাতিহা পাঠ না করে তবে তার নামায হবে না। 
তিনি তীর এ দাবির সমর্থনে জাবির ইবনে আবদুল্লাহ (রা) কর্তৃক বর্ণিত হাদীস পেশ 
করেছেন৷ জাবির (রা) বলেছেন £ "যে ব্যক্তি নামায পড়ল এবং তাতে সুরা ফাতিহা পাঠ 
করল না, সে যেন নামাযই পড়ল না, অবশ্য ইমামের পিছনে হলে অন্য কথা।* 

ইমাম আহমাদ বলেন, জাবির (রা) ছিলেন মহানবী (সা)-এর সাহাবী। তিনি তীর 
হাদীস “যে সূরা ফাতিহা পাঠ করেনি তার নামায হয়নি”- এর ব্যাখ্যায় বলেছেন, এ 
হকুম একাকী নামায পাঠকারীর বেলায় প্রযোজ্য। এতদসত্ত্বেও ইমাম আহমাদ (রহ) 
ইমামের পেছনে সূরা ফাতিহা পাঠ করার নীতি অবলম্বন করেছেন এবং (বলেছেন) 
লোকেরা যেন ইমামের সাথে নামায পড়লেও সূরা ফাতিহা পাঠ করা পরিত্যাগ না করে। 


sso - এল লী ‘er লক লা [| 7 874A caf #e “8 লণুর্ী ০ 
Le WL CS a UB sail uy 2 Gl Gao -YA0 


www.pathagar.com 


আবওয়াবুস সালাত ২৪৯ 
do 2 LE dE nb 2 BIT nf 
> টী 2 Ee Pe ie BEDE loa 03 ce, dAdo 

- লো fs us ol 31 a AL sll 2 ৮ +4 “ 

২৯৫। আবু নুআইম ওয়াহ্‌ব ইবনে কাইসান (রহ) থেকে বর্ণিত। তিনি জাবির ইবনে 
আবদুল্লাহ (রা)-কে বলতে শুনেছেন ঃ যে ব্যক্তি নামায পড়ল অথচ তাতে সূরা ফাতিহা 


পাঠ করল না, সে নামাযই পড়েনি। হাঁ ইমামের পিছনে হলে ভিন্ন কথা, সেক্ষেত্রে 
ফাতিহা পাঠের প্রয়োজন নাই।১৩৩ 


এ হাদীসটি হাসান এবং সহীহ। 


অনুচ্ছেদ £ঃ ১২০ 
মসজিদে প্রবেশের দোয়া। 

os SY be Pol 2 Let CS Ao on se Bio YAN 
Je Se al YE ft ls ae or do alt Lt 8 EG 
EF BO En Ol dd CS a5 dE IU, ds aoe 


US Dl BL os ZED IU os Loe le ho 


Ed 


২৯৬। ফাতিমা আল-কুবরা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ 
আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে প্রবেশ করতেন তবখন মুহাম্মাদের '্বয়ং নিজের) 
প্রতি দুরুদ ও সালাম পড়তেন এবং বলতেন ঃ “রব্বিগফির লী যুনুবী ওয়াফতাহ্‌ লী 
আবওয়াবারাহমাতিকা।”১৩৪যখন তিনি মসজিদ থেকে বের হতেন তখনও মুহাম্মাদের 
(নিজের) প্রতি দুরুদ ও সালাম পড়তেন এবং বলতেন £ “রব্বিগৃফির লী যুনুবী ওয়াফতাহ 
লী আবওয়াবা ফাদলিকা -(আ, ই)।”১৩৫ 

আলী ইবনে হুজর (রহ) বলেন, ইসমাঈল ইবনে ইবরাহীম বলেছেন, আমি মক্কায় 
আবদুল্লাহ ইবনে হাসানের সাথে সাক্ষাত করে তাঁকে এ হাদীস সম্পর্কে জিজ্ঞেস 
করলাম। তিনি আমার কাছে হাদীসটি এভাবে বর্ণনা করলেন ঃ 
১৩৩. এ অধ্যায়ের ১১২ নম্বর টীকা দরষ্টব্য। শাহ ওয়ালিউল্লাহ (রহ) ইমাম মালিকের মতকে 
অগ্রাধিকার দিয়েছেন। তিনি তাঁর অভিমতকে সূরা ফাতিহা পাঠ সম্পর্কিত মতভেদের একটি 
উত্তম মীমাংসা বলে অভিহিত করেছেন (অনু.)। 


১৩৪. প্রভু! আমার গুনাহসমূহ মাফ কর এবং আমার জন্য তোমার রহমতের দ্বারসমূহ উম্মুক্ত 
করে দাও। 


১৩৫. প্রভু হে! আমার গুনাহসমূহ ক্ষমা কর এবং তোমার অনুগ্রহের দরজাসমূহ আমার জন্য 
খুলে দাও। 


www.pathagar.com 


২৫০ আল-জামে আত-তিরমিযী 


SID IG ER Bh US CU SID IG IS KE 


LUE 


শ্যখন তিনি (নবী সা) মসজিদে প্রবেশ করতেন তখন বলতেন ঃ "রর্বিফতাহ্‌লী 
আবওয়াবা রাহমাতিকা”১৩৬ এবং যখন বের হতেন তখন বলতেন $ রর্িফতাহ লী 
আবওয়াবা ফাদলিকা।”১৩৭ 

আবু ঈসা বলেন, ফাতিমা (রা)-র হাদীসটি হাসান। এ অনুচ্ছেদে আবু হমাইদ, আবু 
উসাইদ ও আবু হুরায়রা (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। ফাতিমার হাদীসের সনদ 
মুত্তাসিল (পরস্পর সংযুক্ত) নয়। কেননা হুসাইন (রা)-র কন্যা ফাতিমা তাঁর দাদী 
ফাতিমাতুল কুবরা (রা)-র সাক্ষাত পাননি। কেননা ফাতিমা (রা) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর মাত্র কয়েক মাস জীবিত ছিলেন। 


অনুচ্ছেদ £ ১২১ 
মসজিদে প্রবেশ করে দুই রাকআত নামায পড়বে। 
~ 10a Ay : WL Hs 0G নে দে ও Eu -YAV 


Ash one ris ar 


ESE UL 
+ bs 


২৯৭। আবু কাতাদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন £ঃ তোমাদের কোন ব্যক্তি যখন মসজিদে আসে, তখন সে যেন বসার 
পূর্বে দুই রাকআত নামায পড়ে নেয় (বু, মু, দা, না, ই)।১৩৮ 

এ হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে জাবির, আবু উমামা, আবু হুরায়রা, আবু 
যার ও কাব ইবনে মালিক (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। আরো কয়েকটি সূত্রে এ 
হাদীসটি বর্ণিত হয়েছে। তবে উল্লেখিত সূত্রটি অধিকতর সহীহ। আমাদের সাথীরা এ 
‘হাদীসের উপর আমল করেছেন। কোন ব্যক্তির মসজিদে প্রবেশ করার পর বসার পূর্বে দুই 
রাকআত নামায পড়াকে তাঁরা মুস্তাহাব মনে করেন। 


১৩৬. প্রভু! তোমার রহমতের দরজাগুলো উম্মুক্ত করে দাও। 

১৩৭. প্রভু! আমার জন্য তোমার কল্যাণ ও অনুগ্রহের দ্বারগুলো খুলে দাও। 

১৩৮. তোমাদের কেউ মসজিদে প্রবেশ করলে তাকে দুই রাকআত নামায পড়তে হবে। অর্থাৎ 
নিষিদ্ধ সময় এবং মাকরূহ সময় ছাড়া অন্য যে কোন সময় মসজিদে প্রবেশ করলে দুই রাকআত ' 
নামায পড়তে হবে -(মাহমূদ)। 


www.pathagar.com 


আবওয়াবুস সালাত ২৫১ 


অনুচ্ছেদ £ ৯২২ 
কবরস্থান ও গোসলখানা ব্যতীত সমগ্র পৃথিবীই নামায পড়ার স্থান। 
EES Mh LE > 2 | os EL “ A EES - YAMA 
SAL A Ng yt AG is 
ll yl EY ACS do - Ellie hl 1, JG IG 
NAW 
২৯৮। আবু সাঈদ আল-বখুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঃ কবরস্থান ও গোসলখানা ব্যতীত সমগ্র জমিনই নামায 
পড়ার উপযোগী। 
হুযাইফা, আনাস, আবু উমামা ও আবু যার (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। তাঁরা 
বলেছেন; রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ 
Lbs ect Uk 3 CL 
"সমগ্র জমিনকে আমার জন্য মসজিদ এবং পবিত্র হওয়ার মাধ্যম বানানো হয়েছে।” 
ধারায় বর্ণিত হয়েছে। একটি ধারায় আবু সাঈদের বরাত দিয়ে বর্ণনা করা হয়েছে, অপর 
ধারায় তাঁর নাম উল্লেখ করা হয়নি। এ বর্ণনাটিকে মুদতারিব (গোলমেলে) বলা হয়েছে। 
সুফিয়ান সাওরী- আমর ইবনে ইয়াহ্‌ইয়া থেকে, তিনি তাঁর পিতার সূত্রে এ হাদীসটি 
মুরসাল হিসাবে বর্ণনা করেছেন। এ সূত্রটিই অধিকতর সহীহ ও সুপ্রতিষ্ঠিত। 
অনুচ্ছেদ £ ১২৩ 
মসজিদ নির্মাণের ফযীলাত। FES 
on | - fw OL) 8a bs 1 Ua AA 
+ Ee A 
২৯৯। উসমান ইবনে আফফান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ 


সান্লান্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি £ যে ব্যক্তি আল্লাহর সন্তোষ লাভের 
RL EEE ENCE TRL HR 


করেন -(বু,মু)। 


www.pathagar.com 


২৫২ আল--জামে আত-তিরমিখী 


এ হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে আবু বারর, উমার, আলী, আরদুল্লাহ 
আবাসা, ওয়াসিলা ইবনুল আসকা, আবু হুরায়রা ও জাবির ইবনে আবদুল্লাহ (রা) থেকেও 
হাদীস বর্ণিত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেনঃ 
f CRIER dh 2 IG LS ae Dl Lo Al oF 39S 
CB al EB WL CES LISS CSU SNH 

BE s-3 2 ae EAE ts ec 8s RAD 203 
ol oF Sl UG OF i Sn fl i OE nd RCS 

+ in dos le dl he dl 

“যে ব্যক্তি আল্লাহর সন্তোষ লাভের উদ্দেশ্যে একটি মসজিদ নির্মাণ করে চাই তা ছোট 
হোক বা বড়, আল্লাহ তার জন্য বেহেশতে একটি ঘর তৈরী করেন।” 

এ হাদীসটি আনাস (রা) বর্ণনা করেছেন। মাহমূদ ইবনে লাবীদ মহানবী (সা)-কে 
পেয়েছেন এবং মাহমুদ ইবনে রাবী তীকে দেখেছেন। তীরা উভয়ে মদীনার বালক ছিলেন। 
অনুচ্ছেদ £১২৪ 
কবরের উপর মসজিদ নির্মাণ করা মাকরূহ। 
os on damn LP Lady SON Le CBI LSS CS 
A or Lo dt IS 0 IG ACS ol 2 pC los 

El SUD GE Lined, in SL; 

৩০০। ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্রাহ আলাইহি 
ওয়াসাল্লাম অধিক কবর যিয়ারতকারিণীদের, কবরের উপর মসজিদ নির্মাণকারীদের 
এবং কবরে বাতি ভ্ববালানো ব্যক্তিদের অভিসম্পাত করেছেন -(আ, দা, না, ই)।১৩৯ 

এ হাদীসটি হাসান। এ অনুচ্ছেদে আবু হুরায়রা ও আইশা (রা) থেকেও হাদীস বর্ণিত 
আছে। 
অনুচ্ছেদ £১২৫ 
মসজিদে ঘুমানো। 
we Le CE SEO XE UE DAE 2 nme EX TY. 
১৩৯ কবরে সিজদা করা, তার উপর মসজিদ নির্মাণ করা এবং তাতে বাতি স্বালানো হারাম 
(নিষিদ্ধ)। মেয়েরা অস্থিরতা ও ধৈর্যহীনতা প্রকাশ না করলে পর্দা রক্ষা করে আপন আত্ীয়- 


স্বজনের কবর যিয়ারত করতে পারে- [দ্র মাআরিফুস সুনান (তিরমিযীর ভাষ্য), ইউসুফ বিন্ূরী, 
করাচী সং, তখ, পূ. ৩০৭-৯] (অনু )। 


“শা. 


www.pathagar.com 


আবওয়াবুস সালাত ২৫৩ 
de dt 5 AE GE GIG LE gl 2 JCS 
OEE is dl SS oo Dl 
৩০১। ইবনে উমার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহ 
আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মসজিদে ঘুমাতাম। অথচ আমরা তখন যুবক ছিলাম - 
(বু;ই)। 
আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। একদল মনীষী মসজিদে ঘুমানোর ' 
অনুমতি ব্যক্ত করেছেন। ইবনে আব্বাস (রা) বলেছেন, “মসজিদকে দিনের বা রাতের ' 


শোয়ার স্থানে পরিণত কর না।* মনীষীদের একদল ইবনে আৰ্বাসের মতকেই গ্রহণ 
করেছেন। 


অনুচ্ছেদ £৪ ১২৬ 
মসজিদের মধ্যে ক্রয়-বিক্রয়, হারানো জিনিস অনুসন্ধান এবং কবিতা আবৃত্তি 
করা মাকরূহ। 


Eo yk bE BSE il gf El CST ESS Co or. 
EE Le 6 SAS a br Lo dt J ok ee ok al 
fs 23 bl GEE 5 23 20 BD 5 sal as DUH 
KANG al 

৩০২। আমর ইবনে শুআইব (রহ) থেকে পর্যায়ক্রমে তাঁর পিতা ও দাদার সূত্রে বণিত। 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কবিতা পাঠ করতে, ক্রয়-বিক্রয় 


করতে এবং জুমুআর দিন জুমুআর নামাযের পূর্বে বৃত্তাকারে গোল হয়ে বসতে নিষেধ 
করেছেন-(আ, দা, না, ই)।১৪০ 


১৪০. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদীসে মসজিদে কবিতা আবৃতি করার 
অনুমতি আছে। এ অনুচ্ছেদে বর্ণিত হাদীসে মসজিদে কবিতা আবৃত্তি করার নিষেধাজ্ঞা এসেছে। 
অপর এক হাদীসে মসজিদে কবিতা আবৃতি করা জায়েয বলা হয়েছে। অবশ্য এ দুটি হাদীসের 
মধ্যে কোন বিরোধ নেই কারণ হাদীসে শুধু “তানাশুদ’কেই নিষেধ করা হয়েছে। তানাশুদ বলা 
হয় কবিতা আবৃত্তির মজলিসে দুই বা ততোধিক ব্যক্তির কবিতা আবৃত্তি করা। নিজস্ব রচিত . 
কবিতার দ্বারা অন্যের কবিতা খণ্ডন করা। তবে মসজিদে সাহিত্যের আলোচনা করা এবং কবিতা 
শিক্ষা দেয়া জায়েয আছে। যেমন মসজিদে কোন ব্যক্তি কোন কবিতার অর্থ জিজ্ঞেস করলে তাকে 
সে কবিতার অর্থ বলে দেয়া জায়েয। কোন কোন লোকের মতে তানাশুদ অর্থ সুললিত কন্ঠে 
কবিতা আবৃত্তি করা এবং গান গাওয়া। মসজিদে এরূপ গান গাওয়া কোন অবস্থাতেই জায়েয 
নেই-(মাহমুদ)। 


www.pathagar.com 


২৫৪ আল-জামে আত-তিরমিযী 


এ হাদীসটি হাসান। এ অনুচ্ছেদে বুরাইদা, জাবির ও আনাস (রা) থেকেও হাদীস 
বর্ণিত আছে। মুহাম্মাদ ইবনে ইসমাঈল বুখারী (রহ) বলেন, আমি দেখেছি, ইমাম 
আহমাদ, ইসহাক ও অন্যান্যরা নিজেদের মতের সপক্ষে এ হাদীসকে দলীল হিসাবে 
গ্রহণ করেছেন। ইমাম বুখারী (রহ) আরও বলেন, মুহাম্মাদ ইবনে শুআইব (রহ) 
আবদুল্লাহ ইবনে আমর (রা)-র নিকট হাদীস শুনেছেন। আবু ঈসা বলেন, কতিপয় লোক 
আমর ইবনে শুআইবের হাদীসের সমালোচনা করেছেন এবং তাঁকে যঈফ বলেছেন। তাঁরা 
মনে করেন, আমর তাঁর দাদার লিখিত সহীফা (সংকলিত হাদীসগ্রন্থ) থেকে হাদীস 
বৰ্ণনা করেছেন। মনে হয় তাঁরা একথাই বলতে চান যে, আমর ইবনে শুআইব তীঁর দাদার 
কাছ থেকে এসব হাদীস শুনেননি। ইয়াহ্‌ইয়া ইবনে সাঈদ বলেছেন, আমাদের মতে 
আমর ইবনে শুআইবের হাদীসটি দুর্বল। 

একদল বিশেষজ্ঞ আলেম মসজিদে ক্রয়-বিক্রয় করা মাকরূহ বলেছেন। আহমাদ ও 
ইসহাক অনুরূপ মত প্রকাশ করেছেন। তাবিঈদের একদল মনীষী এ ব্যাপারে অনুমতি 
দিয়েছেন। মহানবী (সা)-এর কয়েকটি হাদীস থেকে মসজিদে কবিতা পাঠের অনুমতির 
কথাজানা যায়। 


অনুচ্ছেদ £১২৭ 
যে মসজিদের ভিত্তি তাকওয়ার উপর প্রতিষ্ঠিত। 
Ex alm ml 8 dll ্ se USI ES ES rr 
bes DS dd or Io SAL IG dl i tl oF “sl 2 
SIAIIIEG SB IGE Al GA dl Sr on pt 
G00 ip BIG Ls 20 Dt Le dl J me 2 
ah GX BD DIG WS A ab did fan 
৩০৩। আবু সাঈদ আল-খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, খুদরা গোত্রের এক 
ব্যক্তি এবং আমর ইবনে আওফ গোত্রের এক ব্যক্তি ‘তাকওয়ার উপর প্রতিষ্ঠিত মসজিদ’ 
কোনটি-তা নিয়ে সন্দেহে পতিত হল। খুদরা গোত্রের লোকটি বলল, এটা রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ (মদীনার মসজিদ)। অপর ব্যক্তি বলল, এটা 
কুবার মসজিদ। বিষয়টি নিয়ে তারা উভয়ে রাসূলুল্লাহ সাল্লা্লাহ আলাইহি ওয়াসাল্লামের 
কাছে উপস্থিত হল। তিনি বললেন £ এটা এই মসজিদ অর্থাৎ মসজিদে নববী। এ 
মসজিদে অফুরন্ত কল্যাণ নিহিত রয়েছে -(বু, মু)।১৪১ 
আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। 


www.pathagar.com 


আবওয়াবুস সালাত ২৫৫ 


অনুচ্ছেদ £ ১২৮ 
কুৰার মসজিদে নামায পড়া। 


ENA encod, 82 26-23 


ES JG Ss on SU SE Hl AA La Boo Yt 
Lbs 2dr SHS yl UB os on ddl 16 oF LU yl 
LE EIGEN DI EE 
EET SU LLCS EEE 

৩০৪। উসাইদ ইবনে যুহাইর আল-আনসারী (রা) থেকে বর্ণিত। তিনি নবী সাল্লাল্লাহ 


আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ছিলেন। তিনি (সা) বলেন, কুবার মসজিদে নামায পড়লে 
উমরা করার সমান সওয়াব পাওয়া যায়। 


* আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং গরীব। এ অনুচ্ছেদে সাহল ইবনে হনাইফ 
(রা) থেকেও হাদীস বর্ণিত আছে। আবদুল হামীদ ইবনে জাফর থেকে আবু উসামা কর্তৃক 


১৪১" তাকওয়া বা খোদাভীতির উপর যে মসজিদের ভিত্তি স্থাপন করা হয়েছেঃ আল্লাহ্‌ তাআলা 
পবিত্র কুরআনে বলেন, "তাতে এমন সব লোক আছে যারা পবিত্রতা অর্জন করা পসন্দ করে” - 
(তওবা $ ১০৮)। 

“মহান আল্লাহর এ বাণী মসজিদে কুবায় অবস্থানকারীদের প্রশংসায় নাযিল হয়েছে। ঘটনাটি এই 
যে, উল্লেখিত আয়াত নাযিল হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবায় 
অবস্থানকারীদের নিকট যান। তিনি তাদেরকে জিজ্ঞেস করেন, তোমরা কি ধরনের পবিত্রতা 
এখতিয়ার করেছ যে, আল্লাহ তাআলা তাঁর পবিত্র কালামে তোমাদের প্রশংসা করেছেন? তারা 
উত্তরে বলেন, আমরা পায়খানা বা পেশাবের পর পানি ব্যবহার করে থাকি। তখন নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্গাম বলেন, এটাই সেই পবিত্রতা। এ ঘটনা স্পষ্টভাবে প্রমাণ করে যে, এই 
আয়াত মসজিদে কুবার অধিবাসীদের সম্পর্কে নাযিল হয়েছে। 

পক্ষান্তরে এ অনুচ্ছেদের হাদীস থেকে প্রমাণিত হয় যে, মসজিদে নববীর ভিত্তি তাকগার 
উপর প্রতিষ্ঠিত হয়েছে। কারণ এ সম্পর্কে সাহাবী যখন নবী সাল্লাল্াহ আলাইহি ওয়াসাল্লামকে. 
জিজ্ঞেস করেন তখন তিনি উত্তরে বলেন, “হয়া হাযা” (সেটা হল এই মসজিদ)। এ হাদীস থেকে 
বুঝা যায়, উল্লেখিত আয়াত মসজিদে নববী সম্পর্কেই নাযিল হয়েছে। এ বিরোধের সমাধান দিতে 
গিয়ে কোন কোন ভাষ্যকার বলেছেন, এই আয়াত দুইবার নাযিল হয়েছে, একবার মসজিদে 
নববীর শানে। আর একবার মসজিদে কুবার শানে। কিন্তু উত্তাদ মাহমুদুল হাসানের মতে এ ব্যাখ্যা 
সুদূর পরাহত। সাহাবীদের মতবিরোধ ছিল অন্য অথে। এক সাহাবীর মতে এই ফযীলাত ও 
মর্যাদা শুধু কুববাসীদের জন্যই নিিষ্ট। কিন্তু আবু সাঈদ খুদরী (রা)-র মতে আয়াত যদিও 
কুবাবাসীদের শানে নাযিল হয়েছে, কিন্তু মসজিদে নববীর সাহাবীরা ও এ ফযীলাতের অন্তর্ভুক্ত। 
হলেও তার হুকুম সাধারণ এবং সর্বব্যাপীও হতে পারে - (মাহমূদ)। 


www.pathagar.com 


২৫৬ “আল-জামে আত-তিরমিযী 
বৰ্ণিত এ হাদীসটি ছাড়া উসাইদের আর কোন সহীহ হাদীস আমাদের জানা নেই। 


অনুচ্ছেদ £ ১২৯ 

কোন্‌ মসজিদ সবচেয়ে বেশী মর্ধাদাপূর্ণ। 

we Le Bn C UL CB a CS lai EES ro 

bE al 8 PES All A al on ddl Le82 LU 2 5 be WC, 

oe PE Bb Ge SHIGA, dr Lo ds 

dl YG CS Se 

৩০৫। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লান্লাহ আলাইহি ওয়াসাল্লাম 

বলেন £ঃ আমার এই মসজিদে এক রাকআত নামায পড়া অন্য মসজিদে এক হাজার 
এ হাদীসটি হাসান এবং সহীহ। এ হাদীসটি আবু হুরায়রার কাছ থেকে বিভিন্ন সূত্রে 

বৰ্ণিত হয়েছে। এ অনুচ্ছেদে আলী, মাইমূনা, আবু সাঈদ, জুবাইর ইবনে মুতইম, 

আবদুল্লাহ ইবনুয যুবাইর, ইবনে উমার ও আবু যার (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। 


. Ed CEA Zed? Ie 8 00 ননন্ত ee oo . লুক ত 
2 LON as or Kes on i CB Ls al nl ES YN 


Ea ll এ এ J, JG IG SI ul ue 55 be 
Grats Ol im UD BE YIGAL YL 
Lai 
৩০৬। আবু সাঈদ আল-খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ তিনটি মসজিদ ছাড়া অপর কোথাও (সওয়াবের 
উদ্দেশ্যে সফর করা যায় না। এ মসজিদগুলো হল, মসজিদুল হারাম, আমার এই 
মসজিদ এবং মসজিদুল আকসা -(বু, মু, দা, না, দার, আ)!১৪২ 
এ হাদীসটি হাসান এবং সহীহ। 


১৪২. এ হাদীসের সাধারণ নিষেধাজ্ঞা থেকে দলীল নিয়ে কোন কোন আলেম বলেন, কবর 
যিয়ারতের উদ্দেশ্যে সফর করা নিষেধ। অপর আলেমদের মতে এ হাদীস থেকে দলীল নিয়ে কবর 
যিয়ারত নিষিদ্ধ করা ঠিক হবে না। কেননা আরবী ব্যাকরণের দৃষ্টিতে সমুসতাসনা” এবং 
পমুসতাসনা মিনহু” একই জাতীয় হতে হবে। কাজেই এ হাদীসে মূসতাসনা মিনহু হচ্ছে 
"মাসাজিদ’ শব্দটি। অতএব হাদীসের অর্থ হবে, তিনটি মসজীদ ব্যতীত অন্য কোন মসজিদের 
উদ্দেশ্যে সফর করা যাবে না। সুতরাং হাদীস থেকে প্রমাণিত হয় যে, মসজিদের উদ্দেশ্যে সফর 
করা নিষেধ। কবর যিয়ারতের উদ্দেশ্যে সফর করা নিষেধ এটা হাদীস থেকে প্রমাণিত হয় না। 


www.pathagar.com 


আবওয়াবুসসালাত ২৫৭ 
অনুচ্ছেদ £ঃ ৯১৩০ 
J | 2 28 2 লুঠ ত হ্‌ 
be LCE SS of on ALI is on me Boe CVV 
EAN Se wets s চু fn 8 oe 2" L 5 Ne 2 io ef . doB er প্ৰ dt 
JU JU At rl of ial uF S23 fea out Url 2 
LE GHG 5G Stal cL BLAS 6 dd Lo 
Las ST CF ESN AL, GES ED CS ST 
5 5G 

৩০৭। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লান্রাহ আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন ঃ নামাযের জামাআত শুরু হয়ে গেলে তোমরা দৌড়ে বা তাড়াহুড়া 
করে এসো না, বরং ধীরেসুস্থে হেঁটে এসো। জামাআতে যতটুকু পাও পড়ে নাও, যতটুকু 
ছুটে যায় তা সালামের পরে পূর্ণ কর -(বু, মু, অন্যান্য)। 

এ অনুচ্ছেদে আবু কাতাদা, উবাই ইবনে কাব, আবু সাঈদ, যায়েদ ইবনে সাবিত, 
জাবির ও আনাস (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। মসজিদে হেঁটে আসা সম্পর্কে 
আলেমদের মধ্যে মতভেদ আছে। এক দলের মতে, তাকবীরে উলা (তাকবীরে তাহরীমা) 
ছুটে যাওয়ার আশংকা হলে জলদি করে আসবে। তাদের কারো করো সম্পর্কে এ পর্যন্তও 
বর্ণিত আছে, তাঁরা দৌড়ে এসে নামায ধরতেন। অপর দল দৌড়ে আসা মাকরূহ বলেছেন। 
তীরা ধীরেসুস্থে, শান্তভাবে আসাই পছন্দ করেছেন। ইমাম আহমাদ এবং ইসহাক এই 
মতের প্রবক্তা। তাঁরা উভয়ে বলেছেন, এ ব্যাপারে আবু হুরায়রার হাদীস অনুযায়ী আমল 
করতে হবে। ইসহাক বলেছেন, তাকবীরে উলা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকলে দৌড়ে 
এসে জামাআত ধরাতে কোন দোষ নেই। আরো কয়েকটি সুত্রে আবু হরায়রার কাছ থেকে 
এ হাদীসটি বর্ণিত হয়েছে। তার মধ্যে আবদুর রাষ্যাকের বর্ণনাটি ইয়াযীদ ইবনে যুরাই- 
এর বর্ণনার চেয়ে অধিকতর সহীহ। 


অনুচ্ছেল £ ৯৩৯ 

"মসজিদে বসা ও নামাযের জন্য অপেক্ষা করা! 

Le Lae UBT SED Le US] DUCE in Smr2 US -N.A 
el ae i Lo DN I) IG IG Lip al oF Sn pis 
জমহুরের মতে কবর যিয়ারতের উদ্দেশ্যে সফর করা জায়েয। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস: 
দিহলাবীর মতে এ যুগে কবর যিয়ারতের উদ্দেশ্যে সফর করা নিষিদ্ধ হওয়াই উত্তম। কেননা 
এতে দীনের ক্ষতি হয় এবং বিদআতের প্রচলন ঘটে। যেমন মুখ ব্যক্তিরা বলে থাকে, খাজা 
মঙঈনুদ্দীন চিশতী আজমীরির মাযার একবার যিয়ারত করলে দুই হচ্ছের সওয়াব পাওয়া যায় - 
(মাহমূদ)। 


www.pathagar.com 


২৫) “আল-জামে আত-তিরমিধী 
se AS SHA IG Ys CE A LS GS AISI SY 
IES Sad AC LENA YD ikl “lll edt ph C451 

be NACI IGA UL EONS aie a 


৩০৮। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলৃল্লাহ সাল্লাল্াহ আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন £ তোমাদের মধ্যে কোন ব্যক্তি যতক্ষণ মসজিদে নামাযের অপেক্ষায় 
থাকে, ফেরেশতারা! ততক্ষণ তার জন্য দোয়া করতে থাকে £ “আল্লাহুন্মাগফিরহু 
আল্লাহু্মারহামহু।” হাদাস (উযু ছুটে) না যাওয়া পর্যন্ত তার জন্য এ দোয়া চলতে থাকে। ' 
হাদরামাওতের এক ব্যক্তি বলল, হে আবু হরায়রা! হাদাস কাকে বলে? তিনি বললেন, 
বায়ু নির্গত হওয়া - (বু, মু, অন্যান্য)। 

এ হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে আলী, আবু সাঈদ, আনাস, আবদুল্লাহ 
ইবনে মাসউদ ও সাহল ইবনে সাদ (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। 


অনুচ্ছেদ £১৩২ 

চাটাইর উপর নামায পড়া। 

Le ye o> on dn FPS Hl CES CE -Y.0 
dl de Lar ls ale alt do alt I SIG ls onl of 
৩০৯। ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 

ওয়াসাল্লাম চাটাইয়ের উপর নামায পড়তেন -( বু, মু, দা, না, ই, অ!)। 

এ হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে উম্মে হাবীবা, ইবনে উমার, উম্মে 
সালামা, আইশা, মাইমুনা ও উন্মে কুলসুম বিনতে আবু সালামা (রা) থেকেও হাদীস. 
বৰ্ণিত আছে। কতিপয় আলেম এ হাদীসের অনুকূলে মত প্রকাশ করেছেন। ইমাম আহমাদ 
ও ইসহাক বলেন, চাটাইয়ের উপর নামায পড়া মহানবী (সা) থেকেই প্রমাণিত। আবু 
ঈসা বলেন, 'খুমরা’ অর্থ ছোট চাটাই অথবা মাদুর। 
অনুচ্ছেদ £ঃ ১৩৩ ' 
মাদুরের উপর নামায পড়া। 

UE Viel os On HE Ll OE Herd BtN 

es Sol fo ht il Ae i be fe i DOL gt 


www.pathagar.com 


আবওয়াবুসসালাত ২৫৯ 
৩১০। আবু সাঈদ (রা) থেকে বর্ণিত। নবী সাল্লান্রাহ আলাইহি ওয়াসাল্লাম মাদুরের 
উপর নামায পড়েছেন। 
হাদীসটি হাসান। এ অনুচ্ছেদে আনাস ও মুগীরা ইবনে শোবা (রা) থেকেও হাদীস 
বর্ণিত আছে। আলেমগণ এ হাদীসের উপর আমল করেছেন। মুষ্টিমেয় কিছু সংখ্যক মনীষী 
মাটিতে নামায পড়া মুস্তাহাব মনে করেছেন -(মু)। 
অনুচ্ছেদ £১৩৪ 
বিছানার উপর নামায পড়া। 
IG arall CLO al oe Ka ie ESS CELI Eo rN 
ace A a dh Le dT BE LE Uy 
BU Cb IG LIS Cs UC ie ALL ULE 
৩১১। আবু তাইয়াহ আদ-দুবাঈ (রহ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আনাস ইবনে 
মালিক (রা)-কে বলতে শুনেছি £ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃত্রিম 
লৌকিকতা পরিহার করে স্বাভাবিকভাবে আমাদের সাথে মিলেমিশে থাকতেন। এমনকি 
তিনি আমার ছোট ভাইকে বলতেন £ হে'আবু উমায়ের! কোথা তোমার নুগায়ের (লাল 


পাখি)। রাবী বলেন, আমাদের বিছানা পানি দিয়ে ধুয়ে দেয়া হল, তিনি তার উপর নামায 
পড়লেন -(বু, মু, না, ই, আ)। 


এ হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে ইবনে আব্বাস (রা) থেকেও হাদীস 
বর্ণিত আছে। অধিকাংশ বিশেষজ্ঞ সাহাবা ও তাদের পরবর্তীগণ বিছানা ও কার্পেটের 
উপর নামায পড়া আপত্তিকর মনে করেন না। আহমাদ এবং ইসহাকও এ কথা বলেছেন। 


অনুচ্ছেদ £ ১৩৫ 
বাগানের মধ্যে নামায পড়া। 


[) LENE weenie es Bi eis 7 87 Je Jeole লপর্তী ত 
al on od Gl 590 nl ES DCE Ly Drm CS YN 
f . LE jy ন s ds 8s es es oe sd se 5 - 
Ade I Ls on Se ve il fl oF pl al oF An 
[ PA 3 r8 rr wre ee LP 2: 
 sldl sd all is SE ALS aE dl 


৩১২। মুআয ইবনে জাবাল (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বাগানে'র মধ্যে নামায পড়া পছন্দ করতেন। 


এ হাদীসটি গরীব। কেননা আমরা এ হাদীসটি শুধু হাসান ইবনে আবু জাফরের সূত্রেই 


www.pathagar.com 


৮০ 'আল-জামে আত-তিরমিযী 


জানতে পেরেছি। ইয়াহইয়া ইবনে সাঈদ ও অন্যান্যরা হাসান ইবনে আবু জাফরকে যঈফ. 
বলেছেন। 
অনুচ্ছেদ £ ১৩৬ 
নামাযীর সামনে অস্তরাল (সুতরা) রাখা। 
> Al IC oF PS Hl CEG GG LS CE rN 
Blas ale alt do dt IL IG IG antl or Gb nn 
2 YE YG al NE ie OS EST 
EB 
৩১৩। মুসা ইবনে তালহা (রা) থেকে তাঁর পিতার সূত্রে বর্ণিত। তিনি (তালহা) বলেন, 
রাসূলুল্লাহ সাল্লাল্রাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ঃ তোমাদের কেউ যখন নিজের 
সামনে হাওদার খুঁটির ন্যায় কিছু রেখে দেয়, অতঃপর তার দিকে নামায পড়ে তখন 
খুঁটির বাইরে দিয়ে কেউ যাতায়াত করলে কোন পরোয়া নেই। 


হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে আবু হুরায়রা, সাহল ইবনে আবু হাসমা, 
ইবনে উমার, সাবর! ইবনে মাবাদ, আবু জুহাইফা ও আইশা (রা) থেকেও হাদীস বর্ণিত ' 
আছে। আলেমগণ এ হাদীস অনুযায়ী আমল করেছেন। তাঁরা বলেছেন, ইমামের সুতরাই 
(অন্তরাল) মুক্তাদীদের জন্য যথেষ্ট। 
অনুচ্ছেদ £১৩৭ 
নামাযরত ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা মাকর্ধহ। 
al oe ly WC CB Ll CBI ola Eo rN 
Po ul sl Ll el | Jb SNS ul ~~ we dl 
EX 2 Od a al 2 ds mr BUS 
2 ane OES YEE si 2 2 PETRIE ae 2 POD oes Ad 2h 
SOs Ls, ale alt lo al J IG ots Hl IG all 
lie A Pl Un HOB ale SULLA SY 
Lee al 51 Cy ol IG SN pal Al IG aw 
৩১৪। বুসর ইবনে সাদ থেকে বর্ণিত। যায়েদ ইবনে খালিদ আল-জুহানী (র) আবু 
জুহাইমের কাছে লোক পাঠালেন। উদ্দেশ্য ছিল, নামাযীর সামনে দিয়ে অতিক্রমকারী 


www.pathagar.com 


আবওয়াবুস সালাত ৬১ 


সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লা্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি যা শুনেছেন তা জিজ্ঞেস 
করা। আবু জুহাইম (রা) বললেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ 
নামাযীর সামনে দিয়ে যাতায়াতকারী যদি জানত তার কত বড় গুনাহ হয়, তবে সে 
নামাযীর সামনে দিয়ে যাতায়াত করা অপেক্ষা চল্লিশ পর্যন্ত দাড়িয়ে থাকা নিজের জন্যে 
উত্তম মনে করত। আবু নাদর বলেন, তিনি (আবু জুহাইম) কি চল্লিশ দিনের না চল্লিশ 
মাসের না চল্লিশ বছরের কথা বলেছেন তা আমার মনে নেই। 

আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
কাছ থেকে আরো বর্ণিত আছে। তিনি বলেছেন £ 


re SL 4 Gr MLNS “ ale Dl Le oe — 2 
a Bs GS AH YS 
চেয়ে একশত বছর অপেক্ষা করা অধিক কল্যাণকর।” 


এ অনুচ্ছেদে আবু সাঈদ আল-খুদরী, আবু হরায়র৷ ও আবদুল্লাহ ইবনে উমার (রা) 
থেকেও হাদীস বর্ণিত আছে। মনীষীগণ এ হাদীস অনুযায়ী আমল করেছেন। তীরা 
বলেছেন, নামাযরত ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা মাকরূহ। তবে কেউ অতিক্রম 
করলে তাতে নামাযীর নামায নষ্ট হবে বলে তাঁরা মনে করেন না। 


অনুচ্ছেদ £ ১৩৮ 
দয রলামতা দিয়ে কান কিছু অতিরের কহো তাতে বাবার বং হামা 
ul Lr Hed il al on 2 Sl ~ i dns: Som ENN 


oF Ke on ddl A CODE 
les a 5 তU1 sb Jal 3, CF IG ls ol 
SE En oA ARE Cl le 
৩১৫। ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, i HN 
ফযলের পিছনে সওয়ার ছিলাম। আমরা মিনায় পৌছলাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম তাঁর সাহাবাদের নিয়ে নামাযরত অবস্থায় ছিলেন। আমরা এর পিঠ থেকে 


নেমে (নামাযের) কাতারে শামিল হয়ে গেলাম। গাধীটা কাতারের সামনে দিয়ে চলে গেল। 
“ কিন্তু তাতে তাদের নামায নষ্ট হয়নি - (বু, মু, অন্যান্য)। 


আবু ঈসা বলেন, ইবনে আব্বাসের হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে আইশা, 


www.pathagar.com 


হণ আল-জায্বে আত-তিরমিযী 


ফযল ইবনে আব্বাস ও ইবনে উমার (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। মহানবী (সা)-এর 
অধিকাংশ সাহাবা ও তাদের পরবর্তীদের মতে, কোন জিনিস নামায নষ্ট করতে পারে না। . 
সুফিয়ান সাওরী এবং শাফিঈও একথা বলেছেন। 


অনুচ্ছেদ £ ১৩৯ 


কুকুর, গাধা ও স্ত্রীলোক ব্যতীত অন্য কিছু নামাযীর সামনে দিয়ে অতিক্রম করলে 
নামায নষ্ট হয় না৷ 


Laas is in CBS US pd tn 5 Eo -r NN 
53 UES IG lal oy ll LE be So on AS be IOC ol 
C4 als Be2t de BLD a At de abt Lo O06 Lk 
HAG GS BON SSC 5 Jo ls 1 Jol চট 


+ HEL VAS 
_ ৩১৬। আবদুল্লাহ ইবনে সামিত (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবু যার (রা)- 
কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লান্রাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ যখন কোন 
ব্যক্তি নামায পড়ে তখন তার সামনে হাওদার পিছনের কাঠের মত কিছু (অনস্তরাল) না 
থাকলে কালো কুকুর, গাধা ও স্ত্রীলোক তার নামায নষ্ট করে দিবে।১৪৩ আমি আবু যার 
(রা)-কে জিজ্ঞেস করলাম, কালো কুকুর এমন কি দোষ করল, অথচ লাল অথবা সাদা 
কুকুরও তো রয়েছে? তিনি বললেন, হে ত্রাতুষ্পুত্র। আমিও তোমার মত রাসূলুল্লাহ 
সান্লাল্াহ আলাইহি ওয়াসাল্লামকে এরূপ প্রশ্ন করেছিলাম। তিনি বললেন £ কালো কুকুর 
শয়তান সমতুল্য 
এ হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে আবু সাঈদ, হাকাম আল-গিফারী, আবু 
হরায়রা ও আনাস (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। কিছু সংখ্যক মনীষী এ হাদীসের : 
ভিত্তিতে বলেছেন, গাধা, স্ত্রীলোক ও কালো কুকুর নামাযীর সামনে দিয়ে অতিক্রম 
করলে নামায নষ্ট হয়ে যায়। ইমাম আহমাদ বলেন, এ ব্যাপারে আমার ক্লোন সন্দেহ নেই 
যে, কালো কুকুর নামায নষ্ট করে দেয়; কিন্তু গাধা এবং স্ত্রীলোকের ব্যাপারে আমার 
সন্দেহ আছে। ইমাম ইসহাক বলেন, কালো কুকুর নামায নষ্ট করে দেয়। এ ছাড়া আর 
কোন কিছু নামায নষ্ট করতে পারে না। 


১৪৩. এ সম্পর্কে এক প্রশ্নের জবাবে মাওলানা মওদূদী (রহ) বলেন £ "নামাযীর সামনে অন্তরাল 
রাখা সম্পর্কিত হাদীসগুলো থেকে জানা যায়, মহানবী (সা) নামাযীর সামনে (লাঠি বা 
অন্য কিছু) রাখার নির্দেশ দিয়েছেন। তার কারণ বুঝাতে গিয়ে তিনি বলেছেন ঃ “যদি কোন ব্যক্তি 


www.pathagar.com 


আবওয়াবুসসালাত ' ২&৩, 
অনুচ্ছেদ £ ১৪০ 
'এক কাপড়ে নামায পড়া৷ 
oe al Le re yl 2 Le EAN CSI LS CFS YN 
Ss a Ls 2 hr Le dL sb BLL Yl 
SG YS LE IL Ss 
৩১৭। উমার ইবনে আবু সালামা (রা) থেকে বর্ণিত। তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহ 


আলাইহি ওয়াসাল্লামকে উন্মে সালামা (রা)-র ঘরে এক কাপড়ে নামায পড়তে 
দেখেছেন - (বু, মু)!১৪৪ 


আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে আবু হুরায়রা, জাবির, 
আব্বাস, আইশা, উন্মে হানী, আস্মার ইবনে ইয়াসির, তলক ইবনে আলী ও উবাদা' 
ইবনে সামিত (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। 


অধিকাংশ সাহাবা ও তাবিঈন এ হাদীসের পরিপ্রেক্ষিতে বলেছেন, একই কাপড়ে 
নামায পড়া হলে তাতে আপত্তির কিছু নেই। কতিপয় আলেম বলেছেন, দুই কাপড়ে 
নামায পড়া উচিত। 


অনুচ্ছেদ £ঃ ১৪১ 
কিবলা শুরু হওয়ার বর্ণনা। 


LIN oe GE al or Ll oF Ef CSI a Go -YNA 
5 de BANAL a di Lo Lo 5 OIG jl on: 
al Dl Lo ds OG ee Las ee 3 0 ni) Ss 


POLE LR EL 722 21 raved alt 5 EE 6 [ ao 
Urs CE SS 55) IGE Al EG SL En Bl ee ps 


সূতরার ব্যবস্থা না করে খোলা জায়গায় নামায পড়তে দাড়ায়, তবে তার সামনে দিয়ে কুকুর, 
গাধা, স্ত্রীলোক ইত্যাদি অতিক্রম করতে পারে। একথা শুনে কতিপয় লোক বলতে লাগল, 
নামাযীর সামনে দিয়ে এসব প্রাণী অতিক্রম করলে নামায নষ্ট হয়ে যায়। আইশা (রা) একথা 
"শুনতে পেয়ে বললেন £ "তাহলে স্ত্রীলোক তো খব একটা খারাপ জানোয়ার! তোমরা আমাদের 
গাধা ও কুকুরের সমতুল্য করে দিলে! অথচ নবী সাল্লান্পাহ আলাইহি ওয়াসাল্লাম রাতে নামায 
পড়তেন। আর আমি তাঁর এবং কিবলার মাঝখানে জানাযার লাশের মত আড়াআড়িভাবে পড়ে 
থাকতাম” (রাসায়েল-মাসায়েল, ২য় খণ্ড)। আইশা (রা) উল্লেখিত হাদীসটিকে অশুদ্ধ বলে 
প্রত্যাখ্যান করেছেন। বুখারী শরীফের প্রথম খণ্ডের ৪৭৯ ও ৪৮২ নম্বর হাদীস দেখুন (অনু)। 
১৪৪. তৎকালীন আরবের অনেক লোকই এক কাপড়ে সমস্ত শরীর আবৃত করত, ভিতরে কোন 
লৃঙ্গি বা পাজামা থাকত না। এ ধরনর কাপড় যে পদ্ধতিতে পড়া হয় তাকে ইসতেমাল বলে 
(অনু)। 


www.pathagar.com 


#৮৪ আল-জামে আত--তিরমিষী 
35 Gm aml hc gs 15 GUS Ss TAG ON 
EAB 2 TANS 5 3 DS i bE DYN 
EE PIG il on PS ra Jl Se SL 2 US 
ZB diss SH A ol ao dS ls 
EBs EAC I 

৩১৮। বারাআ ইবনে আযেব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম মদীনায় আগমন করার পর থেকে যোল অথবা সতের মাংস 
বাইতুল মুকাদ্দাসকে কিবলা করে নামায পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের আন্তরিক বাসনা ছিল কাবার দিকে ফিরে নামায পড়া। অতঃপর মহান 
আল্লাহ এ আয়াত নাযিল করলেন ঃ “তোমার বারবার আকাশের দিকে মুখ করে 
তাকানোকে আমরা দেখতে পাচ্ছি। তোমার আকাংখিত কিবলার দিকে আমরা তোমার 
মুখ ফিরিয়ে দিচ্ছি। এখন থেকে মসজিদে হারামের১৪৫ দিকে তোমার মুখ ফিরাও” (সূরা 
আল-বাকারা £ঃ ১৪৪)। তিনি কাবার দিকে মুখ ফিরালেন, আর তিনি এটাই চাচ্ছিলেন। 
এক ব্যক্তি তীর সাথে আসরের নামায পড়ার পর আনসার সম্প্রদায়ের একদল লোকের 
কাছ দিয়ে যাচ্ছিলেন। তারা তখন বাইতুল মুকাদ্দাসকে সামনে রেখে আসরের নামাযের 
রুকৃর মধ্যে ছিলেন। লোকটি সাক্ষ্য দিয়ে বললেন যে, তিনি এইমাত্র রাসূলুল্লাহ 
সান্গাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাথে কাবার দিকে মুখ করে নামায পড়ে এসেছেন। 
রাবী বলেন, তারা রুকুর অবস্থায়ই ঘুরে গেলেন -(বু, মু, না, ই, আ)। 

আবু ঈসা বলেন, বারাআর হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে ইবনে উমার, 
ইবনে আব্বাস, উমারা ইবনে আওস, আমর ইবনে আওফ ও আনাস (রা) থেকেও হাদীস 
বর্ণিত আছে। 


oes ee ll “ Le HU ~~ CE 5G Go -ria 
all So C5, IG IG Ls onl of 
৩১৯। ইবনে উমার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, তারা তখন ফযরের নামাযের 


রুকুতে ছিলেন - (বু, মু, অন্যান্য)। 
আবু ঈসা বলেন, এ হাদীসটি সহীহ। 


kL nd ee SUA EN BU Ms SER LEG 
সেই স্থানকে বুঝানো হয়েছে যার মধ্যস্থলে কাবাঘর অবস্থিত। বাইতুল মুকাদ্দাস মদীনার উত্তরে 
এবং কাবা ঘর মদীনার দক্ষিণে অবস্থিত (অনু')। 


www.pathagar.com 


আবওয়াবুস সালাত ২৬৫ 
অনুচ্ছেদ £১৪২ 
পূর্ব ও পশ্চিমের মাঝখানে কিবলা। 
EC EE UB Le al on Loe Eo VY, 
Ey ly ale lt do dt 5 96 YG A ORs 
I orl Sl os 
৩২০। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন £ পূর্ব ও পশ্চিমের মধ্যবর্তী দিকে কিবলা অবস্থিত - (না, ই, মা)। 


আবু ঈসা বলেন, আবু হুরায়রার হাদীসটি বিভিন্ন সূত্রে বর্ণিত হয়েছে। কোন কোন 
বিশেষজ্ঞ আবু মাশারের স্বরণশক্তি সম্পর্কে আপত্তি তুলেছেন। মুহাম্মাদ বলেন, আমি 
তার কাছ থেকে কিছু বর্ণনা করি না, অন্য লোকেরা তার কাছ থেকে বর্ণনা করে থাকে। 
মুহাম্মাদ বলেন, আবু মাশারের বর্ণনার চেয়ে আবদুল্লাহ ইবনে জাফরের বর্ণনাটি অধিক 
শক্তিশালী এবং সহীহ। 


#8, 


Ls GS ral Al del Bo Kl bl GS YN 
TS AEE Sl hs 2 dl 
I OE LIGA al We EC 

E As ol 


৩২১। আবুহরায়রা (রা) থেকে বর্ণিত। EER Te 1 পূৰ্ব 
ও পশ্চিমের মাঝে কিবলা অবস্থিত -(ই)। 


এ হাদীসটি হাসান এবং সহীহ। এ হাদীসটি মহানবী (সা)-এর একাধিক সাহাবা 
বর্ণনা করেছেন। উমার ইবনুল খাত্তাব, আলী ইবনে আবু তালিব ও ইবনে আর্বাস (রা) 
তাদের অন্তর্ভুক্ত। ইবনে উমার (রা) বলেন £ 


Ld Ld 


Gs Le srl, Li se HS PE il or 2 10 
“যখন তুমি পশ্চিমকে ডান দিকে এবং পূর্বকে বাম দিকে রেখে কিবলামুখী হয়ে 
দাড়াও তখন এই উভয় দিকের মধ্যবর্তী দিকগুলো কিবলার দিক।”১৪৬ 


১৪৩৬. হাদীসটি মদীনায় বর্ণিত হয়েছে। অন্যথায় আমাদের কিবলা হল £ দক্ষিণকে বাম পাশে 
এবং উত্তরকে ডান পাশে রেখে এর মধ্যবরতী দিকগুলো (অনু')। 


www.pathagar.com 


২৬৬. আল-জামে আত-তিরমিখী, 


ইবনুল মুবারক বলেন, পূর্ব-পশ্চিমের মধ্যবর্তী দিকগুলো প্রাচ্যবাসীদের কিবলা। তিনি 
'মরুবাসীদের জন্য বা দিক কিবলা নিদিষ্ট করেছেন। 


অনুচ্ছেদ £ >৪৩ 
নিলাজ বৃষ্টি বাদলের করণে অন্যদ্কে ফিরে নামায পড়ে 


2 


A CNC OES nf UE LAE om ES TY 
be EG ss 0 gs Hl AE bs dl AE gs po 5s BC 
Ae A he Hs SD dl de hl 5 
Ld OE 5 YF Las Ha bl 5 

“dS 18 fF CLG 5 LS a i Lo i WS 


৩২২। আবদুল্লাহ ইবনে আমের ইবনে রবীআ (রা) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। 
তিনি (আমের) বলেন, আমরা এক অন্ধকার রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
সাথে ছিলাম। কিবলা যে কোন্‌ দিকে তা আমরা ঠিক করতে পারলাম না। আমাদের 
প্রত্যেকে যার যার সামনের দিকে ফিরে নামায পড়ল। সকাল বেলা আমরা এ ঘটনা নবী 
সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বললাম। এ প্রসংগে এই আয়াত অবতীর্ণ হল £ “পূর্ব ও 
পশ্চিম সবই আল্লাহ্র। যে দিকে তুমি মুখ ফিরাবে, সেদিকেই আল্লাহর চেহারা 
বিরাজমান*- (দারু কুতনী, ই, বা)। (সূরা আল-বাকারাঃ ১১৫)। 

আবু ঈসা বলেন, এ হাদীসের সনদ খুব একটা শক্তিশালী নয়। এ হাদীসের রাবী. 
আশআম ইবনে সাঈদ একজন দুর্বল রাবী। আমরা শুধু তীর মাধ্যমেই হাদীসটি জানতে 
পেরেছি। 

অধিকাংশ বিশেষজ্ঞ বলেছেন, মেঘের কারণে কিবলা ছাড়া অন্য দিকে নামায পড়া 
হল, অতঃপর নামাযশেষে জানা গেল যে, কিবলার দিক ছাড়া অন্য দিকে ফিরে নামায 
পড়া হয়েছে, এ অবস্থায় নামায শুদ্ধ হবে। সুফিয়ান সাওরী, ইবনুল মুবারক, আহমাদ, 
(আবু হানীফা) ও ইসহাক এ মতের সমর্থক। 


অনুচ্ছেদ £ ১৪৪ 
কোথায় এবং কিসের দিকে ফিরে নামায পড়া যাকরহ! 


৩ ৬ 0 sll Ge SAE LD Ie ES NYY 
Ed Ed Ed PEE? 


TE Le 
KANG bo DLS da 0 A a0 di Lol 


www.pathagar.com 


আবওয়াবুসসালাত ২৬৭ 
Gs Jl sb ES | Ss shall LE, iA, EEN 
doy eb 

৩২৩। ইবনে উমার (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাতটি 


স্থানে নামায পড়তে নিষেধ করেছেন £ আবর্জনার স্থানে, কসাইখানায়, কবরস্থানে, - 
পথিমধ্যে, গোসলখানায়, উট (পশু)-শালায় এবং বাইতুল্লাহর (কাবা ঘরের) ছাদে। 


tl 25 0 Zl LE Le CB AS tn Bo rt 
Ls l J OF PE onl fF SU 8 ras on 330 oF be 

is en lS aE ddl 
৩২৪। ইবনে উমার (রা) রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে 


‘উপরের হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। 


. এ অনুচ্ছেদে আবু মারসাদ, জাবির ও আনাস (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। আবু 
ঈসা বলেন, ইবনে উমারের হাদীসের সনদ খুব একটা শক্তিশালী নয়। যায়েদ ইবনে 
জাবীরার স্বরণশক্তির সমালোচনা করা হয়েছে। লাইস ইবনে সাদ-আবদুল্লাহ ইবনে 
উমার আল-উমারীর সনদ পরম্পরায় ইবনে উমারের হাদীসটি বর্ণনা করেছেন৷ কিন্তু এ 
সনদ সূত্রটি প্রথম সূত্রটির চেয়েও দুর্বল। কতিপয় হাদীস বিশারদ আল-উমারীর 
স্বরণশক্তির সমালোচনা করেছেন এবং বলেছেন, তার স্মৃতিশক্তি অত্যন্ত দুর্বল। 
সমালোচকদের মধ্যে ইয়াহ্‌ইয়া ইবনে সাঈদ আল-কাত্তান অন্যতম। অতএব 
তুলনামূলকভাবে প্রথম বর্ণনাটিই অধিকতর সহীহ। 


অনুচ্ছেদ £ ১৪৫ 
ছাগল ও উটশালায় নামায পড়া। 


AE on Al be Al x CE AL ES cro 
di Lo di IG IG LD Yl Lor pn bs 
SLE OS YS al Cb bs oe 

৩২৫। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 


ওয়াসাল্লাম বলেছেন £ঃ তোমরা ছাগলের ঘরে নামায পড়তে পার কিন্তু উটশালায় নামায 
পড়বে না - (আ, ই)।১৪৭ 


এ হাদীসটি হাসান এবং সহীহ। 
১:৪৭. ছাগল- ভেড়ার ঘরে পাক স্থানে নামায পড়াতে আক্রান্ত হওয়ার কোন আশংকা নাই। কিন্তু 


www.pathagar.com 


২৬৮ আল-ভজামে আত-তিরমিষী 
2 C) o.- 8 ie cdot #0 Ae or এত 4 oc23 0h পুনু 

ls rn Se al or pl on ee bn AS Ht U০ -" 

oa 2 ee 3 - 5-4-2 ০42" - Bie o +A 

ss 

৩২৬। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


আবু ঈসা বলেন, এ হাদীসটি গরীব। এটি মাওকুফ হাদীসরূপেও বর্ণিত হয়েছে। এ. 
‘মুগাফফাল, ইবনে উমার ও আনাস (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। আবু ঈসা বলেন, 
আমাদের সাথীরা এই হাদীস অনুসারে আমল করেন। আহমাদ এবং ইসহাকও অনুরূপ 
কথা বলেন। 


be HE be A CN CES by Le Eo ry 
ds ae alt Lo AH WC on ol be all UN 
TR els of fa OU 
৩২৭। আনাস ইবনে মালিক (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম 

‘ বকরীশালায় নামায পড়েছিলেন - (বু, মু, না)। 


আবু ঈসা বলেন, এ হাদীসটি সহীহ। 
অনুচ্ছেদ £ঃ ১৪৬ 


চতুষ্পদ জন্তুর পিঠে অবস্থানকালে জজ্ুটি যে দিকে মুখ করে আছে সেদিকে ফিরে 
নামায পড়া৷ 


UI IG ys ESS CE ISLE Ln Soe Eo -rYA 
As a dr Lo tl FEY IG Al be A a be BULL 
AB Vl SA bh tb a Do Ld LCS 
: pl 

৩২৮। জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম আমাকে কোন এক কাজে পাঠালেন। আমি ফিরে এসে দেখি, তিনি তাঁর: 


উট-গরু-মহিষের দ্বারা আক্রান্ত হওয়ার আশংকা রয়েছে। অন্যথায় যে কোন পাক স্থানে নামায 
পড়া যায় (অনু')। 


www.pathagar.com 


আবওয়াবুস সালাত ২৬৯ 


সওয়ারীর উপর পূর্ব দিকে ফিরে নামায পড়ছেন এবং সিজদাতে রুকৃ অপেক্ষা অধিক নীচু 
- (বু, মু, দা, না, ই)। 

আবু ঈসা বলেন, জাবিরের হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে আনাস, ইবনে " 
উমার, আবু সাঈদ ও আমের ইবনে রবীআ (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। উল্লেখিত 
হাদীসটি জাবিরের কাছ থেকে একাধিক সূত্রে বর্ণিত হয়েছে! 

সব বিশেষজ্ঞ এ হাদীস অনুযায়ী আমল করেছেন। আমরা তাদের মধ্যে এ ব্যাপারে, 
কোনরূপ মতভেদ খুঁজে পাইনি। জন্তুযান যেদিকে মুখ করে থাকে আরোহী সেদিকে 
ফিরেই নফল নামায পড়তে পারে, এ বিষয়ে তাদের মধ্যে এক্যমত প্রতিষ্ঠিত হয়েছে, 
চাই জন্তুযান কিবলার দিকে হোক বা অন্য দিকে। 
অনুচ্ছেদ £ ১৪৭ 
জনুযানের দিকে ফিরে নামায পড়া। 
al ass oe LIL AIG Hl CB SS nm Sli Go cra 
Bl A 26 i Lo AN LG ofl of SU os LS ol 

4+ Es > hb do La UO bf 1 

৩২৯! ইবনে উমার (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর উট 
অথবা বাহনের দিকে (বাহন সামনে রেখে) নামায পড়েছেন। জন্তুযান তাঁকে নিয়ে যেদিকে 
চলত তিনি সেদিকে ফিরেই (ফরয ছাড়া অন্যান্য) নামায পড়তেন-(বু, মু)। 


আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। কতিপয় বিশেষজ্ঞ বলেছেন, উটকে 
অন্তরাল বানিয়ে (নামাযীর সামনে রেখে) নামায পড়াতে কোন দোষ নেই। 


অনুচ্ছেদ £ ১৪৮ 
রাতের খাবার উপস্থিত হওয়ার পর নামায শুরু হলে প্রথমে খাবার খেয়ে নাও 


FE wa. Be ‘sf 7 270,33 10s 2 Le APES PLE WP TY PPT 
de or SAS oF Be on UE UD LS GS tT. 
1, DFG TBAB nh Sal dst a ue GB +H PEE 
Ua cA LE os BUIG AL al Mr Lo las 
CL AG 
৩৩০। আনাস (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন £ যখন 


রাতের খাবার উপস্থিত হয় এবং নামাযের ইকামতও দেওয়া হয় তখন আগে খাবার 
খেয়ে নাও -ববু, মু, আ)। 


www.pathagar.com 


২৭০ জ্বাল-জামৈ আত-তিরমিধী. 


আবু ঈসা বলেন, আনাসের হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে আইশা, ইবনে 
উমার, সালামা ইবনুল আকওয়া ও উন্মে সালামা (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। 
মহানবী (সা)-এর একদল বিশেষজ্ঞ সাহাবা যেমন, আবু বাকর, উমার ও ইবনে উমার 
(রা) এ হাদীস অনুযায়ী আমল করেছেন। ইমাম আহমাদ এবং ইসহাকও অনুরূপ মত 
প্রকাশ করেছেন। তারা উভয়ে বলেছেন ঃ যদি নামাযের জামাআতও হারাবার সম্ভাবনা 
থাকে তবুও আগে খাবার খেয়ে নিবে। ওয়াকী (রহ) এ হাদীসের ব্যাপারে বলেছেন, যদি 
খাবার নষ্ট হয়ে যাওয়ার আশংকা থাকে তবে প্রথমে আহার করে নিবে। মহানবী (সা)- 
এর কতিপয় সাহাবা উল্লেখিত হাদীসের এই তাৎপর্য গ্রহণ করেছেন যে, মন যদি কোন 
জিনিস নিয়ে ব্যস্ত থাকে তবে তখন নামায পড়বে না। এই মতের অনুসরণ করাই শ্রেয়। 
খাবারের ব্যাপারটাও তদুপ, সুতরাং আহারই আগে সেরে নিবে। আবদুল্লাহ ইবনে আব্বাস 
(রা)বলেছেন, or 

a By Eo) ES al ) eY 

“মনের কোন চিন্তা বা ব্যস্ততা থাকলে আমরা নামাযে দীড়াই না।” 

ইবনে উমার (রা) নবী সান্রাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বর্ণনা করেছেন, 
তিনি বলেছেনঃ 


e 2 s e এ 4 PE PI ocr 2 or ) # er PS) [) e P| 2. 

E22 BIIG 51 ALS ale abl do al 8 Asn oe S23 

+ Call UG al casi : Cl 

শ্যখন রাতের খাবার উপস্থিত করা হয় এবং নামাযেরও ইকামত দেওয়া হয় তখন 
প্রথমে আহার করে নাও।* 


ইমামের কিরাআতের শব্দ শুনার পরও ইবনে উমার (রা) "প্রথমে খাবার খেয়ে 
নিতেন” (বু, মু, দা)।১৪৮ 


অনুচ্ছেদ £১৪৯ 

তন্ত্রা অবস্থায় নামায পড়া অনুচিৎ৷ 

ASI LE CE SD GEL BIE ES rN 

dL di IG IG LC Le al be Le on pls oe 

ALLE AS BB La D5 HS SS ALS A 
LX LS LE SL ALE LAS hs do 1 5 5 


১৪৮. হানাফী মাযহাব মতে ক্ষুধার তীব্রতা থাকলে প্রথমে খাবার খেয়ে নিবে, অতঃপর নামায 
পড়বে। ক্ষুধার তীব্রতা না থাকলে আগে জামাআআতে নামায পড়ে নিবে (অনু:)। 


bY 


www.pathagar.com 


আবওয়াবুসসালাত ২৭১ 
৩৩১। আইশা (রা) থেকে বন্নিত। তিনি বলেন, রাসূনুল্াহ সা্লাল্লাহ আলাইহি 
মৃমিয়ে দেয় ও রত অবস্থায় তোমাদের কারো তল্্া আসলে সে যেন প্রথমে 
পড়ে তবে এর দর ত ও দুমের আবেশ কেটে যাবে। কেননা সে যদি তন্দ্রা অবস্থায় নামায 
L “এরূপ হওয়া মোটেই অসম্ভব নয় যে, সে গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করতে 
গিয়ে নিজেকে গালি দিবে - (বু, মু, অন্যান্য) 


আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং 
রা) থেকেও হাদীস বিত আহে, “হী! এ অনুচ্ছেদে আনাস ও আবু হয়া়রা, 


অনুচ্ছেদ £ ১৫০ 


এ সলদায়ের সাথে দেখা- সাক্ষাত করতে গিয়ে তাদের ইমাম হওয়া উচিৎ 


onl ol or Ss US YG SUE LY LLG DE EL ry 
U0 pee Jao She al oF LDL op LY be NL 
hy Hall Spans Ss Ba 5 ESL ols WC 
ket - ফি তোৰ Z - CD) বুশ "বৰ LL eons oc eae 5 EXT ND i AT 
ee PAE! Yd pao > Man PAE JEG AE YS OU 
sISH qe ead, os Fei or ond Jed od RI 2 ERM 
“5, Hb Ly LAL, ol dr do dd J) 

৩৩২। আবু আতীয়া (রহ) থেকে বর্ণিত। তাদের মধ্যকার এক ব্যক্তি বলল, মালিক 
ইবনে হয়াইরিস (রা) আমাদের নামাযের স্থানে (মসজিদে) এসে আমাদের সাথে আলাপ- 
আলোচনা করতেন। একদিন নামাযের সময় হয়ে গেল। আমরা তাঁকে বললাম, সামনে 
যান (ইমামতি করুন)। তিনি বললেন; তোমাদের কেউ সামনে যাক। আমি সামনে না 
যাওয়ার কারণ তোমাদের বলব। আমি রাসূলুল্লাহ সাল্লাল্রাহ আলাইহি ওয়:সাপ্লামকে 
বলতে শুনেছি £ কোন ব্যক্তি কোন কাওমের সাথে সাক্ষাত করতে গিয়ে সে যেন তাদের 
ইমামতি না করে, বরং তাদের মধ্যেরই কেউ যেন ইমামতি করে -(আ, দা, না)। 

এ হাদীসটি হাসান এবং সহীহ। মহানবী (সা)-এর অধিকাংশ সাহাবা ও অন্যান্যরা 
এ হাদীস অনুযায়ী আমল করেছেন। তীরা বলেছেন, ইমামতি করার ব্যাপারে 
বাড়িওয়ালাই সাক্ষাতপ্রার্থীর চেয়ে অধিক হকদার। কতিপয় মনীষী বলেছেন, বাড়ির 
মালিকের অনুমতি সাপেক্ষে আগন্তুকের ইমাম হওয়াতে কোন দোষ নেই। ইমাম ইসহাক 
কৃঠোর্তার সাথে বলেছেন, বাড়িওয়ালা অনুমতি দিলেও আগন্তুকের ইমামতি করা উচিত 
FL ইসমত করবে ন, বকরৎ তযদেক্ই, ক্রেন ইস্ঘততে 
নয়৷ ঠিক তেমনিভাবে লা 


অক্র্থে। 


www.pathagar.com 


২৭২/ আল-জামে আত-তিরমিষী, 


অনুচ্ছেদ £১৫১ 
ইমামের কেবল নিজের জন্য দোয়া করা মাকরূহ। 
CEL ENE 8 28 30 “ cললঞ ন o 2 seo $3 এবুর্ত 
ES IG ALE 2 LACLL UBl 2o> nde Bo 
EE ) | EE Ee LOND I fo EEE ESO LM 
bE al Gl > a OE i 2 LF OF Ho 0: 
5 BE HS I8 LG 6 dn fo Lh 2 SG 
CA za BA, CAAA HAN > ato / ee [] [) Ld 0 
ua by r Y, >> f+ oe sii > srl ad a 
CE Ps Hal AL Vo EE UE Jd UE 92 rn 
৩৩৩। সাওবান (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন £ 
বাড়ির মালিকের অনুমতি ব্যতীত কোন লোকের পক্ষেই তার ঘরের মধ্যে দৃষ্টি নিক্ষেপ 
করা হালাল্‌ (জায়েয) নয়। যদি সে দৃষ্টি নিক্ষেপ করে, তবে সে যেন বিনা অনুমতিতেই 
তার ঘরে প্রবেশ করল। কোন ব্যক্তির পক্ষেই এটা শোভনীয় নয় যে, সে লোকদের 
ইমামতি করে এবং তাদেরকে বাদ দিয়ে শুধু নিজের জন্য দোয়া করে। যদি সে এরূপ 


করে তবে সে যেন প্রতারণা (বিশ্বাসভংগ) করল। পায়খানা-পেশাবের বেগ নিয়েও কেউ 
যেন নামাযে না দাড়ায় - (আ, দা, ই)। 


আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান। এ অনুচ্ছেদে আবু হুরায়রা ও আবু উমামা (রা) 
থেকেও হাদীস বর্ণিত আছে। উল্লেখিত হাদীসটি পৃথক পৃথকভাবে আবু উমামা ও আবু 
হরায়রা (রা)-ও মহানবী (সা)-এর কাছ থেকে বর্ণনা করেছেন। তবে সাওবানের 
বৰ্ণনাসৃত্রটি অধিকতর শক্তিশালী এবং মশহর। 
অনুচ্ছেদ £১৫২ 


লোকদের অসস্তোষ সত্বেও তাদের ইমামতি করা। 
fb or hn CE SRN holy 2 EIU LE EL rs 
JG WL LY ws Ca IG Sd os Son Pal oe ASS 
SAE YB C5 BSG LS a6 dor Lo do 
EAM LE SE WD bel CC CL Sif 
৩৩৪। হাসান (রহ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আনাস (রা)-কে বলতে শুঠ | 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিন ব্যক্তিকে অভিসম্পাত করেছেন। তা 
ft “ঢা আলাল ফালাহ” জনোও তাতে সাড়া ” 


www.pathagar.com 


আাবওয়াবুস সালাত ২৭৩ 
দেয় না (জামাআতে উপস্থিত হয় মা) -{ই, দা)। 

এ অনুচ্ছেদে ইবনে আব্বাস, তালহা, আবদুল্লাহ ইবনে আমর ও আবু উমামা (রা) 
থেকেও হাদীস বর্ণিত আছে। আবু ঈসা বলেন, আনাসের হাদীটি সহীহ নয়। কেননা এটি 
হাসানের সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে মুরসাল হিসাবেও 
বর্ণিত হয়েছে। তাছাড়া ইমাম আহমাদ এ হাদীসের অধঃস্তন রাবী মুহাম্মাদ ইবনুল ৷ 
কাসিমের সমালোচনা করেছেন এবং বলেছেন, তিনি হাদীসশাস্ত্রে যঈফ এবং তাঁর 
স্মরণশক্তি মোটেই প্রখর নয়। 


একদল বিশেষজ্ঞ বলেছেন, লোকেরা যদি ইমামকে খারাপ জানে তবে তাদের 
ইমামতি করা তার জন্য মাকরূহ। কিন্তু ইমাম যদি যালেম না হয় তবে যারা তাকে 
খারাপ জানে তারা প্রনাহগার হবে। এ প্রসংগে ইমাম আহমাদ ও ইসহাক বলেছেন, যদি 
এক, দুই অথবা তিনজন লোক তাকে খারাপ জানে তবে তার ইমামতি করাতে কোন 
দোষ নেই। হাঁ যদি অধিকাংশ মুক্তাদী তাকে খারাপ জানে তবে তাদের ইমামতি করা 
‘ তীর জন্য ঠিক হবে না। 


Ye SU ot So bk ara br 2x US SE Eo cre 
IE BE IG SRA SO ss oe bl ln lS 
) HE AS VELLA CE erst »3- Se Jeo Ee 2 
+ SPIE J os ns pbly W255 as Hl S01 Lie wl atl 
৩৩৫। আমর ইবনুল হারিস ইবনে মুস্তালিক (রহ) থেকে বর্ণিত। তিনি বলেন, কথিত 
আছে, দুই ব্যক্তির উপর সবচেয়ে কঠিন শাস্তি হবে £ যে নারী তার স্বামীর অবাধ্যাচরণ 
করে এবং কোন সম্প্রদায়ের ইমাম যাকে তারা অপছন্দ করে। 
আমাদেরকে বলা হল, এটা যালেম ইমাম সম্পর্কে বলা হয়েছে। যে ইমাম সুম্নাত 
(ইসলামী বিধান) কায়েম করে, তাকে অপছন্দকারী গুনাহগার সাব্যস্ত হবে। 
od CE ly ade GE Lele 2 Loe Bio rN 
ME IGE LEU IEE ANTE 0 
se FLAN EB ee BEG TES ALS LL A Ae 


IPE YT oS ps LL BEC le Urs SU HAL en 
৩৩৬। আবু উমামা (রা) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ সাল্লান্াহ আলাইহি ওয়াসাল্লাম 


বলেছেন £ তিন ব্যক্তির নামায তাদের কান অতিক্রম করে না (কবুল হয় না)। 
পলায়নকারী গোলাম যতক্ষণ তার মনিবের কাছে ফিরে না আসে; যে মহিলা তার স্বামীর 


www.pathagar.com 


২৭৪ আল-জামে আত-তিরমিযী 


অসন্তুষ্টি নিয়ে রাত কাটায় এবং যে ইমামকে তার দলের লোকেরা পছন্দ করে না। 
এ হাদীসটি হাসান এবং গরীব। 


' অনুচ্ছেদ £ ১৫৩ 
"সই্থমাম যখন বসে নামায পড়ে তখন তোমরাও বসে নামায পড়। 


পলু « 


AU 2 bs SUS ol or Chl CH LS Co FY 


GL B25 Be HE 
bs IU An ে। MLFE Grail TP Ci OP het 
EE ~ ff SG Ef EE ll ৰ ls ES “0 


ois Bs 


neil oe BF LAA, CE TG > ee AMF ~~ JG Bf 


Sas fs es AE 0 HE 

৩৩৭। আনাস ইবনে মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে আহত হলেন। তিনি বসে 
বসে আমাদের নামায পড়ালেন, আমরাও তাঁর সাথে বসে বসে নামায পড়লাম। নামায 
থেকে অবসর হয়ে তিনি বলেন £ ইমাম এজন্যই করা হয় যাতে তার অনুসরণ করা হয়। 
যখন সে আল্লাহ আকবার বলবে তখন তোমরাও তাকবীর বলবে, যখন সে রুকুতে যাবে 
তোমরাও রুকৃতে যাবে; যখন সে মাথা তুলবে তোমরাও মাথা তুলবে; যখন সে 
‘সামিআল্লাহ লিমান হামিদাহ’ বলে তোমরা তখন 'রব্বানা লাকাল হামদ’ বল; যখন সে 
সিজদায় যায় তোমরাও সিজদায় যাও; যখন সে বসে নামায পড়ে তোমরা সবাইও বসে 
নামায পড় -(বু, মু, মা)।১৪৯ 

এ হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে আইশা, আবু হুরায়রা, জাবির, ইবনে 
উমার ও মুআবিয়া (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। মহানবী (সা)-এর কতিপয় সাহাবী 
এ হাদীস অনুযায়ী আমল করেছেন। তাদের মধ্যে জাবির ইবনে আবদুল্লাহ, উসাইদ ইবনে 
হদাইর, আবু হুরায়রা (রা) ও অন্যান্যরা রয়েছেন। ইমাম আহমাদ ও ইসহাক অনুরূপ 
:. কথা বলেছেন। অপর একদল মনীষী’বলেছেন, ইমাম বসে নামায পড়লেও মুক্তাদীগণ 
দাড়িয়ে নামায পড়বে। যদি তারা বসে নামায পড়ে তবে তাদের নামায হবে না। ইমাম 
"সুফিয়ান সাওরী, মালিক ইবনে আনাস, ইবনুল মুবারক, (আবু হানীফা) ও শাফিঈ 
একথা বলেছেন। 
১৪৯. জমহরের মতে হাদীসের এ অংশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুশয্যায় 
থাকাকালীন সময়ে ইমামতির হাদীসের দ্বারা মানসূখ হয়ে গেছে। কেননা এ সময়ে নবী (সা) 
বসে ইমামতি করেছিলেন, সাহবীরা তীর পেছনে দাড়িয়ে নামায পড়েছিলেন। আর এটা ছিল 
‘মহানবী (সা)এর শেষ জীবনের ঘটনা -(মাহমুদ)। 


www.pathagar.com 


আবওয়াবুসসালাত ২৭৫ 
অনুচ্ছেদ £ 2৯৫৪ 

একই বিষয় সম্পর্কে।:' 

oil po be Ko be HUG UB BSCE Ys LS GG rr 
¥ 20 Be La ‘ee 2 eae” es 2 © & e er C) e 
Al Ls dr IG LG 5 Sim oF 0 os 
bed SECM GAY 5 0d Lo 


৩৩৮। আইশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্রাহ আলাইহি 
ওয়াসাল্লাম যে রোগে ইন্তেকাল করলেন এঁ রোগে আক্রান্ত হয়ে তিনি আবু বাকর (রা)- 
র পিছনে বসে বসে নামায আদায় করেছেন। 


এ হাদীসটি হাসান, সহীহ এবং গরীব। আইশা (রা) থেকে আরো বর্ণিত আছে, 
রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ 


Ado BUG BALLS a6 dl do dl of LSE be G2 
AL LETEC OS 
“ইমাম যখন বসে নামায পড়ে, তখন তোমরাও বসে নামায পড়”। te 
Bl op GS EE LG SE Lo ANH UE G2 
AA AT ah SEN Ll XS gl ie 1 dS pt eo 
hs 0 i Lo Shy 
আইশা (রা) থেকে আরে! বর্ণিত আছে, “রাসূলুল্লাহ (সা) অসুস্থ অবস্থায় মসজিদে 
আসলেন। আবু বাকর (রা) তখন লোকদের নামায পড়াচ্ছিলেন। তিনি আবু বাকরের পাশে 


দীড়িয়ে নামায পড়লেন। লোকেরা আবু বাকরের ইমামতীতে নামায পড়ল”। তিনি আরো: 
বর্ণনা করেছেন, 


li Ob Lei ME CAMEL 
' নবী (সা) আবু বাকরের পিছনে বসে বসে নামায আদায় করেছেন। *** 
+ LL A “ RUNS ul “fl UL on ul e S23 
el SS 


একইভাবে আনাস (রা) থেকেও বর্ণিত আছে, নবী (সা) আবু বাকর (রা)-র পিছনে 
বসে বসে নামায পড়েছেন। 


www.pathagar.com 


২৭৬ আল-জামে আত-তিরমিযী 


EE 


Uh fe on UE TS ou so ahi Fv 5. -rrখ 


Ld 1 ge ee ES 
EEE UO AGE es SOLE 


৩৩৯। আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় এক কাপড় পরিধান করে আবু বাকর (রা)-র পিছনে বসে 
বসে নামায পড়েছেন। 

আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। আরো কয়েকটি সূত্রে এ হাদীসটি 
আনাস (রা)-র কাছ থেকে বর্ণিত হয়েছে। কিন্তু সেসব বর্ণনায় সাবিতের নাম উল্লেখ করা 
হয়নি।। যেসব বর্ণনাকারী সাবিতের মাধ্যমে বর্ণনা করেছেন, তাদের সূত্রটিই অপেক্ষাকৃত 
'সহীহ। 


অনুচ্ছেদ ই ১৫৫ 
SE OES OE 
পে fs পন =, i en IE “ ee 


LE Pe BL Be 3 cs 
DS sd re BSL aE Le dt I He 
৩৪০। শাবী (রহ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা মুগীরা ইবনে শোবা (রা) 
আমাদের নামায পড়ালেন। তিনি দ্বিতীয় রাকআতে (ভুলে) দাঁড়িয়ে গেলেন। মুক্তাদীগণ 
তাঁকে শুনিয়ে ‘সুবহানাল্লাহ’ বলল। তিনিও তাদের সাথে সুবহানাল্লাহ বললেন। নামায 
শেষ করে তিনি সালাম ফিরালেন অতঃপর সহ (ভুলের) সিজদা করলেন। তিনি বসা 
অবস্থায় তাদেরকে বললেন, (নামাযে ভুল হওয়ায়) তিনি (মুগীরা) যেরূপ করলেন, 
রাসুলুল্লাহ সাল্লাল্রাহ আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে ঠিক এরূপই করেছেন। 


১৫৩. আইশা (রা) তীর বিস্তারিত হাদীসে বলেছেন, লোকেরা আবু বারর (রা)-র নামাযের ' 
অনুসরণ করছিল। সুতরাং আইশা (রা)-র বর্ণিত প্রথম হাদীসের অর্থ এই যে, নবী (সা) তাঁর 
মৃত্যুশয্যায় থাকাকালীন সময় এক দিন ঘর থেকে বের হন। তিনি মসজিদে এসে আবু বার্কর 
(রা)-র পেছনে নামায পড়ার উদ্দেশ্যে তাঁর পাশে বসে পড়েন। আবু বার্বর (রা) যখন নবী : 

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি বুঝতে পারেন, তখন তিনি আল্লাহ তাআলার নিকট 
le ae RC RLS Ee SHLD EE OD an 
অবশিষ্ট নামায পড়ান। অবশিষ্ট এ নামাযে আবু বাকৃর (রা) তাঁর ইকতিদা করেন এবং লোকেরা 
"আবু বাক্বর (রা)-র অনুসরণ করে -(মাহমুদ)। 


www.pathagar.com 


আবওয়াবুসসালাত ২৭৭ 


‘এ অনুচ্ছেদে উকবা ইবনে আমের, সাদ ও আবদুল্লাহ ইবনে বুহাইনা (রা) থেকেও ' 
হাদীস বর্ণিত আছে। আবু ঈসা বলেন, মুগীরা (রা)-র হাদীসটি আরো কয়েকটি সূত্রে 
বর্ণিত হয়েছে। কতিপয় বিশেষজ্ঞ আবদুল্লাহ ইবনে আবী লাইলার স্বরণশক্তির সমালোচনা 
‘করেছেন। ইমাম আহমাদ বলেছেন, ইবনে আবী লাইলার হাদীস দলীল হিসাবে গ্রহণ করা 
যায় না। মুহাম্মাদ ইবনে ইসমাঈল (বুখারী) বলেছেন, ইবনে আবী লাইলা একজন 
সত্যবাদী লোক। কিন্তু আমি তীর কাছ থেকেও হাদীস বর্ণনা করি না। কেননা তিনি 
সহীহ এবং যঈফ হাদীসের মধ্যে কোন পার্থক্য করেন না। এ ধরনের যে কোন ব্যক্তির 
কাছ থেকে আমি হাদীস বর্ণনা করি না। সুফিয়ান সাওরীও তাঁর সনদ পরম্পরায় মুগীরার 
হাদীসটি বর্ণনা করেছেন। কিন্তু এ সূত্রের একজন রাবী জাবির আল-জুফীকে কতিপয় 
হাদীস বিশারদ জঈফ বলেছেন। ইয়াহ্‌ইয়া ইবনে সাঈদ ও আবদুর রহমান ইবনে মাহদী 
‘তাকে পরিত্যাগ করেছেন। 

॥_ আলেমগণ বলেছেন, যদি কোন ব্যক্তি (ভুলে) দ্বিতীয় রাকআতে না বসেই দাড়িয়ে যায় 
তবে সে অবশিষ্ট নামায পড়তে থাকবে এবং পরে দুটো সিজদা করে নিবে। একদল 
‘বলেছেন, সালাম ফিরানোর পূর্বে সিজদা করবে। অন্যদল বলেছেন, সালাম ফিরানোর পর 
অধিকতর সহীহ। তাদের পক্ষের হাদীসটি যুহরী ও ইয়াহ্‌ইয়া ইবনে সাঈদ আল- 
আনসারী-আবদুর রহমানের সুত্রে, তিনি আবদুল্লাহ ইবনে বুহাইনা (রা)-র সূত্রে 
বৰ্ণনা করেছেন। 

bf Ub ot A U5! Eh 2 dl SS Ce AY) 


ES ST Ol gut i LSE oS SE Bi 
U* bd Ed - Ld Ld পপ 


Wo 6, Hs EAA ANY 


ll Diba 
৩৪১। যিয়াদ ইবনে ইলাকা (রহ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা মুগীরা ইবনে 
 শোবা (রা) আমাদের নামায পড়ালেন। তিনি দুই রাকআত পড়ে না বসে দীড়িয়ে গেলেন। 
তীর পিছনের লোকেরা তাঁকে শুনিয়ে ‘সুবহানাল্লাহ’ বলল। তিনি তাদেরকে ইশারায় 
বললেন, দাঁড়িয়ে যাও। নামায শেষ করে তিনি সালাম ফিরালেন, অতঃপর দুটি ভুলের: 
“সিজদা করলেন এবং পুনরায় সালাম ফিরালেন। তিনি বললেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহ 
আলাইহি ওয়াসাল্লাম এরূপই করেছেন। 
আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। আরো কয়েকটি সূত্রে এ হাদীসটি 
বৰ্ণিত হয়েছে। 


www.pathagar.com 


২৭৮ আল-জামে আত-তিরামযা 


অনুচ্ছেদ ই ১৫৬ 
প্রথম দুই রাকআতের পর বসার পরিমাণ। 


go lll » vhs =~ Ul SLE oe EA G5 -V6। 
AS op dl LEY Le Ul coms J6 pl EER EPS DAC 
Ske HA Lh do bn ds 0 0 ye 


wi SE 0 Ls JG Al I BE sf) il 
coe 8s LA #0 B. [) [5 
- LA oo LEG LA cS UB 

' ৩৪২। আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) CEE HEC 
আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম দুই রাকআত পড়ার পর বসতেন, তখন মনে হত যেন 
গরম পাথয়ের উপর বসেছেন (অল্প সময় বসতেন)। শোবা বলেন, সাদ কিছু বলে ঠোট 
নাড়ছিলেন [অর্থাৎ মহানবী (সা) কিছু পড়তেন]। আমি তখন বললাম, অতঃপর তিনি উঠে 
যেতেন? তিনি বললেন, হী তিনি অতঃপর উঠে যেতেন -(আ, দা, না, ই)। 


আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান। আলেমগণ এ হাদীস অনুযায়ী আমল করেছেন। 
তীরা এ পস্থাই অনুসরণ করেছেন, কোন লোক প্রথম দুই রাকআতের পরের বৈঠক যেন 
লম্বা না করে এবং তাশাহ্‌হুদের পর অন্য কিছু না পড়ে। তাঁরা আরো বলেছেন, 
তাশাহ্‌হুদের পর অধিক কিছু পড়লে দুটি সাহ সিজদা করা ওয়াজিব হবে। শাবী ও 
অন্যান্যরা (আবু হানীফা) এরূপই বলেছেন।১৫১ 


অনুচ্ছেদ £৯১৫৭ 
নামাযের মধ্যে ইশারা করা৷ 
x bl 0 5 A hale CG rE 


EOL SEALE 


ক = তল পে ত এল 
ইমাম আবু হানীফার একটি স্বপ্নের কথা বর্ণিত আছে। এক সময়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেন। নবী (সা) তাঁকে স্বপুযোগে বলেন, "নামাযে আমার উপর 
কেউ ভুল করে দুরূদ পড়লে তুমি তার উপর সাহ সিজদা করা” 

ওয়াজিব মনে কর! ইমাম আবু হানীফা এ প্রশ্নের ইতিবাচক উত্তর দিয়ে আরজ করেন, হে 
আল্লাহর রাসূল! আপনার উপর দুরূদ পড়ার কারণে সাহু সিজদা ওয়াজিব মনে করি না। বরং এটা 
" আপনার প্রদর্শিত সুন্নাতের অন্তর্ভুক্ত নয় বলেই সাহ সিজদা করা ওয়াজিব মনে করি। কেননা 
আমাকে হাদীস বর্ণনা করা হয়েছে, "আপনি দুই রাকআত অন্তে এত দ্রুত উঠে পড়তেন যেন" 
আপনি গরম পাথরের উপর বসা রয়েছেন।” কারো কারো বর্ণনা অনুযায়ী ইমাম আবু হানীফা (র) 


www.pathagar.com 


. আবওয়াবুস সালাত ২৭৯ 
EEE EE IE DT LAE dl 
axel HUN IG HH ll bl 

৩৪৩। সুহাইব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের নিকট দিয়ে যাচ্ছিলাম। তিনি তখন নামাযে ছিলেন। আমি তীকে 
সালাম করলাম। তিনি ইশারায় আমার সালামের উত্তর দিলেন। ইবনে উমার (রা) বলেন, 
আমি এটাই জানি যে, তিনি (সুহাইব) বলেছেন, তিনি আঙ্গুল দিয়ে ইশারা করেছেন। 


এ অনুচ্ছেদে বিলাল, আবু হুরায়রা, আনাস ও আইশা (রা) থেকেও হাদীস বর্ণিত 
আছে। আবু ঈসা বলেন, সুহাইবের হাদীসটি হাসান। 


we nr UE 5 UE DAE 2 Drona EES VEL 
#0 sco 2 a> EB NASA 203 aia rel . 2 B 
3 ale abl Le al LS SY CL IG Ls onl oF SU 


2: Be Boi iasdiie sit cdr eur ceo 2 scree ss oud BH, 
Me ABE IG Sal SB LC GALS (iG bo ie 
৩৪৪। ইবনে উমার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বিলালকে জিজ্ঞেস 
করলাম, নবী সাল্লান্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন নামাযে থাকতেন তখন তাঁকে 
সাহাবাগণ সালাম দিলে তিনি কিভাবে উত্তর দিতেন? তিনি বলেন, তিনি হাত দিয়ে 
ইশারা করতেন -(দা)। 
এ হাদীসটি হাসান এবং সহীহ। যায়েদ ইবনে আসলাম- ইবনে উমার থেকে বর্ণনা 
করেছেন। তিনি বলেছেনঃ 
(a) ile 2 Al 20 A Le LANG LF SSH 
LIE IG So om ars A ES SSL IAL LU LS 
Ll 
আমি বিলালকে জিজ্ঞেস করলাম, লোকেরা যখন আমর ইবনে আওফ গোত্রের 
মসজিদে নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে সালাম করত তখন তিনি কিভাবে 
তাদের সালামের উত্তর দিতেন? তিনি বললেন, তিনি ইশারায় উত্তর দিতেন (না,. ই, 
দার)।১৫২ HH 
মহানবী (সা)-এর প্রশ্নের জবাবে বলেছিলেন, আপনার ওপর দুরূদ পড়ার কারণে সাহ সিজাদ" 
ওয়াজিব হয় না, বরং অমনোযোগী হয়ে আপনার উপর দুরূদ পড়ার কারণেই সাহু সিজদা 
ওয়াজিব হয় -(মাহমূদ)। | 
১৫২. ইসলামের প্রথম দিকে নামাযের মধ্যে কথা বলা এবং সালামের আদান-প্রদান করা জায্েষ্ক 


‘ছিল। পরবর্তী পর্যায়ে এ সুযোগ য়হিত হয়ে গেছে। এখন নামাযের মধ্যে এসব কাজ করলে নামার্ল 
‘নষ্ট হয়ে যাবে (অনু) 


www.pathagar.com 


২৮ আল-জামে আত-তিরমিয়ী 

এ দৃটি হাদীসই আমার কাছে সহীহ। কেননা উভয় হাদীস পৃথক পৃথকভাবে বর্ণিত 
' হয়েছে। যেহেতু ইবনে উমার (রা) উভয়ের সুত্রে বর্ণনা করেছেন, হতে পারে তিনি 
' উভয়ের কাছেই শুনেছেন। 
অনুচ্ছেদ £ ১৫৮ 
পুরুষদের সুবহানাল্লাহ ও নারীদের হাততালি। 

2 dL tl be Sl of DC Hl CSI IG Eo Yio 
JEA cdl Ls al ht Le abt US IG IG DP 
LD nial 

৩৪৫। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন £ (ইমাম যখন নামাযে ভুল করে তাকে সতর্ক করার জন্য) পুরুষ 
মুক্তাদীগণ সুবহানাল্লাহ বলবে এবং স্ত্রীলোকেরা ‘হাততালি’ দিবে (বু, মু, দা, না, ই, 
আঁ) ।১৫৩ 

আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে আলী, সাহল ইবনে সাদ, 
জাবির, আবু সাঈদ ও ইবনে উমার (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। আলী (রা) বলেন, 
আমি মহানবী (সা)-এর কাছে ভিতরে আসার অনুমতি চাইলে তিনি নামাযের মধ্যে 
থাকলে ‘সুবহানাল্লাহ’ বলতেন। আলেমগণ এ হাদীস অনুযায়ী আমল করেন। ইমাম 
আহমাদ এবং ইসহাকও অনুরূপ কথা বলেছেন। 
অনুচ্ছেদ £১৫৯ 
নামাযের মধ্যে হাই তোলা মাকরূহ। 

2 A ok hod on PALI CS 22 sb Eis rin 
IG ALS ae dr Lo BLA dl be al be od A 
Ll UC RSCG SS EE BE ELSI oe DN S30 

৩৪৬। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম 
‘বলেন ঃ নামাযের মধ্যে হাই তোলা শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। তোমাদের কারো 
হাই আসলে সে যেন তা ফিরাতে সাধ্যমত চেষ্টা করে। 

এ হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে আবু সাঈদ আল-খুদরী এবং আদী 
ইবনে সাবিতের দাদা থেকেও হাদীস বর্ণিত আছে। আলেমদের একটি দল নামাযের মধ্যে 
হাই তোলা মাকরূহ মনে করেন। ইবরাহীম নাখঈ বলেন, আমি কাশি দিয়ে হাই তোলা 
প্রতিরোধ করি-(বু, দা, না)। 

১৫৩. ডান হাতের আঙ্গুলের পিঠ বা হাতের তালুতে মারতে হবে। 


www.pathagar.com 


ভ্বাবওয়াবুসসালাত ২৮১ 


অনুচ্ছেদ £ ১৬০ 
বসে নামায পড়নে দাড়িয়ে পড়ার অর্ধেক সওয়াব পাওয়া যায়। 


I US ly on er UB 2s Se Eo viv 
Le SC IG ras oe He be OG ne Dl LE be 
de 2 I eG Bs pl Bo bs 5 abd oe do 
LIL a U2 Ls A EE GSI ay Lal 4 ্ 


৩৪৭। ইমরান ইবনে হুসাইন (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন ব্যক্তির বসে বসে নামায পড়া সম্পর্কে জিজ্ঞেস 
করলাম। তিনি বলেন £ যে ব্যক্তি দীড়িয়ে (নফল) নামায পড়ে সেটাই উত্তম। যে ব্যক্তি 
বসে নামায পড়ে তার জন্য দাঁড়িয়ে নামায পাঠকারীর অর্ধেক সওয়াব রয়েছে। আর যে 
ব্যক্তি ঘুমে আড়ষ্ট অবস্থায় বা শুয়ে নামায পড়ে তার জন্য বসে বসে নামায পাঠকারীর 
অর্ধেক সওয়াব রয়েছে -(বু, দা, না)।১৫৪ 


এ হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে আবদুল্লাহ ইবনে আমর, আনাস ও সাইব 
(রা) থেকেও হাদীস বর্ণিত আছে। ' 


১৫৪. ঘুমের অবস্থায় নামায পড়লে বসে বসে নামায পড়ার তুলনায় অর্ধেক সওয়াব পাওয়া 
যাবে। জমহুরের মতে কোন অপারগতা ছাড়া ঘুমে আড়স্ট অবস্থায় এবং চিৎ হয়ে শুয়ে নামায 
পড়া জায়েয নেই। অবশ্য এ হাদীস কি ধরনের অবস্থায় প্রযোজ্য তা নির্ধারণ করা একটি কঠিন 
ব্যাপার। এ হাদীসকে ঘুমন্ত ব্যক্তির বেলায় প্রযোজ্য করা ঠিক হবে না। কারণ ঘুমে রত অবস্থায় 
নামায পড়লে নামাযই হবে না, অর্ধেক সওয়াব হওয়া তো দূরের কথা। আর যদি বলা হয়, এ 
হাদীস রুগ্ন ব্যক্তির বেলায় প্রযোজ্য, তবে তাকে শুধু অর্ধেক সওয়াব দেওয়া ঠিক হবে না। কারণ 
রুগ্ন ব্যক্তির বসে বসে নামায পড়া সুস্থ ব্যক্তির দাঁড়িয়ে নায়ায় পড়ার সমান। 

অতএব কোন কোন আলেমের মতে এ হাদীস এমন ব্যক্তির বেলায় প্রযোজ্য হবে যে পুরাপুরি 
সুস্থ্যাও নয় এবং পুরাপুরি অসুস্থও নয়। অর্থাৎ সে এমন রোগী যে, বসে নামায পড়লে আরাম 
বোধ করে, দাঁড়িয়ে নামায পড়া যদিও তার পক্ষে সম্ভব, কিন্তু এটা তার জন্য কষ্টকর। এ 
অবস্থায় সে বসে নামায পড়লে তার দাড়িয়ে নামায পড়ার তুলনায় অর্ধেক সওয়াব পাবে। অর্থাৎ 
করুন ব্যক্তি কষ্ট করে দাড়িয়ে নামায পড়লে যে সওয়াব পেত বসে নামায পড়লে তার অর্ধেক 
সওয়াব পাবে। তার এ সওয়াব সুস্থ ব্যক্তির সওয়াবের তুলনায় অর্ধেক পরিমাণ নয়! কেননা সুস্থ 
ব্যক্তি দাঁড়িয়ে নামায পড়লে যে সওয়াব পাবে রুগ্ন ব্যক্তি বসে নামায পড়লেও সেই পরিমাণ 
সওয়াবের অধিকারী হবে। আর শরীআতের দৃষ্টিতে যে রোগীর বসে বসে নামায পড়া জায়েয আছে 
সে কষ্ট করে দাঁড়িয়ে নামায পড়লে তাকে সুস্থ ব্যক্তির দাঁড়িয়ে নামায পড়ার দ্বিগুণ সওয়াব 
দেওয়া হবে। সুতরাং রুগ্ন ব্যক্তির কষ্ট সহকারে দাঁড়িয়ে নামায পড়ার ক্ষমতা থাকা সত্বেও বসে 
নৃসে নামায পড়লে তাকে তার দাড়িয়ে নামায পড়ার অর্ধেক সওয়াব দেয়া হবে -(মাহমূদ)। 


www.pathagar.com 


২৮২ আল-জামে আত-তিরমি্ী 


fl me 8 St nm poll os CSE UG CG TEA 
OEY J JG rar on Ss GF Zn dl 4 
TUT EE ANSE Ed 


CE IS ES JEG eS es 
৩৪৮। ইমরান ইবনে হুসাইন (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ 

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রুগ্ন ব্যক্তির নামায পড়া সম্পর্কে জিজ্ঞেস করলাম। 

তিনি বললেন ঃ দাঁড়িয়ে নামায পড়; যদি দাড়িয়ে পড়তে সক্ষম না হও তবে বসে নামায 

"পড়; যদি বসে নামায পড়তে সক্ষম না হও তবে (শুয়ে) কাত হয়ে নামায পড়। 
কতিপয় মনীষীর মতে নফল SAO Oi 


পল 


Ce চে ih Sn SE ss a 


৩৪৯। হাসান বসরী (রহ) থেকে বর্ণিত। তিনি বলেন, কোন ব্যক্তি ইচ্ছা করলে নফল 
নামায দাড়িয়ে পড়তে পারে, বসেও পড়তে পারে এবং শুয়েও পড়তে পারে। 

যে অসুস্থ ব্যক্তি বসে নামায পড়ার শক্তি রাখে না তার নামায পড়ার নিয়মের ব্যাপারে 
আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। একদল বলেছেন, সে ডান কাতে শুয়ে নামায পড়বে। 
অপর দল বলেছেন, সে চিত হয়ে পা কিবলার দিকে রেখে নামায পড়বে। এ হাদীস 
সম্পর্কে সুফিয়ান সাওরী বলেছেন, ‘বসে নামায পড়লে যে অর্ধেক সওয়াব’ তা সুস্থ 
ব্যক্তির জন্য এবং যার দাড়িয়ে নামায পড়তে কোন অসুবিধা নেই। কেউ যদি রোগ অথবা 
অন্য কোন ওজরের কারণে বসে নামায পড়ে, তবে এক্ষেত্রে সে দাঁড়িয়ে নামায পড়া. 
ব্যক্তির সমানই সওয়াব পাবে। কোন কোন হাদীসে সুফিয়ান সাওরীর এ মতের সমর্থন 
রয়েছে। 
অনুচ্ছেদ £ ১৬১ 
নফল নামায বসে পড়া! 


OU ofl of pl i WL EE U5 lai Bas -vro. 


ere BOE A ET LANG 
EE TE CL LEG BAL ab do itl 


www.pathagar.com 


আবওয়াবুসসালাত ২৮৩ 


As a6 i So 505 5 558 LE el LLG oe 
LG 2 UE ll LE fel nn 5 da IE SG 
Ge ie BT 

৩৫০। নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হাফসা (রা) থেকে বর্ণিত। তিনি 
বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের এক বছর পূর্ব পর্যন্ত 
আমি তীকে বসে বসে নফল নামায পড়তে দেখিনি। অতঃপর তিনি বসে বসে নফল 
নামায পড়তেন এবং সূরাসমূহ ধীরেসুস্থে থেমে থেমে পড়তেন। এতে তা দীর্ঘ থেকে 
দীর্ঘতর হত -(আ,মু,না)। 

হাদীসটি হাসান এবং 'সহীহ। এ অনুচ্ছেদে উম্মে সালামা এবং আনাস ইবনে মালিক 
(রা) থেকেও হাদীস বর্ণিত আছে। মহানবী (সা)-এর কাছ থেকে এরূপও বর্ণিত হয়েছে। 
UG all os Lat SE HL sols Bl Loe Lh 5 G5 


Ed ERED 


ond ad oll Ga 
Ww; eS ll DID 

—্ Ps Ls So wl ww, TG BE rl be $৬ FEE S395 

eG Ps So el 5 TG KS, 

শতিনি রাতের বেলা বসে নামায পড়তেন। কিরাআতের তিরিশ অথবা চল্লিশ আয়াত 

বাকি থাকতে তিনি উঠে দাঁড়াতেন এবং তা পড়ে রুকৃ-সিজদা করতেন। দ্বিতীয় . 

রাকআতেও তিনি এরূপ করতেন। আরো বর্ণিত আছে, তিনি বসে নামায পড়তেন। যখন 

তিনি দাঁড়িয়ে কিরাআাত পাঠ করতেন, iE lL Hl la La 
কিরাআত পাঠ করলে রুকৃ-সিজদাও বসে করতেন।” 


ইমাম আহমাদ ও ইসহাক বলেন, উভয় হাদীস অনুযায়ী আমল করা যায়। অর্থাৎ 
উভয় হাদীসই সহীহ এবং তদনুযায়ী আমল করার উপযুক্ত। 


be rad fl be WL CB DL CB GLS ES -ro\ 
UG Le Ls So Le HG bs EL 
Et) f sl SS LG sels oh BL ee Ve xs 


DE SNe FBS JS { 


www.pathagar.com 


২৮৪ আল-জামে আত-তিরমিযী 


৩৫১। আইশা (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে নামায 
পড়লে কিরাআতও বসে পড়তেন। তাঁর কিরাআতের তিরিশ বা চল্লিশ আয়াত বাকি- 
থাকতে তিনি উঠে দাড়িয়ে তা পাঠ করতেন, অতঃপর রুকু-সিজদা করতেন। দ্বিতীয় ' 
রাকআতেও তিনি এরূপ করতেন - (বু, মু, দা, না, ই, আ)। 

আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। 


oe EIN ps UE CIES US on 2 Ll Gs roy 
dl do ll Jy io ye WIL I PE ve 0 Rl EA 
NESTLE SE TIE EG ls BO 
EAE 1G 0 DU Dy Is SS BG LG 0G fe 
WE ps 
৩৫২। আবদুল্লাহ ইবনে শাকীক থেকে আইশা (রা)-র সূত্রে বর্ণিত। তিনি তাঁকে 
(আইশাকে) রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নফল নামায পড়া সম্পর্কে 
জিজ্ঞেস করলেন। আইশা (রা) বললেন, তিনি কখনও দীর্ঘ রাত পর্যন্ত দাড়িয়ে নামায 
পড়তেন, আবার কখনও দীর্ঘ রাত ধরে বসে নামায পড়তেন। তিনি যখন দাড়িয়ে 
কিরাআত পাঠ করতেন, তখন রুকু-সিজদাও দাঁড়ানো অবস্থায় করতেন। তিনি বসে 
কিরাআত পড়লে রুকৃ-সিজদাও বসে করতেন। 
আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। 
অনুচ্ছেদ 3৪ >ড২ 
রাসূলুল্লাহ (সা)-এর বাণী £ আমি শিশুদের কান্না শুনলে নামায সংক্ষেপ করি। 


bE AS be ODL Ys bn CHES Eo ror 
AALS Ll df 96 LS a Abr Lo al Ts 5 DL on 
Ul EE BEL LEG Sa SU, al 
৩৫৩। আনাস ইবনে মালিক (রা) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি 
ওয়াসাল্লাম বলেন £ আল্লাহর শপথ! নিশ্চয়ই আমি নামাযের মধ্যে শিশুর কান্না শুনতে 
পেলে তার মায়ের উদ্বিগ্ন হওয়ার আশংকায় আমি নামায সংক্ষেপ করি -(আ, বু, মু, 
ই)।- 
এ হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে আবু কাতাদা, আবু সাঈদ ও আবু 
হরায়রা (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। 


www.pathagar.com 


_ আবওয়াবুসসালাত ২৮৫% 


অনুচ্ছেদ £ঃ ১৬৩ 
'দোপাট্টা পরিধান ছাড়া প্রাপ্তবয়ঙ্কার নামায কবুল হয় না! : 


পলা 
+ 


ol of DES ys LL on ss ve a3 US UG Go rot 
Al Ao dL LS IG EG LC Ls SGI HNL os Lo 
alse 31 ab) Ho HE Yas ae 

৩৫৪। আইশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন £ ওড়না ছাড়া প্রাপ্তবয়ঙ্কা মেয়েদের নামায কবুল হয় না (আ, দা, 
ই) 

এ হাদীসটি হাসান। এ অনুচ্ছেদে আবদুল্লাহ ইবনে আমর (রা) থেকেও হাদীস বর্ণিত ' 
॥আছে। মনীষীগণ এ হাদীসের ভিত্তিতে বলেছেন, কোন মহিলা বালেগ হওয়ার পর 
নামাযের সময় মাথার চুলের কিছু অংশ খোলা রাখলে তার নামায জায়েয হবে না। ইমাম 
শাফিঈ এমত পোষণ করেছেন। তিনি বলেছেন, তার শরীরের কোন অংশ অনাবৃত 
থাকলে তার নামায হবে না, হাঁ পায়ের পাতার পিঠ খোলা থাকলে নামায হবে। 
অনুচ্ছেদ £ ১৬৪ 
নামাযের মধ্যে সাদল করা (কাধের উপর কাপড় লটকে রাখা) মাকরূহ।১৫৫ 


HEL i de be LL 05 io Lat UE IS EB roo 
+ Lal ss hl 
৩৫৫। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি 
ওয়াসাল্লাম নামাযের মধ্যে সাদল করতে নিষেধ করেছেন - (আ, দা, হা)। 
' এ অনুচ্ছেদে আবু জুহাইফা (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। আবু ঈসা বলেন, আবু 
সুফিয়ানের সূত্রে জানতে পেরেছি। 


নামাযের মধ্যে বন্ধনহীনতাবে কাপড় ছেড়ে দেয়া সম্পর্কে মনীষীদের মধ্যে মতভেদ 
রয়েছে। তাদের একদল এটাকে মাকরূহ বলেছেন। 

তীঁরা আরো বলেছেন, ইহুদীরা এরূপ করে। অপর দল বলেছেন, এক কাপড়ে নামায 
পড়লে বন্ধনহীনভাবে কাপড় ঝুলিয়ে দেওয়া মাকরূহ। জামার উপর কাপড়ে সাদল করা 


১৫৫. মাথা বা কাঁধের উপর কাপড় রেখে বিনা বাঁধনে তা নীচের দিকে ঝুলিয়ে দেওয়াকে সাদল 
বলে (অনু')। 


www.pathagar.com 


২৮৬ আল-জামে আত-তিরমিযী- 


হলে কোন আপত্তি নেই। ইমাম আহমাদ এই মত ব্যক্ত করেছেন। ইবনুল মুবারক 
নামাযের মধ্যে সাদল করা মাকরূহ বলেছেন। 

অনুচ্ছেদ £১৬৫ 

নামাযের মধ্যে পাথর-টুকরা অপসারণ করা মাকরূহ। 


Es GCE CE PD ol ik bs Sone ES -ron 
PX scr 2 ) ক SG re 3 7d8 sh ASS sf r 
3 ale abl do dl oF 53 dl oF APS al oF SPH op 
eb LEDNIG all CL HB Kal AISI LG 11 IG 
_৩৫৬। আবু যার (রা) থেকে বর্ণিত। নবী  সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ 
তোমাদের কেউ যখন নামাযে দাঁড়ায় তখন সে যেন তার সামনের কীঁকর না মোছে। 
কেননা তখন ‘রহমত’ তার সামনে থাকে- (দা, না, ই)।' 
এ হাদীসটি হাসান। 


LABS os ole 2 DIN US > ty dl Go -roV 
Hal ds se) [ps oe As SC Wr Lo dT IC IG, 
ol SIGNI AY IG 

৩৫৭। মুআইকীব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহ 
আলাইহি ওয়াসাল্লামকে নামাযের মধ্যে কীকর সরানো সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি 
বললেন £ যদি তা সরানো একান্তই প্রয়োজন হয়ে পড়ে তবে একবার মাত্র সরাবে। 

আবু ঈসা বলেন, হাদীসটি সহীহ। এ অনুচ্ছেদে আলী, হ্যাইফা, জাবির ইবনে 
আবদুল্লাহ ও মুআইকীব (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। বর্ণিত আছে, 

“মহানবী (সা) নামাযের মধ্যে কীকর পরিষ্কার করা অপছন্দ করতেন। তিনি : 
বলেছেন, যদি তা সরানো একান্তই দরকার হয় তবে একবারই সরাও”। 

মনে হয় তিনি একবার এটা সরানোর অনুমতি দিয়েছে। মনীষীগণ এ হাদীস অন্যায়ী 
আমল করেন। 
অনুচ্ছেদ £ঃ ১৬৬ 
নামাযের মধ্যে মাটিতে) ফুঁ দেওয়া মাকরূহ। 


8 353080, 


Hl Ln US fd ee U5 ee LS ES VON. 


www.pathagar.com 


আবওয়াবুসসালাত ২৮৭ 
Ade As BG LCs Lb In SU os 

Us PE OUI i Lo BIBI IE CR A, 0 

৩৫৮। উন্মে সালামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহ আলাইহি 
ওয়াসাল্লাম আফলাহ নামের যুবককে দেখলেন, সে যখন সিজদায় যায় তখন ফু দিয়ে 
ধূলা সরায়। তিনি বললেন ঃ হে আফলাহ! তোমার চেহারায় ধূলাবালি লাগতে দাও। 

আহমাদ ইবনে মানী বলেন, আর্বাস রা) নামাযের মধ্যে ফু দেয়া মাকরূহ মনে 
করতেন। তিনি বলেছেন, এরূপ করলে নামায অবশ্য নষ্ট হবে না। অপর এক বর্ণনায় এ 
যুবকের নাম 'রাবাহ’ বলে উল্লেখ আছে। আবু ঈসা বলেন, উন্মে সালামার হাদীসের সনদ 
তেমন একটা সুবিধাজনক নয়। মাইমুন আবু হামাযাকে কতিপয় বিশেষজ্ঞ দুর্বল বলেছেন। 
' নামাযের মধ্যে ফুঁ দেয়া সম্পর্কে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। একদল বলেছেন, 
নামাযের মধ্যে ফুঁ দিলে পুনর্বার নামায পড়তে হবে। সুফিয়ান সাওরী ও কুফাবাসীগণ এ 
মত পোষণ করেছেন। অপর দল বলেছেন, এটা মাকরূহ, তবে এতে নামায নষ্ট হবে না। 
আহমাদ ও ইসহাক একথা বলেছেন। 


অনুচ্ছেদ £১৬৭ 
নামাযের মধ্যে কোমরে হাত রাখা নিষেধ। 


LEASE) ocd, 2. ELM 


se sls 2 ple or LU Hl CEI AE Hl Go 0A 
HEE 2 EEE a b r ENE ভন RE ge ce 0 [) 
ar 8 ls oe dl do NED fl oF er on, 


Ed 


ae bel 
৩৫৯। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোন, 
ব্যক্তিকে কোমরে হাত রেখে নামাযে দাঁড়াতে নিষেধ করেছেন -(বু, মু, দা, না, আ)। 
আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে ই ত্যনে উমার (রা) 
থেকেও হাদীস বর্ণিত আছে। একদল বিশেষজ্ঞ কোমরে হাত দিয়ে নামাযে দ।ড়ালো 
' মাকরূহ বলেছেন। অপর একদল মনীষী কোমরে হাত রেখে হাটা মাকরূহ বলেছেন। 
বৰ্ণিত আছে, শয়তান পথ চলার সময় কোমরে হাত রেখে পদচারণা করে। 


"অনুচ্ছেদ £১৬৮ 
চুল বেঁধে নামায পড়া মাকরূহ। 

Doe ec 23 208 Boer 49. PR sf Fe eB oe লর্ড » : 
ue or xl UO Sf as US in ne BS NN. 
[] so ait- eB soe . sco 8 s 2 se ce 
fl of ol oF Spall ane ofl on dene OF on Sls 


#454 . Do . co ee . পপ 267 i 
5 Se AE I, a Po dE on rl 2 SSD 


ন ল 


www.pathagar.com 


৮৮ আল-জামে আত-তিরমিমী 


La NY WS sb YH IEG Cale Lol al CEG Gl 
. Sal his ws LE ALS 20 Le ds Ee iG 
৩৬০। আবু রাফে (রা) থেকে বর্ণিত। তিনি হাসান ইবনে আলী (রা)-র কাছ দিয়ে 

যাচ্ছিলেন। তখন তিনি নামায পড়ছিলেন। তাঁর চুল ঘাড়ের কাছে বাঁধা ছিল। তিনি (আবু 

'রাফে) তা খুলে দিলেন। এতে হাসান (রা) রাগাবিত হয়ে তাঁর দিকে দৃষ্টি নিক্ষেপ 

করলেন। তিনি (আবু রাফে) বললেন, নামাযে মনোনিবেশ কর, রাগ কর না। কেননা আমি 

‘রাসূলুল্লাহ সাল্লান্রাহ আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি £ এটা (রাগ) শয়তানের 

অংশ -(ই, দা)। 

' আবু ঈসা বলেন, হাদীসটি হাসান।-এ অনুচ্ছেদে উন্মে সালামা ও আবদুল্লাহ ইবনে 

: আব্বাস (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। মনীষীগণ এ হাদীস অনুযায়ী আমল করেছেন। 

তীঁরা ঘাড়ের কাছে চুল বাধা অবস্থায় নামায পড়া মাকরূহ বলেছেন। 


অনুচ্ছেদ £ ১৬৯ 


নামাযের মধ্যে বিনয় ও ভীতি 
ESD BE EET OLE EE 4) 


AD as 8 ol 2 Is iF Ae nD Ue US Ln 


50 pi jad yO EG SGM 0 ys 
7-08 “20 LL 1 | £08 4 -ব-- ৪1" os F504 
PES NG ME Sb St Xa 2 ale adit do dt Jeo 


) btiy Je ese os LS oT CEL 
SOE 48 WS Yl SS IU IE YE WC UE 

৩৬১। ফযল ইবনে আৰর্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ নামায দুই দুই রাকআত; প্রতি দুই রাকআত পর ' 
তাশাহ্‌হদ পড়তে হবে; নামাযীকে বিনয়ী হতে হবে, মিনতির সাথে প্রার্থনা করতে হবে; 
“কপ্দকহীন হতে হবে। এ অবস্থায় তোমার প্রতিপালকের দরবারে নিজের দু’হাত তুলবে, 
‘হাতের তালু তোমার চেহারার দিকে থাকবে, অতঃপর বলবে, হে প্রভু, হে প্রতিপালক" 
যে ব্যক্তি এরূপ না করবে তার নামায এরূপ এবং এরূপ হবে। 

আবু ঈসা বলেন, ইবনুল মুবারক ছাড়া অন্যান্য রাবীগণ হাদীসের শেষের অংশ এরূপ: 
বর্ণনা করেছেন £ যে ব্যক্তি এরূপ (বিনয়-নম্রতা অবলম্বন) করল না তার নামায পূর্ণাঙ্গ 
হল না। 


www.pathagar.com 


-আবওয়াবুস সালাত ২৮৯- 
আবু ঈসা বলেন, আমি মুহাম্মাদ ইবনে ইসমাঈল বুখারীকে বলতে শুনেছি, শোবা এ 

হাদীসটি আবদে রব্বিহি ইবনে সাঈদের সূত্রে বর্ণনা করেছেন। কিন্তু তিনি কয়েকটি 

জায়গায় ভুল করেছেন। অতএব শোবার বর্ণিত হাদীসের চেয়ে লাইসের বর্ণনাটি অধিকতর 

সহীহ। 

অনুচ্ছেদ £৯১৭০ 

নামাযের মধ্যে উভয় হাতের আঙ্গুলসমূহ পরস্পরের মধ্যে ঢোকানো মাকরূহ। 

Ae UE Os nl oF A 2 Sl CE ES. EN 


Ls oo i de dt Ys ee 0 PS UF 5 oF Uridl 
HS dl dl EE oh bes LOE I (eo 1 JG 
. Mo BG wll ক Ee 2 

৩৬২। কাব ইবনে উযরা (রা) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ সাল্লাল্াহ আলাইহি 

ওয়াসাল্লাম বলেন £ যখন তোমাদের কেউ উত্তমরূপে উযু করে নামায পড়ার সংকল্প 

নিয়ে মসজিদের দিকে যেতে থাকে তখন সে যেন নিজের হাতের আঙ্গুলগুলো পরম্পরের 

মধ্যে প্রবেশ না করায়। কেননা সে তখন নামাযের মধ্যেই আছে -( ই, আ, দা)। 
আবু ঈসা বলেন, এ হাদীসটি একাধিক সূত্রে বর্ণিত হয়েছে। শারীক তীর সনদ 

পরম্পরায় এ হাদীসটি আবু হরায়রার কাছ থেকে বর্ণনা করেছেন। কিন্তু তীর বর্ণনাসূত্রটি 

সুরক্ষিত নয়। 

অনুচ্ছেদ 3 ১৭১ 

নামাযে দীর্ঘ কিয়াম করা (দাড়ানো)। 


oe A ofl oe Es 2 GOL CE Ll Al EES rar 
Bb IG Yl Sa GALS a Al do i I IG nb 
৩৬৩। জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 


জিজ্ঞেস করা হল, কোন্‌ ধরনের নামায উত্তম? তিনি বললেন £ যে নামাযে দীর্ঘক্ষণ 
দীড়ানো হয় -(ই, আ, মু)। 


এ হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে আবদুল্লাহ ইবনে হাবশী ও আনাস ইবনে 
মালিক (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। উল্লেখিত হাদীসটি জাবিরের কাছ থেকে 
একাধিক সূত্রে বর্ণিত হয়েছে। 


www.pathagar.com 


bcd আল-জামে আত-তিরমিযী' 
অনুচ্ছেদ £১৭২ 
অধিক পরিমাণে রুকু--সিজদা করা (নামায পড়া)৷ 


Ed 


JG 3 ai ‘il Li IG ~~ EL SEE. FG 
Ee EE Ee JG EN) EE pe oY J) IEE 
EN IG LET SE) cs 
AE 55 Ls 35 dh oe dt Ls Sb 
AEBS CL Ge CES Hl iy a dh A Le. 
HPAL ode dns 0 La al 
Eb WEE hs EG MLS Nic dS tiie 0 
ULL IEG CE LE OC CG CG wl Ul Sl so IU 


CORE ne SL 
Eb Ge os bo io) drs EE) [Ei 

OME EAE NCE (রহ) বকে বিত তিনি বেন, 
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লরাহ আলাইহি ওয়াসাল্লামের আযাদকৃত গোলাম সাওবান (রা)-র. 
' সাথে সাক্ষাত করলাম। আমি তাকে বললাম, আমাকে এমন একটি কাজের কথা বলে ' 
দিন যার বিনিময়ে আল্লাহ আমাকে কল্যাণ দান করবেন এবং বেহেশতে প্রবেশ করাবেন। 
আমার প্রশ্নে তিনি কিছুক্ষণ চুপ থাকলেন। অতঃপর তিনি আমার দৃষ্টি আকর্ষণ করে 
বললেন, তুমি অবশ্যই অধিক সিজদা করবে। কেননা আমি রাসুলুল্লাহ সাল্লান্রাহ আলাইহি 
“ওয়াসাল্লামকে বলতে শুনেছি £ যেকোন বান্দাহ আল্লাহর সন্তোষ লাভের উদ্দেশ্যে তীর 
জন্য একটি সিজদা করে, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন এবং তার একটি গুনাহ 
মাফ করে দেন। মাদান বলেন, অতঃপর আমি আবু দারদা (রা)-র সাথে সাক্ষাত করে 
তীকেও সাওবানের কাছে যে প্রশ্ন করেছিলাম তাই করলাম। তিনি বললেন, তুমি অবশ্যই 
সিজদা করতে থাক। কেননা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বলতে 
শুনেছি £ যে কোন ব্যক্তিই আল্লাহর সন্তোষ লাভের উদ্দেশ্যে তঁকে একটি সিজদা করে, 
আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন এবং তার একটি গুনাহ মাফ করে দেন (আ, মু, দা)। 

আবু ঈসা বলেন, অধিক রুকু-সিজদা সম্পর্কিত সাওবান ও আবু দারদা (রা)-র 
হাদীসদ্বয় হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে আবু হুরায়রা ও আবু ফাতিমা (রা) থেকেও 
হাদীস বর্ণিত আছে। 


www.pathagar.com 


আবওয়াবুস সালাত ২৯১ 


একদল আলেম বলেছেন, নামাযে দীর্ঘ কিয়াম করা অধিক রুকু সিজদা করার চেয়ে 
উত্তম। অপর দল বলেছেন, দীর্ঘ কিয়ামের তুলনায় অধিক রুকৃ-সিজদা করা উত্তম। 
ইমাম আহমাদ বলেন, রাসূলুল্লাহ (সা)-এর হাদীস দুটি থেকে উভয় মতেরই সমর্থন 
পাওয়া যায়, তাতে কোন ফায়সালা নাই। ইসহাক বলেন, দিনের বেলা অধিক রুকূ- 
সিজদা এবং রাতের বেলা দীর্ঘ কিয়াম করা উত্তম। হী যদি কোন ব্যক্তি রাতের কিয়ামের 
জন্য সময় নির্দিষ্ট করে নেয় তবে অধিক রুকৃূ সিজদা করাই উত্তম। কেননা সে তার 
নিদিষ্ট সময়ও পূর্ণ করবে আর অধিক রুকূ সিজদারও সওয়াব পাবে এবং কল্যাণের মধ্যে 
অবস্থান করবে। আবু ঈসা বলেন, ইমাম ইসহাকের এ মতের সমর্থনে মহানবী (সা)-এর 
আমল বিদ্যমান রয়েছে। তিনি রাতে দীর্ঘ কিয়াম করতেন এবং দিনে অধিক রুকৃ-সিজদা 
করতেন (অনেক রাকআত নামায পড়তেন)। 
অনুচ্ছেদ £ঃ ১৭৩ 
নামাযরত অবস্থায় সাপ-_বিছা হত্যা করা। 
nl Ge oe LE bn Pell UB Go le Gio re 
LG Ub os 0 pas be 2 lg x be IO 
LSC od oS Jk LS a0 i Le ad AIG 

. Ll, 

৩৬৫। আবু হরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লান্রাহ আলাইহি 
ওয়াসাল্লাম নামাযরত অবস্থায়ও দুটি কালো প্রাণী অর্থাৎ সাপ এবং বিছা হত্যা করার 
হুকুম দিয়েছেন (বু, মু, দা, না, ই)।১৫৬ 

এ হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে ইবনে আব্বাস ও আবু রাফে (রা) 
থেকেও হাদীস বর্ণিত আছে। মহানবী (সা)-এর একদল সাহাবা ও অন্যান্যরা এ হাদীস 
অনুসারে আমল করেছেন। ইমাম আহমাদ এবং ইসহাকও অনুরূপ কথা বলেছেন। 
কতিপয় মনীষী নামাযরত অবস্থায় সাপ-বিছা মারা মাকরূহ বলেছেন। ইবরাহীম 
বলেছেন, নামাযের মধ্যে একটা ব্যস্ততা রয়েছে। (তিরমিযী বলেন) প্রথম কথাটাই 
অধিকতর সহীহ। 
অনুচ্ছেদঃ ৯৭৪ 
সালাম ফিরানোর পূর্বে সাহুসিজদা করা। 
EAS ool AF oF SUS onl of SN CSL ES rN 


১৫৬' হানাফী মতে দুই-তিন আঘাতে মারতে পারলে নামায নষ্ট হবে না। কিন্তু ততোধিক 
আঘাত করলে নামায ফাসেদ হবে। কেননা তা আমলে কাসীর (অধিক কাজ) বলে গণ্য হবে 
(অনু)। : | 


www.pathagar.com 


২৯২ আল-জামে আত-তিরমিযী 
ler TL SE SE SEE LUE SS 
BIS AE DE SESE LE 
ll CE EE Ar ES Se 

+ ned i os Lb IEG 


৩৬৬। আবদুল্লাহ ইবনে বুহাইনা আল-আসাদী (রা) থেকে বর্ণিত। একদা নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের নামাযে (দ্বিতীয় রাকআতে) বসার পরিবর্তে ' 
দীড়িয়ে গেলেন। নামায শেষ করার পর সালাম ফিরানোর পূর্বে তিনি তাকবীর সহকারে 
দুটি সিজদা করলেন। তাঁর সাথের লোকেরাও সিজদা করলেন। ভুলে পরিত্যক্ত বসার 
পরিবর্তে এ সিজদা -(বু, মু)। 

এ হাদীসটি হাসান। এ অনুচ্ছেদে আবদুর রহমান ইবনে আওফ (রা) থেকেও হাদীস 
বৰ্ণিত আছে।. 

UE YG 50 Hl ES LE CSTE Loe Eo rv 
Ee LS OSA AS GF YS x bs FO 
LT ot a Seen BE DVS alt 

৩৬৭। মুহাম্মাদ ইবনে ইবরাহীম (র) থেকে বর্ণিত। আবু হুরায়রা ও সায়েব আল- 
কারী (ফারিসী রা.) সালাম ফিরানোর পূর্বে দুটি সাহসিজদা করতেন। 

কতিপয় মনীষী উল্লেখিত হাদীস অনুসারে আমল করার কথা বলেছেন। ইমাম 
শাফিঈ বলেছেন, সাহসিজদা সালাম ফিরানোর পূর্বেই করতে হবে। তিনি আরো বলেছেন, 
এ হাদীস (সাহুসিজদা সম্পর্কিত) অন্যান্য হাদীসগুলোকে মানসুখ (রহিত) করে দিয়েছে। 
মহানবী (স!) শেষের দিকে এ নিয়মেই সাহসিজদা করেছেন। 

ইমাম আহমাদ ও ইসহাক বলেছেন, কোন ব্যক্তি দ্বিতীয় রাকআতে না বসে সরাসরি 
দাঁড়িয়ে গেলে সালাম ফিরানোর পূর্বে দুটি সাহসিজদা করবে। 

আবদুল্লাহ ইবনে বুহাইনার হাদীসকে কেন্দ্র করে সাহসিজদার ব্যাপারে আলেমদের 
মধ্যে মতভেদ সৃষ্টি হয়েছে। সিজদা কি সালাম ফিরানোর পূর্বে করবে না পরে করবে?১৫৭ 
১৫৭. নামাযে ভুল করার কারণে যে দুটি সাহু সিজদা দিতে হয় তা সালাম ফেরাবার আগে দিতে 
' হয় না সালাম ফেরাবার পর? ইমাম আবু হানীফার মতে সালাম ফেরাবার আগেও সাহ সিজদা 
দেয়া যেতে পারে এবং সালাম ফেরাবার পরেও দেওয়া জায়েয আছে। তবে তার মতে প্রথম 


. সালামের পর এবং দ্বিতীয় সালামের আগে সাহু সিজদা দেওয়া উত্তম। ইমাম আবু হানীফার 
দৃষ্টিতে এ সম্পর্কে বর্ণিত সকল হাদীসই আমলের উপযোগী৷ ইমাম শাফিঈর মতে ইবনে 


www.pathagar.com 


আবওয়াবুস সালাত ২৯৩ 


সুফিয়ান সাওরী ও কুফাবাসীদের মতে সালাম ফিরানোর পর সাহসিজদা করতে হবে। ; 
আর এক দল মনীষীর মতে, সালাম ফিরানোর পূর্বে সাহসিজদা করতে হবে। মদীনার 
অধিকাংশ ফিক্হবিদ যেমন ইয়াহইয়া ইবনে সাঈদ, রবীআ ও অন্যান্যরা এ মত ব্যক্ত 
করেছেন। ইমাম শাফিঈও একথা বলেছেন। মালিক ইবনে আনাস বলেছেন, নামাযের 
মধ্যে কোন কাজ অতিরিক্ত করে ফেললে সালাম ফিরানোর পর সাহসিজদা করবে। আর 
কোন কাজ কম করে ফেললে (যেমন প্রথম বৈঠক বাদ পড়া) সালামের পূর্বে সিজদা 
করবে। 


ইমাম আহমাদ বলেছেন, রাসুলুল্লাহ (সা)-এর কাছ থেকে সাহসিজদার হাদীসগুলো 
ঠিক যেখানে যেভাবে এসেছে ঠিক সেখানে সেভাবেই আমল করতে হবে। যেমন কোন 
ব্যক্তি যোহর অথবা আসরের দ্বিতীয় রাকআতে না বসে সরাসরি দীড়িয়ে গেলে ইবনে 
বুহাইনার হাদীস অনুযায়ী সালাম ফিরানোর পূর্বে সাহসিজদা করবে। যদি যোহরের নামায 
পাঁচ রাকআত পড়ে ফেলে তবে সালাম ফিরানো পর সিজদা করবে। যদি যোহর ও 
আসরে দুই রাকআত পড়ার পর ভুলে সালাম ফিরায় তবে অবশিষ্ট নামায পূর্ণ করে 
সালাম ফিরানোর পর সাহসিজদা করবে। অর্থাৎ অবস্থা অনুসারে ব্যবস্থা নিবে। যেসব 
ভুল-ক্র'টির ব্যাপারে রাসুলুল্লাহ (সা) কিছু উল্লেখ করেননি সেসব ক্ষেত্রে সালাম 
ফিরানোর পূর্বে সাহসিজদা করবে। ইমাম ইসহাকও অনুরূপ মত প্রকাশ করেছেন। তবে 
যেসব ভুল-ক্রুটির ব্যাপারে মহানবী (সা)-এর কোন আমলের উল্লেখ নাই সেসব ক্ষেত্রে 
তিনি ইমাম আহমাদের সাথে একমত হননি। তিনি বলেছেন, নামাযের মধ্যে কোন কাজ 
বেশী করে ফেললে সালাম ফিরানোর পর সাহসিজদা করবে; আর কোন কাজ কম করে 
ফেললে সালাম ফিরানোর পূর্বে সাহসিজদা করবে। 


অনুচ্ছেদ ই ৯ ৭৫ 
সালাম ও কথাবর্তা বলার পর সাহুসিজদা করা। 


UE Gap 2 oA AE UB ain tn GSE Ei FNMA 
‘1 fe Ae SSR A 


বুহাইনার হাদীস তার পরবর্তী হাদীসের হুকুম রহিত করে দিয়েছে। অর্থাৎ যে হাদীসে সালাম 
ফেরাবার পর সাহ সিজদা দেয়ার হুকুম এসেছে তা মানসূখ হয়ে গিয়েছে। কিন্তু নবী (সা) কোন্‌ 
হাদীস আগে বলেছেন এবং কোন্‌ হাদীস পরে বলেছেন এ সম্পর্কে সুনিদিষ্ট জ্ঞান ছাড়া কোন 
একটির মানুসূখ হওয়ার দাবি করা সঠিক হতে পারে না। কেননা দুটি দিক সম্পর্কেই নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাওলী এবং ফেলী উভয় ধরনের হাদীস পাওয়া যায়। কিন্তু 
ইমাম আবু হানীফা সালাম ফেরাবার পর সিজদা সাহু দেওয়ার নিয়ম গ্রহণ করেছেন। সুনানে আবু 
দাউদে এর পক্ষে হাদীসও বর্ণিত আছে। তা এই ঃ "নামাযে ভুলের জন্য সালামের পর দুটি সিজদা 
দিতে হবে।* কোন কোন হাদীসে সালামের আগে সিজদা দেয়ার যে বর্ণনা এসেছে তা নবী (সা) 
জায়েয বর্ণনার উদ্দেশ্যে করেছেন - (মাহমূদ)। 


www.pathagar.com 


“১৪ 'আল-জামে আত-তিরমি্যী' 


Kal SAAB CE Hh de Ad a0 db oid 

ELA EE 
__ ৩৬৮। আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত। একদা নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম যোহরের নামায পাঁচ রাকআত পড়লেন।১৫৮ তাঁকে বলা হল, নামায কি 


কড়িয়ে দেওয়া হয়েছে না আপনি ভুল করেছেন? সালাম ফিরানোর পর তিনি দুটি সিজদা 
করলেন -(বু, মু, দা, না, ই,আ)।১৫৯ 


আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। 
ced PA EE shi cert izing on As Ide Lr BBA Lal 
asl oe LO Al UE VG LAE oy Spams 5 ES TA 
ee ols ale at do AST all ae os LEE Ls lil be 
«PN | i 
৩৬৯। আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম কথাবার্তা বলার পর সাহসিজদা করেছেন -(মু)। 


১৫৮. কোন কোন হাদীসবিশারদের মতে যোহরের নামায পাঁচ রাকআত পড়লে তা জায়েয হয়ে 
যাবে। ইমাম শাফিঈ, ইমাম আহমাদ এবং ইমাম ইসহাকও এই মত পোষণ করেন। অপর এক 
দল আলেমের মতে চতুর্থ রাকআতে তাশাহ্‌হদ পড়ার পরিমাণ সময় না বসলে এ নামায জায়েয 
হবে না। আলেমদের মাঝে এ মতবিরোধের মূল কারণ হচ্ছে শেষ বৈঠক ফরয হওয়া বা না 
হওয়াকে কেন্দ্র করে। যে সকল আলেম শেষ বৈঠক ফরয মনে করেন, তাদের মতে চতুর্থ 
রাকআতে না বসলে নামায জায়েয হবে না। আর যারা শেষ বৈঠক ফরয মনে করেন না তাদের 
মতে চতুথ রাকআতে না বসলেও নামায পূর্ণ হয়ে যাবে। ইমাম আবু হানীফা, ইমাম সুফিয়ান 
সাওরী এবং কুফার আলেমদের মতে শেষ বৈঠক ফরয। তাদের দলীল এই যে, নবী (সা) 
আবদুল্লাহ ইবনে মাসউদ (রা)-কে বলেন ঃ$ “তুমি তাশাহ্‌হদ পড়লে এবং শেষ বৈঠক করলে 
তোমার নামায পুরা হয়ে যাবে।” 

ফরয হুকুম প্রমাণ করে না। কিন্তু আমল সম্পর্কিত ফরয নির্দেশ প্রমাণ করে। এ ছাড়া হানাফী 
আলেমরা শুধু হাদীস দিয়েই শেষ বৈঠককে ফরয প্রমাণ করেন না,পবিত্র কুরআনের হুকুম 
থেকেও তারা শেষ বৈঠককে ফরয প্রমাণ করেন। কুরআনের হুকুম সংক্ষিপ্ত। নবী সাল্লাল্লাহ 
আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাসউদ (রা)-কে শেষ বৈঠক করার যে নির্দেশ দিয়েছেন তা 
কুরআনের সংক্ষিপ্ত নির্দেশের ব্যাখ্যা'স্বরূপ -(মাহমূদ)। 

১৫৯" বুখারী ও মুসলিম শরীফে এ হাদীসের শেষের অংশ নিশ্ররূপ £ “আমি তোমাদের মতই 
একজন মানুষ। তোমরা যেরূপ ভুলে যাও আমিও তদুপ ভুলে যাই। সুতরাং আষি যখন ভূলে যাই 
তোমরা তখন আমাকে স্বরণ করিয়ে দিও। তোমাদের কেউ নামাযের মধ্যে সন্দেহে পতিত হলে 
সত্যে উপনীত হওয়ার জন্য সে যেন চিন্তা করে; অতঃপর চিন্তার ফলের ভিত্তিতে অবশিষ্ট নামায 
সমাপ্ত করে; অতঃপর সালাম ফিরিয়ে ভুলের-জন্য দুটি সিজদা করে” (অনু')। 


www.pathagar.com 


আবওয়াবুসসালাত ২৯৫ 

এ অনুচ্ছেদে মুআবিয়া, আবদুল্লাহ ইবনে জাফর ও আবু হুরায়রা (রা) থেকেও হাদীস 
' বৰ্ণিতমাছে। 

ER ET . ডু e- Deoc os -t4 t-8 asce4 I 
Ge AL a0 Lo ITD Yb rs 2 

‘pl 

ত যায হেরা ছা রে বত লতার লাগা ও তয়ারছাম ক 
সিজদা দুটো সালাম ফিরানোর পর করেছেন -(বু, মু)। 

আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। 

একদল মনীষী এ হাদীসের উপর আমল করেছেন। তীঁরা বলেছেন, যদি কোন ব্যক্তি 
ভুলে যোহরে পাঁচ রাকআত নামায পড়ে ফেলে তবে তার নামায জায়েয হবে, সে যদি. 
চতুর্থ রাকআতে নাও বসে থাকে, তবে দুটি ভুলের সিজদা করবে। ইমাম শাফিঈ, 
আহমাদ ও ইসহাক এ কথা বলেছেন। সুফিয়ান সাওরী ও.কতিপয় কুফাবাসী বলেছেন, 
যদি যোহরের নামায পাঁচ রাকআত পড়া হয় এবং চতুর্থ রাকআতে তাশাহ্‌হদের পরিমাণ 
সময় না বসা হয়ে থাকে তবে এ নামায ফাসেদ বলে গণ্য হবে। 
অনুচ্ছেদ £১৭৬ 


সাহ্হজদাদ তাহার খাড়া 
JG Et থl ~ a লো লাখ এ Loe Ge VN 


Sh ANAT ME TEE 
Fit US SL US AS 
৩৭১। ইমরান ইবনে হুসাইন (রা) EAE EOE YE TIE 
তাদের নামায পড়ালেন। তিনি ভুল করলেন, অতঃপর দুটি সিজদা করলেন, অতঃপর 
তাশাহ্‌হদ পড়লেন, অতঃপর সালাম ফিরালেন -(দা, হ!)। 
আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং গরীব। এ হাদীসটি বিভিন্ন সূত্রে বর্ণিত হয়েছে। 
ইমরান ইবনে হুসাইনের অপর বর্ণনায় আছে £ নবী (সা) আসরের তৃতীয় রাকআতে 
ছিলেন। এক ব্যক্তি উঠে দীড়ালো, তার নাম ছিল খিরবাক (বা যুল-ইয়াদাইন) -(মু, দা, 
না;,ই)। 
সিজদায় সাহর পর তাশাহ্‌হদ পড়ার ব্যাপারে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। 
একদল বলেছেন, সিজদা করার পর তাশাহ্‌হদ পড়বে, অতঃপর সালাম ফিরাবে। অপর 


www.pathagar.com 


২৯৬' আল-জামে আত-তিরমিযী 


দল বলেছেন, সিজদায় সাহর পর তাশাহ্‌হদ নাই, সালামও নাই। সালাম ফিরানোর পূর্বে 
সিজদা করলে তাশাহ্‌হদ পড়বে না। ইমাম আহমাদ ও ইসহাক এই মতের সমর্থক। 
না। 
অনুচ্ছেদ £ঃ১৭৭ 
যে ব্যক্তি নামাযে কম অথবা বেশী পড়ার সন্দেহে পতিত হল। 
~~ Ll ll on Jl US LS Go -rvyr 
sith oniL [) 2 Bor sot sie dB eo 8 or ০০্পূ 
4 EB IG Se on pols bE A fl A bs SOY 
dh Le did, IG IG he LF sw La Col Ls 
ME DS rie LLB LoS NAGI do BAL 
৩৭২। ইয়াদ ইবনে হিলাল (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবু সাঈদ (র!)-কে 
জিজ্ঞেস করলাম, আমাদের কেউ নামায পড়ল কিন্তু তার মনে নাই সে কত রাকআত 
পড়ল? তিনি বললেন, রাসুলুল্লাহ সাল্লান্রাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ তোমাদের 
কেউ যখন নামায পড়ল, কিন্তু বলতে পারছে না সে কত রাকআত পড়ল, সে বসা 
অবস্থায়ই দুটি সিজদা করবে -॥মু, দা, আ)। 
আবু ঈসা বলেন, হাদীসটি হাসান। এই অনুচ্ছেদে উসমান, ইবনে মাসউদ, আইশা,আবু 


হরায়রা (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। উল্লেখিত হাদীসটি আবু সাঈদের কাছ থেকে 
অপরাপর সৃত্রেও বর্ণিত হয়েছে। মহানবী (সা) থেকে আরো বর্ণিত আছে, তিনি বলেছেন ঃ 


LEN 5 LE BL ols Uo 220 oS ST GL Kl 
«SOUS pine WS LG dels gril Calis oS, 
"যদি তোমাদের কেউ এক এবং দুই রাকআতের মধ্যে সন্দেহে পতিত হয় (এক 
রাকআত পড়েছে না দুই রাকআত পড়েছে) তবে সে এক রাকআতই হিসাবে ধরবে। যদি 
‘সে দুই এবং তিন রাকআতের মধ্যে সন্দেহে পতিত হয় তবে দুই রাকআতই হিসাবে 
ধরবে এবং সালাম ফিরানোর পূর্বে দুটি সিজদা করবে।” 

আমাদের সাথীরা এ হাদীস অনুযায়ী আমল করেন। এক দল আলেম বলেছেন, কত 
রাকআত পড়েছে তা ঠিক করতে পারছে না- এজাতীয় সন্দেহে পতিত হলে পুনর্বার 
নামায পড়বে। 

“ LL aloo onl oF Eh CEILS Ee ry 

SEG sla Sd ade abt Lo abl Js JG JG 2p 


www.pathagar.com 


আবওয়াবুস সালাত ২৯৭ 


LA a2: PREETI [3 @ Bl 0 bn oa 2 i E22 
IETS I BG de FSAI oS ol LS SNe 
LE Ps ie El 
৩৭৩। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন £ঃ তোমাদের কারো নামাযের সময় শয়তান উপস্থিত হয়ে তার 
নামাযের মধ্যে গোলযোগ সৃষ্টি করে। এমনকি সে (কোন কোন সময়) বলতে পারে না 
যে, সে কত রাকআত পড়েছে। তোমাদের কেউ এরূপ অবস্থায় পতিত হলে সে যেন বসা 
অবস্থায়ই দুটি সিজদা করে - (বু, মু, দা, না, ই)। 
আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। 


এপল বব 2400-4 [) ৃ 20 A792 গুণত ৰব ie 0 8, 3 EEL 
Url sais cn Je om a bl En nm xa >  -NVE 


r ooh, e300 oO 7 ro Ao Id. 0 FLSA or #079 [) 


LL i Lo CELL IG Sk gH LS bo 2 
Ee EL NL SG BE IEE BUA, 
SE GL AB OSG 1 do SE A DS Dols SE onl 
ride Dy S56 GE 0 OI oe BSG YG 
DY 
৩৭৪। আবদুর রহমান ইবনে আওফ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী 
সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি £ঃ তোমাদের কেউ যখন তার নামাযে 
ভুল করে অতঃপর সে বলতে পারছে না সে কি এক রাকআত পড়েছে না দুই রাকআত 
পড়েছে, এমতাবস্থায় সে এক রাকআতের উপরই তিত্তি করবে। সে কি দুই রাকআত 
পড়েছে না তিন রাকআত--তা ঠিক করতে না পারলে দুই রাকআতকেই ভিত্তি ধরবে। 
সে তিন রাকআত পড়েছে না চার রাকআত তা ঠিক করতে না পারলে তিন 
রাকআতকেই ভিত্তি ধরবে এবং সালাম ফিরানোর পূর্বে দুটি সিজদা করবে - (আ, ই, 
হ!)। 
এ হাদীসটি হাসান এবং সহীহ। আবদুর রহমান (রা)-র কাছ থেকে অপরাপর সূত্রেও 
এ হাদীসটি বর্ণিত হয়েছে। 
অনুচ্ছেদ £১৭৮ 
যে ব্যক্তি যোহর বা আসরের দুই রাকআত পড়ে সালাম ফিরায়। 
Los ln xl oe WC CE ee UT ola Go -rvo 


www.pathagar.com 


২৯৮ আল-জামে আত-তিরমিষী 


Ld Le AIT Yl Lr LN GE 
L Et Xl Sa nl 506 Sl i S| 
AIG pid 5 GA LG a 2 Lo ait IO abot I 
Fl ff dp Ls Ls se de dns 8 


ESSE SEAS 


৩৭৫। আবু হরায়রা (রা) থেকে বর্ণিত। একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই 
রাকআত নামায পড়ে অবসর হলেন। যুল-ইয়াদাইন (রা) তীঁকে বললেন, হে আল্লাহর 
রাসূল! নামায কি কমিয়ে দেওয়া হয়েছে না আপনি ভুলে গেছেন? নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম (লোকদের) জিজ্ঞেস করলেন ঃ যুল-ইয়াদাইন কি ঠিক বলছে? . 
লোকেরা বলল, হাঁ। নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসান্লাম উঠে দীড়ালেন, অবশিষ্ট দুই 
রাকআত পড়ালেন, অতঃপর সালাম ফিরালেন, অতঃপর তাকবীর বললেন এবং পূর্বের 
সিজদার সমান অথবা তার চেয়ে দীর্ঘ সময় সিজদায় থাকলেন, অতঃপর তাকবীর বলে 
মাথা তুললেন। তিনি পুনর্বার সিজদায় গিয়ে পূর্বের সিজদার সমান বা তার চেয়ে 
অধিকক্ষণ সিজদায় কাটালেন -(বু, মু)। 

আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে ইমরান ইবনে হুসাইন, 
ইবনে উমার ও যুল-ইয়াদাইন (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসকে কেন্দ্র 
করে মনীষীদের মধ্যে মতভেদ সৃষ্টি হয়েছে। কুফাবাসীদের একদল বলেছেন, যদি ভুলে 
অথবা অজ্ঞতাবশত অথবা যে কোন প্রকারে নামাযের মধ্যে কথা বলা হয় তবে পুনর্বার 
নামায পড়তে হবে। কেননা এ হাদীসটি নামাযের মধ্যে কথাবার্তা হারাম হওয়ার 
পূর্বেকার। ইমাম শাফিঈর মতে উল্লেখিত হাদীসটি সহীহ। তিনি এ হাদীসের সমর্থক। 
তিনি বলেছেন, "রোযাদার যদি ভুলক্রমে পানাহার করে ফেলে তবে তাকে এ রোযা 
পুনর্বার রাখতে হবে না (কাযা করতে হবে না)। কেননা আল্লাহই তাকে এ রিযক 
দিয়েছেন”- মহানবী (সা)-এর এ হাদীসটির তুলনায় পূর্বোল্লেখিত হাদীসটি অধিকতর ' 
সহীহ। তিনি আরো বলেছেন, ফকীহগণ আবু হরায়রার হাদীস অনুযায়ী রোযা অবস্থায় 
‘ইচ্ছাকৃতভাবে পানাহার করা এবং ভুলে পানাহার করার মধ্যে পার্থক্য করেছেন। 

আবু হরায়রার হাদীস সম্পর্কে ইমাম আহমাদ বলেন, নামায পূর্ণ হয়েছে এই মনে 
করে যদি ইমাম নামাযের মধ্যে কথা বলে এবং পরে জানতে পারে যে, নামায় এখনও 
অবশিষ্ট রয়েছে- এ অবস্থায় সে অবশিষ্ট নামায পূর্ণ করবে (কথা বলায় নামায বাতিল 
হয়নি)। নামায এখনো অবশিষ্ট রয়েছে একথা জেনেও মুক্তাদী যদি কথা বলে তবে তাকে 
পুনর্বার নামায পড়তে হবে। তিনি এ যুক্তি প্রদান করেন যে, রাসুলুল্লাহ (সা)-এর সময়ে 
ফরয নামাযে (ওহীর মাধ্যমে) কম বেশী করা হত। এজন্য যুল-ইয়াদাইনের বিশ্বাস ছিল 


www.pathagar.com 


 আবওয়াবুস সালাত ২৯৯ 


হয়ত নামায পূর্ণ হয়েছে। তাই তিনি কথা বলেছেন, কিন্তু আজকাল এরূপ কথা চলবে 
না, কেননা এখন আর নামাযে কম-বেশী হওয়ার সম্ভাবনা নাই। এজন্য আজকাল আর 
যুল-ইয়াদাইনের মত (নামায কি কমিয়ে দেওয়া হয়েছে?) প্রশ্ন করা চলবে না। ইমাম 
ইসহাকও এ ব্যাপারে ইমাম আহমাদের সাথে একমত ১৬০ 


অনুচ্ছেদ £১৭৯ 

জুতা পরিধান করে নামায পড়া। 

oA Le BELA Ke CH re Le le BL rn 
le dr Lo bl JLo 90 WC 2 IY SL IG LL ys 


AN HG La Hs 

৩৭৬। সাঈদ ইবনে ইয়াযীদ আবু সালামা (রহ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি 
আনাস ইবনে মালিক (রা)-কে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি 
ওয়াসাল্লাম কি জুতা পরিধান করে নামায পড়েছিলেন? তিনি বললেন, হাঁ -(বু, মু, 
অন্যান্য)। 


আবু ঈসা বলেন, আনাসের হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে আবদুল্লাহ ইবনে 
সাদ্দাদ ইবনে আওস, আওস আস-সাকাফী, আবু হরায়রা ও আতা (রা) থেকেও হাদীস 
বর্ণিত আছে। আলেমগণ এ হাদীসের অনুকূলে ফায়সালা গ্রহণ করেছেন (জুতা পরিহিত 
অবস্থায় নামায পড়া বৈধ, যদি তাতে নাপাক না থাকে)। 


১৬০. নামাযে ভুলবশত কথা বললে নামায নষ্ট হয় কি না তা নিয়ে ইমাম আবু হানীফা এবং 
ইমাম শাফিঈর মধ্যে মতপার্থক্য আছে। ইমাম আবু হানীফার মতে নামাযে ভুল করে কথা বললে 
নামায নষ্ট হয়ে যায়। ইমাম শাফিঈর মতে নামাযে ভুল করে কথা বলা দৃষণীয় নয় এবং তাতে 
নামায নষ্ট হয় না। ইমাম শাফিঈ এ অনুচ্ছেদের হাদীস দিয়ে দলীল গ্রহণ করেন। তিনি বলেন, 
নবী সান্লাল্লাহ আলাইহি ওয়াসান্তাম এখানে ভুল করে কথা বলেছেন। ইমাম শাফিঈর মতে এ 
ঘটনা নামাযে কথা বলা নিষেধ হওয়ার পর সংঘটিত হয়েছে। তিনি তাঁর এ মতের পক্ষে দলীল 
পেশ করতে গিয়ে বলেন, আবু হরায়রা (রা) যুল-ইয়াদাইনের হাদীস বর্ণনা করেছেন। আর তিনি 
ছিলেন বিলবে ইসলাম গ্রহণকারী। তিনি খাইবার যুদ্ধের পর ঈমান এনেছিলেন। এ যুদ্ধ মহানবী 
‘(সা)-এর হিজরতের সপ্তম বছরে সংখটিত হয়। আর নামাযে কথা বলা নিষিদ্ধ হয়েছে 
হিজরতের দ্বিতীয় বছরে। সুতরাং তা থেকে প্রমাণিত হয় যে, এ ঘটনার আগেই নামাযে কথা 
“বলা নিষিদ্ধ হয়েছে, পরে নয়। কেননা আবু হরায়রা (রা) তাঁর অপর বর্ণনায় বলেছেন, “নবী 
"সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে নামায পড়েছেন।” তিনি তাঁর আর একটি 
বর্ণনায় বলেছেন, “আমি নামায পড়েছি।” এখানে আবু হুরায়রা (রা) মৃতাকাল্লিমের সীগা 
(ক্রিয়াপদের উত্তম পুরুষের রূপ) ব্যবহার করেছেন। সুতরাং আবু হুরায়রা (রা)-র এ হাদীসের 
অন্য কোন ব্যাখ্যা করার অবকাশ নাই। 


www.pathagar.com 


৩০০ আল-জামে আত-তিরমি্যী 


দিয়ে। যায়েদ ইবনে আরকাম (রা) বলেন, "আমরা নবী সাল্লান্পাহ আলাইহি ওয়াসাল্লামের পেছনে 
নামাযরত অবস্থায় পরস্পর কথা বলতাম। অতপর মহান আল্লাহর বাণী নাযিল হয়, "তোমরা 
আল্লাহর উদ্দেশ্যে অনুগত হয়ে দাড়াও” -(বাকারাঃ ২৩৮)। এরপর আমাদেরকে নামাযে কথা 
বলতে নিষেধ করে দেওয়া হয়।” এ হাদীসে স্পষ্টভাবে মদীনায় হিজরতের পর নামাযে কথা 
বলা সাধারণভাবে নিষিদ্ধ হয়ে যায়। এ সাধারণ নির্দেশের আওতা থেকে ভূল ত্রান্তির সাথে কথা 
বলাকে ব্যতিক্রম করা হয়নি। অর্থাৎ নামাযে ভূল করে কথা বলারও অনুমতি নেই। 

হানাফীদের পক্ষ থেকে এ অনুচ্ছেদে উল্লেখিত হাদীসের জবাবে বলা হয়, ইমাম শাফিঈর 
দলীলের ভিত্তি এ কথার উপর যে, যুল-ইয়াদাইন এবং যুশ-শিমালাইনের সাথে আবু হুরায়রা 
(রা)-র সাক্ষাত প্রমাণিত হয়েছে। আর যুশ-শিমালাইন (রা) বদরের যুদ্ধে শহীদ হন। শায়েখ 
নাহমৃদুল হাসানের মতে শাফিঈপন্থাদের এ বর্ণনা সঠিক নয়। নির্ভরযোগ্য কিতাবসমূহ 
পর্যালোচনা করলে দেখা যায়, যুল- ইয়াদাইন এবং যুশ-শিমালাইন একই ব্যক্তি ছিলেন। যেমন 
ইমাম নাসাঈর বর্ণনা, ইমাম যুহরীর বক্তব্য এবং রিজালশাস্তর (হাদীস বর্ণনাকারীদের জীবনীগ্রন্থ) 
থেকেও একথা প্রমাণিত হয়। তাছাড়া কামুস নামক অতিধানের রচনাকারীর মত একজন কট্টর 
শাফিঈপনস্থীর বক্তব্য থেকেও বুঝা যায় যে, যুল-ইয়াদাইন এবং যুশ-শিমালাইন একই ব্যক্তি 
ছিলেন এবং তিনি বদরের যুদ্ধে শহীদ হন। তাঁর সাথে আবু হুরায়রা (রা)-র সাক্ষাত হয়নি। 
এতদ্যতীত হানাফীরা এটাও স্বীকার করেন না যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই 
রাকআত নামায পড়ার পর যুল-ইয়াদাইনের সাথে ভুলবশতঃ কথা বলেছেন। বরং তাঁর 
কথোপকথন ছিল ইচ্ছাকৃত। যেমন অন্য এক হাদীসে বর্ণিত আছেঃ নবী (সা) দুই রাকআত 
নামায় পড়ে তাঁর কামরায় ঢুকে পড়েন। তখন যুল-ইয়াদাইন নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের কামরায় গিয়ে নামায কম হওয়ার ঘটনা বলেন। নবী (সা) বলেন, এসব কিছুই 
ঘটেনি। যুল-ইয়াদাইন বলেন, হে আল্লাহ্‌র নবী! এর কিছুটা ঘটেছে। এ কথা শুনে নবী (সা) ঘর 
থেকে বের হয়ে মসজিদের একটি খামের নিকট পৌছে এক হাতের আংগুল অপর হাতের 
আংগুলের মধ্যে চুকিয়ে দাঁড়ান এবং কথা বলেন।” 

রাসুলুল্লাহ (সা)-এর এ সব কথাবার্তাকে ভুলবশতঃ বলেছেন বলে চিহ্নিত করা সত্যই ইনসাফ 
এবং সত্যনিষ্ঠার পথ থেকে চোখ বুঝে থাকা ছাড়া আর কিছই হতে পারে না। কেননা এ কথা 
সবারই জানা যে, এ ধরনের বিতর্ক, প্রশ্ন এবং জবাব শুধু ইচ্ছাকৃতভাবেই হতে পারে, ভুলবশতঃ 
নয়। এ মতের সমর্থনে মহানবী (সা)-এর আর একটি হাদীস পাওয়া যায়ঃ "নবী সল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবীদের বলেনঃ আমি অবশ্যই একজন মানুষ। আমিও তোমাদের 
মত ভূলে যাই। সুতরাং আমি ভুলে গেলে তোমরা আমাকে অবহিত করে দিও।” এ হাদীস 
থেকেও প্রমাণিত হয় যে, মহানবী (সা)-এর এ সকল কশ্বাবার্তা ভুলবশতঃ ছিল না। যদি তাই 
হত তাহলে প্রথমেই নবী (সা) এবং যুল-ইয়াদাইনের নামায নষ্ট হওয়া উচিৎ ছিল। এরপর নবী 
(সা) তার হুজরায় প্রবেশ করেন, আবার সেখান থেকে বের হয়ে আসেন এবং হেঁদে মসজিদের , 
খামের নিকট গিয়ে দাড়ান। এ সকল কাজে তাঁকে কিবলার দিক থেকে অন্য দিকে ফিরতে : 
হয়েছে। এটা নামায নষ্ট হওয়ার জার একটি কারণ। এরপর তিনি সাহাবীদের সব্বোধন করে 
বলেনঃ “যুল-ইয়াদাইন কি সত্য কখ! বলেছে না মিথ্যা বলেছে? সাহাবীরা বললেন, হাঁ হে 
আল্লাহ্র রাসূল! যুল- ইয়াদাইন সত্য কথা বলেছে।” 

এই কথোপকথনের ফলে সাহাবীদের নামায নষ্ট হওয়া উচিৎ ছিল। কেননা শাফিঈ এবং হানাফী 
সকল আলেম একমত হয়ে বলেন, নামাযরত ব্যক্তি যদি প্রশ্নকারীর জবাবে হাঁ বলে, তবে তার 


www.pathagar.com 


আবওয়াবুস সালাত ৩০১ 


অনুচ্ছেদ £১৯৮০ 

Na EL AL OS 

MT SO IUD gis se 2 

AIL peal So LI AL ol id 

৩৭৭। বারাআ ইবনে আযেব (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম 
ফজর ও মাগরিবের নামাযে দোয়া কুনৃত পাঠ করতেন (বু, মু, না, আ)। 

আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে আলী, আনাস, আবু 
হুরায়রা, ইবনে আব্বাস এবং খুফাফ ইবনে আইমাআ ইবনে রাহাদা (রা) থেকেও হাদীস 
' বৰ্ণিত আছে। বিশেষজ্ঞগণ ফজরের নামাযে দোয়া কুনৃত. পাঠ নিয়ে মতভেদ করেছেন। 
মহানবী (সা)-এর একদল সাহাবী ও অন্যরা ফজরের নামাযে কুনুত পড়ার পক্ষে রায় 
দিয়েছেন। ইমাম শাফিঈ এ মত গ্রহণ করেছেন। আহমাদ ও ইসহাক বলেন, আমাদের 


মতে ফজরে কোন কুনুত পাঠ করবে না। হাঁ যদি কোথাও মুসলমানদের উপর বিপদ 
এসে পড়ে তবে ইমাম সাহেব মুসলিম বাহিনীর জন্য দোয়া করতে পারেন। 
অনুচ্ছেদ £১৮১ 
কুনত পরিত্যাগ করা। 
2S WC al be Ib on M2 চট ০ দল | CEs TVA 
5 a0 th oe dt J GS CS Gol Ua SS 
Sr PS BL BL Ab ol ox sles IOs pes HS 
EC EA ES ECO 

নামায নষ্ট হয়ে যাবে। আর এখানে সাহাবীগণ কর্তৃক মহানবী (সা)- ER 
সাহাবীদের এ সম্পর্কে তাঁর জিজ্ঞাসাবাদ, তাঁর হেঁটে যাওয়া এবং কিবলার দিক থেকে মুখ 
ফেরানো এসব করতে অনেক সময় লেগেছে। সুতরাং কোন সুস্থ জ্ঞান এবং সঠিক বুদ্ধিমত্তা এ 
সকল কাজকে ভুলবশতঃ হয়েছে বলে গ্রহণ করতে পারে না। এতেও প্রমাণিত হয় যে, এ সব 
কিছু ইচ্ছাকৃতভাবে ঘটেছে। 

কারো কারো মতে যুল-ইয়াদাইনের এ ঘটনা নামাযে কথা বলা নিষেধ হওয়ার আগে সংঘটিত 
হয়েছে। আল্লামা আইনী (র) এ প্রসংগে বলেন, যুল-ইয়াদাইনের এ ঘটনায় হযরত উমার ফারূক 
(রা) উপস্থিত ছিলেন এবং এতে জড়িত ছিলেন। অথচ তাঁর খেলাফতকালে এ ধরনের ঘটনা 
ঘটলে তিনি নামায পুনরায় শুরু থেকে পড়ার নির্দেশ দেন। এতে স্পষ্টভাবে প্রমাণিত হয়, যূল- 
ইয়াদাইনের ঘটনা নামাযে কথা বলা নিষেধ হওয়ার পূর্বে ঘটেছে। সুতরাং হানাফীদের অভিমত 
বিভিন্ন হাদীস এবং কুরআনের নির্দেশের সাথে সম্পূর্ণ সংগতিপূর্ণ। অর্থাৎ নামাযে সাধারণভাবেই' 
কথা বলা জায়েয নেই -(মাহমূদ) 


www.pathagar.com 


৩০২ আল-জামে আত-তিরমিষী 


৩৭৮। আবু মালিক আল-আশজাটঈ (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আদ্গার 
পিতাকে বললাম, আব্বাজান! আপনি রাসুলুল্লাহ সাল্লান্তাহ্‌ আলাইহি ওয়াসাল্লাম, আবু 
বাক্র, উমার ও উসমান (রা)-র পিছনে নামায পড়েছেন এবং এই কুফা শহরে প্রায়” 
পাঁচ বছর যাবত আলী ইবনে আবু তালিব (রা)-র পিছনে নামায পড়েছেন। তাঁরা কি 
কুনুত পড়তেন? তিনি উত্তর দিলেন, হে বৎস! এটা তো বিদআত - (আ, ই, না)। 

এ হাদীসটি হাসান এবং সহীহ। অপর একটি সূত্রেও আবু মালিক আল-আশজাঈর কাছ 
থেকে এ হাদীসটি বর্ণিত হয়েছে। অধিকাংশ মনীষী এ হাদীস অনুযায়ী আমল করেছেন। 
সুফিয়ান সাওরী বলেছেন, ফজরের নামাযে কুনৃত পড়ে নিলে সেটাই উত্তম এবং যদি না 
পড়ে তাও উত্তম। কিন্তু তিনি না পড়াই অবলম্বন করেছেন। ইবনুল মুবারকের মতেও 
ফজরে কোন কুনুত নাই। আবু ঈসা বলেন, এ হাদীসের রাবী আবু মালিক আল- 
আশজাঈর নাম সাদ ইবনে তারেক ইবনে আশয়াম। 
অনুচ্ছেদ £ঃ ১৮২ 
নামাযের মধ্যে হাচি দিলে। 


unl LG, ws dl As op ob Bl, CLS Gs rvs 
JE LCE l ৬, ১ Bey lp bs Dl Sh 
Ge CL (3 CS db LEG CLUS LS al ih ot 
dd dS do CB ors লে CL 
UG 5 51 HE HB SL 3 HEE ps JS Sait fs a 

EE oo Bl WG pf 1 ASE LB BL GS EE pn Ol 
CBF LF IG DLS LUE x sb we EL IG SAS 
be WL SC 3 GC Cb Gi Cn db nll SG I 
bol El HE J 2 


৩৭৯। রিফাআ ইবনে রাফে (রা) থেকে বণণিত। ভিনি বলেন, EEE 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামায পড়ছিলাম। হঠাৎ আমার হাঁচি বের হল। 
মুবারাকান আলাইহি কামা ইউহিরু ররুনা ওয়া ইয়ারদা।” রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম যখন নামায শেষ করে ফিরে বসলেন তখন জিজ্ঞেস করলেন ঃ নামাযের 


www.pathagar.com 


ধ্াবওয়াবুস সালাত ১০১ 


মধ্যে কে কথা বলেছে? কেউ কোন সাড়া শব্দ করল না। তিনি দ্বিতীয় বার জিজ্ঞেস 
করলেন ঃ নামাযের মধ্যে কে কথা বলেছে? এবারও কেউ কোন কথা বলল না। তিনি 
তৃতীয় বার জিজ্ঞেস করলেন £ নামাযের মধ্যে কে কথা বলেছে? (রাবী) রিফাআ ইবনে 
রাফে ইবনে আফরাআ (রা) বললেন, হে আল্লাহর রাসূল! আমি কথা বলেছি। তিনি 
জিজ্ঞেস করলেন ঃ তুমি কিভাবে বললে? রাবী বলেন, আমি বলেছি, “আল্লাহর জন্য 
অশেষ প্রশংসা, পবিত্রময় প্রশংসা, বরকতময় প্রশংসা (এবং প্রশংসাকারীর জন্য) 
বরকতময় প্রশংসা যা আমাদের প্রতিপালক ভালবাসেন ও পছন্দ করেন।” নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বললেন £ আল্লাহর শপথ! আমি দেখছি তিরিশের অধিক ফেরেশতা 
তাড়াহড়া করছে কে কার আগে এটা নিয়ে উপরে উঠবে। 

আবু ঈসা বলেন, রিফাআর হাদীসটি হাসান। এ অনুচ্ছেদে আনাস, ওয়াইল ইবনে হজর 
ও আমের ইবনে রবীআ (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। কতিপয় মনীষীর ধারণা হল, 
এটা নফল নামাযের ঘটনা ছিল। কেননা কয়েক জন তাবিঈ বলেছেন, যদি ফরয নামাযের 
মধ্যে কারো হাঁচি আসে তবে সে মনে মনে ‘আলহামদু লিল্লাহ’ বলে নিবে, এর অধিক 
‘নয়। 


অনুচ্ছেদ £ঃ ২৮৩ 
নামাযের মধ্যে কথা বলা রহিত হওয়া সম্পর্কে। 


se ite লাল ন 


lls GEE Lo AL 0 GN YA. 
-l unl ~~ — sil 1 gl ve Ho on sb 
SO NA Gu 
sey 
৩৮০। যায়েদ ইবনে আরকাম (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামায পড়ার সময় নামাযের মধ্যে কথা 
বলতাম। কোন লোক তার পাশের লোকের সাথে কথা বলে নিত। অবশেষে এ আয়াত 
নাযিল হল ঃ “নিজেদের নামাযসমূহের পূর্ণ হেফাজত কর, বিশেষ করে মধ্যবতী 
নামাযের। আল্লাহর সামনে অনুগত সেবকের মত দন্ডায়মান হও” (সূরা আল-বাকারা £ 
২৩৮)। অতঃপর আমাদেরকে (নামাযের মধ্যে) চুপ থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং 
কথা বলতে নিষেধ করা হয়েছে (বু, মু, দা, না)। 


আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে ইবনে মাসউদ ও 
মুআবিয়া ইবনুল হাকাম (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। অধিকাংশ বিশেষজ্ঞ এ হাদীস 


www.pathagar.com 


৩০৪ আল--জামে আত-তিরমিযী 


অনুসারে আমল করেন। তীরা বলেন, নামাযের মধ্যে ইচ্ছায় অথবা ভুলে কথা বললে 
পুনর্বার নামায পড়তে হবে (সুফিয়ান সাওরী, ইবনুল মুবারক, ইমাম আবু হানীফাও 
এমত পোষণ করেন)। ইমাম শাফিঈ বলেন, স্বেচ্ছায় ও সজ্ঞানে নামাযের মধ্যে কথা 
বললে পুনর্বার নামায পড়তে হবে। আর যদি ভুলে অথবা অজ্ঞতাবশতঃ কথা বলে তবে 
নামায জায়েয হবে (পুনর্বার পড়ার প্রয়োজন নেই)। 


অনুচ্ছেদ £ ১৮৪ 
ভওব করার গমামযত পছ. 


CS did 


£27 3 so, 8 Hold, 2-30, 


Es A En I Sj Cs 
Ce GE Eo A LL do dl i Ex I 
Ld UE BG LBL ll i I SS bl a si dll 
dh J) Sx JG HS tl Gos Hl Ss Sr, PE 
) LEED DES OBL 5 i CDE LS aoe tho 


32 


0 LS fC LAG LY Gey AUER A UFR 
EE PAO dF i al ‘1 


৩৮১। আসমা ইবনে হাকাম আল-ফাযারী (রহ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি 
আলী (র৷)-কে বলতে শুনেছি £ আমি এমন এক ব্যক্তি ছিলাম যখন আমি রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদীস শুনতাম, আল্লাহ যতটুকু চাইতেন আমি 
তা থেকে ফায়দা উঠাতাম। যখন তাঁর কোন সাহাবী আমার কাছে হাদীস বলতেন আমি 
তাঁকে শপথ করাতাম। সে যখন শপথ করে বলত আমি তাকে বিশ্বাস করতাম। আবু 
বাক্র (রা) আমাকেও হাদীস বলেছেন, আর তিনি সত্যিই বলেছেন। তিনি বলেছেন, আমি 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি £ যে কোন ব্যক্তি কোন 
গুনাহ করে বসবে, অতঃপর উঠে পবিত্রতা অর্জন করে কিছু নামায পড়ে আল্লাহর কাছে 
ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন। অতঃপর তিনি (সা) এ আয়াত 
পাঠ করলেন £ “যাদের অবস্থা এরূপ যে, তাদের দ্বারা যদি কোন অশ্লীল কাজ সংঘটিত 
হয় অথবা তারা কোন গুনাহ করে নিজেদের উপর যুলুম করে বসে, তবে সংগে সংগেই 
তারা আল্লাহর কথা স্বরণ করে এবং তাদের গুনাহের ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ ছাড়া 
গুনাহ মাফ করতে পারে এমন কে আছে? এ লোকেরা জেনে বুঝে নিজেদের অন্যায় 
কাজ বারবার করে না”- (সূরা আলে ইমরান £ ১৩৫) -(আ)। 


www.pathagar.com 


আবওয়াবুস সালাত ৩০৫ 


এ হাদীসটি হাসান। উসমান ইবনে মুগীরার সূত্রেই আমরা হাদীসটি জানতে পেরেছি। 
এ অনুচ্ছেদে ইবনে মাসউদ, আবু দারদা, আনাস, আবু উমামা, মুআয, ওয়াসিলা এবং 
আবুল ইয়ুসর (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। উল্লেখিত হাদীসটি শোবা মারফ্‌ হিসাবে 
বর্ণনা করেছেন, সুফিয়ান সাওরী ও মিসআর মাওকৃফ হিসাবে বর্ণনা করেছেন। মিসআর 
অবশ্য মারফ্‌ হিসাবেও এ হাদীসটি বর্ণনা করেছেন। 
অনুচ্ছেদ £১৮৫ 
বালকদের কখন থেকে নামায পড়ার নির্দেশ দিতে হবে। 


onl pol on PILLS nS CS 2S on oe Eo -rAY 
JG 1g oF isl 8 Pe on pod on ; AON AE LG be el ie 
be pr ol alll AL AL a dt Lo ds 6 
«Bis nl Ul tl 

৩৮২। সাবরা ইবনে মাবাদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহ 

আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ সাত বছর বয়সে বালকদের নামায শিখাও এবং দশ 


বছরে পদাপণ করলে নামায পড়ার অভ্যাস গড়ে তোলার জন্য দৈহিক শাস্তি দাও - 
(দা) । 

আবু ঈসা বলেন, সাবরা ইবনে মাবাদের হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে 
আবদুল্লাহ ইবনে আমর (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। একদল মনীষী এ হাদীসের 
উপর আমল করেছেন। ইমাম আহমাদ এবং ইসহাকও একথা বলেছেন। তাঁরা উভয়ে 
বলেছেন, কোন বালক দশ বছরের পর নামায না পড়লে এগুলোর কাযা তাকে অবশ্যই 
আদায় করতে হবে। 


অনুচ্ছেদ £ঃ ১৮৬ 

ছা গা গাতত ছং গেলে 

le bande US| J nl G51 Fee Ll Go VAY 
hl AE OF DE DS 2 BO ln ood UES on RS 
CEE LB El ol JG IG ne 


ABs oe 


« Se S50 LL LS SSC As 5 Ll 


৩৮৩। আবদুল্লাহ ইবনে আমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লারাহ 
জালাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন ব্যক্তি যদি নামাযের শেষে সালাম ফিরানোর পূর্বে 


www.pathagar.com 


৩০৬ আল-ভামে আত-তিরমিযী : 


বাতকর্ম করে তবে তার নামায জায়েয হবে (পুনর্বার পড়তে হবে না)। 

আবু ঈসা বলেন, এ হাদীসের সনদ তেমন একটা শক্তিশালী নয়। এর বর্ণনাকারীগণ 
তাদের বর্ণনায় গরমিল করেছেন। এ হাদীসের ভিত্তিতে একদল মনীষী বলেছেন, 
তাশাহ্‌হদ পড়ার পরিমাণ সময় বসার পর এবং সালাম ফিরানোর পূর্বে বাতকর্ম হলে 
নামায পূর্ণ হয়ে যাবে। "অপর একদল মনীষী বলেছেন, যদি তাশাহ্‌হুদ ও সালাম 
ফিরানোর পূর্বে বাতকর্ম হয় তবে পুনর্বার নামায পড়তে হবে। ইমাম শাফিঈ একথা 
বলেছেন। ইমাম আহমাদ বলেছেন, যদি তাশাহ্‌হদ না পড়ে সালাম ফিরানো হয় তবে 
নামায হয়ে যাবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঃ “নামাযের 
সমাপ্তি ঘোষণা হল সালাম।” আর তাশাহ্‌হদ এমন কোন জরুরী বিষয় নয়। একদা 
মহানবী (সা) তাশাহ্‌হুদ না পড়েই দ্বিতীয় রাকআত থেকে উঠে দাঁড়ালেন এবং নামায: 
পূর্ণ করলেন। ইসহাক ইবনে ইবরাহীম বলেছেন, তাশাহ্‌হদ পড়ার পর এবং সালাম 
মতের সমর্থনে দলীল হিসাবে গ্রহণ করেছেন। মহানবী (সা) তাঁকে তাশাহ্‌হুদ শিক্ষা 
দেওয়ার সময় বললেন ঃ 

UE LCL GS be CES I 

“যখন তুমি এটা পাঠ করে অবসর হলে, তখন তোমার দায়িত্ব শেষ হল।” 

আবু ঈসা বলেন, এ হাদীসের এক রাবী আবদুর রহমান ইবনে যিয়াদকেও 
হাদীসবিশারদগণ দুর্বল বলেছেন। ইয়াহ্‌ইয়া ইবনে সাঈদ ও আহমাদ ইবনে হাম্বল তাদের 
মধ্যে রয়েছেন। 


অনুচ্ছেদ £ঃ ১৮৭ 
বৃষ্টির সময় ঘরে নামায পড়ে নিবে। 


CE CB 0 nl CBE 2 Im Ab Hl Eo -rAt 
EU BTS IG AG be AB alr le 2 TPS 
TGs LG a dot otal IEG ie GOS LG 
- dS La 

৩৮৪৷ জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা EEE সফরের 

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। আমাদেরকে বৃষ্টিতে পেল। নবী সাল্লাল্লাহু 


আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ যার ইচ্ছা নিজের হাওদার। শিবিকা মধ্যে নামায পড়ে 
নিতে পারে (মু, দা, আ)। 


এ হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে ইবনে উমার, সামুরা, আবুল মালীহ 


www.pathagar.com 


আবওয়াবুস সালাত ৩০৭ 


নিজ পিতার সূত্রে ও আবদুর রহমান ইবনে সামূরা (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। 
মনীষীগণ বৃষ্টি ও কাদা মাটির কারণে জামাআত ও জুমুআ পরিত্যাগ করে ঘরে নামায 
পড়ার অনুমতি দিয়েছেন। ইমাম আহমাদ ও ইসহাক অনুরূপ কথা বলেছেন। 

আবু যুরআ বলেন, আফফান ইবনে মুসলিম (রহ) আমর ইবনে আলী (রহ)-এর সূত্রে 
একটি হাদীস বর্ণনা করেছেন। আবু যুরআ আরো বলেন, আমি বসরায় আলী ইবনুল 
মাদীনী, ইবনুশ শাযাকুনী ও আমর ইবনে আলী (রহ)-এর চেয়ে বড় হাফিজে হাদীস 
দেখিনি। 


অনলুস্ছেদ 3৪ ৯৮৮ 
নামাযের পর তাসবীহ পাঠ করা। 
JG he os se el on > op rll in Gl Co VAS 
JG Als onl 8 LL, alu ye LS LE min CUE Uo 
প্র b RSH S PUTEBE SA চ t BAS EEE TOGA 
SHAT CG Ais le dt se dt J PEA 
PE) 2042 # 0 ef AoA cc ot B03 o-oo 3 2 ced sci 
LUE Jnl ~~ rr oS In do LS Lda El 
Bess a GS Er eS ERE b cr en PEE aan oD IS EEN 
Ld FSG USN all SE LE do BG IG LS, 
7 2 ৰ pr 2° 85 ota PP RE So rina BE PARSE 
i DNDN, 2 5583 Cl AS AD 553 USN 
-৩৮৫। ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, দরিদ্র সাহাবাগণ রাসুলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তীঁরা বললেন, হে আল্লাহর রাসূল! 
ধনীরা আমাদের মত নামায পড়ে এবং রোযা রাখে। তাদের সম্পদ আছে, তারা গোলাম 
আযাদ করতে পারে এবং দান-খয়রাত করতে পারে। তিনি বললেন £ যখন তোমরা 
নামায পড়বে তখন (নামাযশেষে) তেত্রিশ বার “সুবহানাল্লাহ” তেত্রিশবার “আলহামদু 
লিল্লাহ,” চৌত্ৰিশ বার “আল্লাহ আকবার” এবং দশবার "লা ইলাহা ইল্লাল্লাহ্‌” পাঠ করবে। 
যারা (সওয়াবের ক্ষেত্রে, তোমাদেরকে অতিক্রম করে গেছে এর দ্বারা তোমরা তাদেরকে 
ধরে ফেলতে পারবে। আর যারা তোমাদের পিছে পড়ে আছে তারা তোমাদেরকে ধরতে 
পারবে না -(না)। 
আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং গরীব। এ অনুচ্ছেদে কাব ইবনে উজরা, 


যার (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে 
আরো বর্ণিত আছে, তিনি বলেছেন £ 


www.pathagar.com 


৩০৮ আল-জামে আত-তিরমিযী 
FREE EES SS SECO FG PY EAE HE FE ES 
rs bess Y ELS JG Sf As al Dd le G3 
22 ENE NE NE MEE EE SE LOANS eC Gn 
১ E ১ Lb 4 « boca fd 
ne} 0 EE Xo YS a Ds dl 55 Wl 
Sco oor Le ce 0 Per Bs p80 os ar 2 04 Badd 0 a r z 
Marys AE ala Lic dl wR bl 5 oo ES 
3 “ - ছোঁ ৬১১১ ৯১ ১ ৬-১১১ 
LN EER PSY 


| Ls 1) as 

“দুটি বৈশিষ্ট্য যে মুসলমানের মধ্যে পাওয়া যাবে সে বেহেশতে প্রবেশ করতে পারবে। 
তার একটি হল, প্রতি ওয়াক্তের নামাযের পর তেত্রিশ বার “সুবহানাল্লাহ,” তেত্রিশ বার 
"আলহামদু লিল্লাহ” এবং চৌত্ৰিশ বার "আল্লাহ আকবার” পড়া! দ্বিতীয়টি হল, শোয়ার 
সময় দশবার “সুবহানাল্লাহ”, দশবার “আলহামদু লিল্লাহ” এবং দশবার "আল্লাহু 
আকবার”পড়া। 
অনুচ্ছেদ £ ১৮৯ 
বৃষ্টি ও কাদার কারণে পশুর পিঠে নামায পড়া। 


LE CCE Et 
Eb SG gs MS gi SE pi ys bl gl 3 bs 
Gc A SG LS, aldo eG 
Lo O50 tie Hl oe HD ts one Cd Lal Sard 
dei abl SE LEG LET, bf Ge 5 oS 0 Do 
pH AB dl as cl etn 
৩৮৬। আমর ইবনে উসমান ইবনে ইয়ালা ইবনে মুররা (রা) থেকে পর্যায়ক্রমে তাঁর 
পিতা ও দাদার সূত্রে বর্ণিত। একবার তীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে- 
সফরে ছিলেন। তাঁদেরকে একটি সংকীর্ণ স্থান দিয়ে অতিক্রম করতে হল। নামাযের 
ওয়াক্ত এসে গেল। উপর থেকে আসমান বৃষ্টিবর্ষণ করছিল এবং নীচে ছিল কদমাক্ত মাটি। 
রাসূলুল্লাহ সাল্লাল্রাহ আলাইহি ওয়াসাল্লাম তাঁর জন্তুযান থেকে আযান দিলেন এবং 
ইকামত বললেন। তিনি আপন সওয়ারীসহ সামনে আগালেন এবং তাদের নামায 
পড়ালেন। তিনি ইশারায় রুকু সিজদা করলেন এবং রুকুর চেয়ে সিজদায় অধিক ঝুঁকলেন 
-(আঁ)।১৬১ 
১৬১. হাদীসের প্রকাশ্য অর্থ থেকে বুঝা যায়, নবী (সা) এ অবস্থায় ইমামতি করে নামায 
পড়িয়েছিলেন। জমহুর আলেমরাও এ মত পোষণ করেন। ইমাম আবু হানীফার মতে এভাবে 
জামাআত করা সঠিক নয়। কেননা তাঁর মতে ইমাম এবং মুকতাদীর স্থান এক এবং অভিন্ন হতে 


www.pathagar.com 


"আবওয়াবুস সালাত ৩০৯ 

আবু ঈসা বলেন, হাদীসটি গরীব। কেননা এক পর্যায়ে উমার ইবনে রিমাহ আল- 
বলখী একা বর্ণনা করেছেন। অবশ্য তাঁর কাছ থেকে অনেকেই বর্ণনা করেছেন। 
' এমনিভাবে আনাস (রা) থেকে বর্ণিত আছে যে, ‘তিনি পানি কাদার সময় বাহনের পিঠে 
নামায পড়েছেন।’ বিশেষজ্ঞগণ বাহনের পিঠে বসে নামায পড়া জায়েয বলেছেন। ইমাম 
আহমাদ এবং ইসহাকও অনুরূপ কথা বলেছেন। 


অনুচ্ছেদ £ ১৯০ 
নামাযে কষ্টস্বীকার করা। 


LY) Ed LE 2. Ed LES পল্টন Fd 4 uc ® Ll Ed 2-0-2 ৰ Ed 
0 oe Ble HUGS IG SU in pi LES Go -YAY 
প্ৰ - ord PY p ESCM " END A [) cde 2 EEE 

sale all do al Js lo IG Lt op Till 2 BS 
“ ne পরত তৰ EA 2.2 5 # EEA ALES পপ ৪ 4409 LL 
LSS ps UD AE I, (hh ASCH LB US SSIS > 


৩৮৭। মুগীরা ইবনে শোবা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম এত সময় ধরে নামায পড়লেন যে, তাঁর পদদ্বয় ফুলে উঠল। তাঁকে 
বলা হল, আপনি এতো কষ্ট করছেন, অথচ আপনার পূর্বাপর সব গুনাহ মাফ করে 
দেওয়া হয়েছে! তিনি বললেন £ঃ আমি কি একজন কৃতজ্ঞ বান্দা হব না -(বু, মু, না, 
ই)? 


আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে আবু হুরায়রা ও আইশা 
(রা) থেকেও হাদীস বর্ণিত আছে। 


অনুচ্ছেদ £ ১৯১ 
কিয়ামতের দিন বান্দার কাছ থেকে সর্বপ্রথম নামাযের হিসাব নেয়া হবে। 


CSIC os Le CB ad on 05 tn le ESS VAN 
EAN CLS IG Las of > be od yf BEG IS JG LOS 
SEB LA A IECLLS IG CIC Ce ll CE 
edi in Sc Ss ESS CIC Cle SE SEL 
A dr Le abt SA IG as AE SUNY LS al i 
হবে। নবী (সা) এগিয়ে গিয়েছেন বলে হাদীসে যে উল্লেখ আছে তার জবাব এই যে, রাসূলুল্লাহ 


(সা)-এর এগিয়ে যাওয়া ইমামতির উদ্দেশ্যে ছিল না। বরং নামাযের পদ্ধতি সাহাবীদের শিক্ষা 
দেয়ার জন্যই তিনি সম্মুখে এগিয়ে গিয়েছিলেন - (মাহমৃদ)। 


www.pathagar.com 


৩১০ আল-জামে আত-তিরমিযী. 
50 Se as im DUD LY la LES CISL LS 
La ir AEE Ss CE UE CUS LL ASD BUG CAL 
EEE PEE RE POMEL or A4° EAB EE EA 
CLLRS bs me GN Po Li IOS DEG HAIG C2 
«WS IE ALE DCR Lae LaiE| 
৩৮৮। হুরাইস ইবনে কাবীসা (রহ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি মদীনায় আগমন 
করলাম এবং বললাম, "হে আল্লাহ! আমাকে একজন নেককার সহযোগী দান কর।” 
রাবী বলেন, আমি আবু হুরায়রা (রা)-র কাছে অবস্থান করলাম। আমি (তাঁকে) বললাম, 
আমি আল্লাহর কাছে একজন উত্তম সহযোগী চাইলাম। অতএব আপনি রাসুলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছেন এমন একটি হাদীস আমাকে বলুন। 
আশা করা যায় আল্লাহ আমাকে এর মাধ্যমে কল্যাণ দান করবেন। তিনি বললেন, আমি 
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি £ কিয়ামতের দিন বান্দার 
কাজসমূহের মধ্যে সর্বপ্রথম নামাযের হিসাব নেয়া হবে। যদি (নিয়মিতভাবে) ঠিকমত 
নামায পড়া হয়ে থাকে তবে সে মুক্তি পাবে এবং সফলকাম হবে। যদি নামায নষ্ট হয়ে 
থাকে তবে সে ব্যর্থ ও বিপর্যস্ত হবে। যদি ফরয নামাযের মধ্যে কিছুটা ত্রণ্টি হয়ে থাকে 
তবে মহান প্রাচূর্যময় আল্লাহ বলবেন £ দেখ, বান্দার কোন নফল নামায আছে কি না। 
'থাকলে তা দিয়ে ফরযের এ ঘাটতি পূরণ করা হবে। অতঃপর সমস্ত কাজের বিচার 
পর্যায়ক্রমে এভাবে করা হবে - (দা, না, আ)। ১৬২ 
আবু ঈসা বলেন, আবু হুরায়রার হাদীসটি উপরোক্ত সূত্রে হাসান এবং গরীব। এ 
অনুচ্ছেদে তামীম আদ-দারী (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। উল্লেখিত হাদীসটি আবু ' 
হরায়রার কাছ থেকে একাধিক সূত্রে বর্ণিত হয়েছে। 


অনুচ্ছেদ 3 ১৯২ 
যে ব্যক্তি দৈনিক বার রাকআত সুন্নাত নামায পড়ে তার প্রতিদান। 

CE S50 2 GEL US Sl 2 oe Eo TAA 
il ht Lo dL IGG LE ie Se 0 tn dd 
EET Md a CE ESE AGE 


a ce acca cee occ তৰ 02 = 24 ০৪০ 
| ~~ Ss bw eee ff Al $5 SLE, cl | 


১৬২.'অতপর সমস্ত কাজের বিচার পর্যায়ক্রমে এভাবে করা হবে”। 
হাদীসের এ অংশের দুইটি অথ হতে পারে। এক £ সকল ইবাদতের অবস্থা হবে নামাযের 


www.pathagar.com 


আবওয়াবুসসালাত ৩১১ 
FDIS CNS LY 
৩৮৯। আইশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন £ যে ব্যক্তি সর্বদা বার রাকআত সুম্নাত নামায পড়ে আল্লাহ তার 
জন্য বেহেশতে একটি ঘর তৈরী করেন। এ সুন্নাতগুলো হল, যোহরের (ফরযের) পূর্বে 
চার রাকআত ও পরে দুই রাকআত, মাগরিবের (ফরযের) পর দুই রাকআত, এশার 
(ফরযের) পর দুই রাকআত এবং ফজরের (ফরযের) পূর্বে দুই রাকআত - (ই, না)। 
আবু ঈসা বলেন, উল্লেখিত সনদে আইশা (রা)-র হাদীসটি গরীব। এ অনুচ্ছেদে উম্মে 


হাবীবা, আবু হুরায়রা, আবু মুসা ও ইবনে উমার (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। 
একদল বিশেষজ্ঞ মুগীরা ইবনে যিয়াদের স্বরণশক্তির (দুর্বলতার ) সমালোচনা করেছেন। 


[) -2 EAR তত ELE শোশটৰ "0004 20 Jala হন্ত « 
ESR 


EE 
EOE AE An Lo dlr IG IG 
OES GUN EG lal J CLs EH AY 

. sol oe 21 5 ins Cl 4 ES) a 


৩৯০। উন্মে হাবীবা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন £ দিন রাতে বার রাকআত নামায রয়েছে। এগুলো আদায়কারীর জন্য 
বেহেশতে একটি ঘর তৈরী করা হয়। যোহরের নামাযের পূর্বে চার রাকআত এবং পরে 
দুই রাকআত, মাগরিবের নামাযের পরে দুই রাকআত, এশার নামাযের পরে দুই 
"রাকআত এবং ভোরের ফজরের নামাযের পূর্বে দুই রাকআত - (না, মু, দা, ই, আ)। 


আনবাসার সূত্রে এ হাদীসটি হাসান এবং সহীহ। তীর থেকে অন্য সূত্রেও হাদীসটি 
বর্নিত হয়েছে। 


অবস্থার মত। অথাৎ ফরয ইবাদতে কোন কমী হলে নফলের দ্বারা তা পুরা করা হবে। যেমন 
কারো ফরয যাকাতে কোন কমী দেখা দিলে তার নফল সাদকা থেকে সেটা পূরণ করা হবে। 
হজ্জ এবং রোযার বেলায়ও এ নিয়মের অনুসরণ করা হবে। দুই £ সকল ইবাদত নামাযের উপর 
নির্ভরশীল। যদি নামায সঠিক হয় তবে সকল ইবাদতই সঠিত হবে এবং সেসব ইবাদতের 
হিসাব দিতে গিয়ে সফলতা অর্জন করবে। আর নামাযে ক্ষতি এবং অকৃতকার্যতার সম্মুখিন হলে 
সব ইবাদতেই ক্ষতিগ্রস্ত ,অকৃত কাৰ্যতার সম্মুখীন হবে। নামাযই যেন সকল ইবাদতের মূল এবং 
নামাযের উপরই সকল ইবাদতের পূর্ণতা নির্ভর করে। তবে নামাযের দ্বারা ইবাদতের পূর্ণতা কোন্‌ 
‘পদ্ধতিতে আসবে তা আমরা জানি না -(মাহমুদ)। 


www.pathagar.com 


৩১২ আল-জামে আত-তিরমিযী 

অনুচ্ছেদঃ ১৯৩ 

ফজরের দুই রাকআত সুন্নাতের ফযীলাত। 

LL oe BE oe SLE LIU A LE le CG -৮৭) 

ee URL IE HU EE ES ESE: 
U5 0 Gl 2 25 ADE, Ls 


৩৯১। আইশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন £ ফজরের দুই রাকআত (সুন্নাত) নামায পৃথিবী ও তার মধ্যে যা 
কিছু আছে তার চেয়েও উত্তম -(আ, মু)। 

আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে আলী, ইবনে উমার ও 
ইবনে আব্বাস (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। 


অনুচ্ছেদ £ ১৯৪ 
ফজরের সুন্নাত এবং তার কিরাআত সংক্ষিপ্ত করা। . 


srl CES I EE ORES Ju E ‘nls BLE 2 Dea HS TAY 
fl SE) JG ns ol pf nb oF Gol ul 2 SUE HAS 
GSE ABS nil 5X 58S Ce fo a i 

wl ddl hs S380 


৩৯২। ইবনে উমার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি এক মাস যাবত নবী 
সান্লান্াহ আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করলাম। তিনি ফজরের (ফরযের) পূর্বের দুই 
রাকআতে সূরা 'কুল ইয়া আইয়্যুহাল কাফিরূন’ ও ‘কুল হওয়াল্লাহ আহাদ’ পাঠ করতেন 
-(আ, ই, দা) 

আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান। এ অনুচ্ছেদে ইবনে মাসউদ, আনাস, আবু 
হরায়রা, ইবনে আব্বাস, হাফসা ও আইশা রা) থেকেও হাদীস বর্ণিত আছে। আমরা 
উল্লেখিত হাদীসটি সুফিয়ান সাওরী থেকে আবূ ইসহাকের সূত্রে পাইনি, বরং আবু 
' আহমাদের সূত্রে পেয়েছি। লোকদের কাছে ইসরাঈল থেকে আবু ইসহাকের সূত্রে বর্ণিত 
হাদীসটি অধিক পরিচিত। বুনদার বলেন, আবু আহমাদ আয-যুবাইরী প্রখর স্থৃতিশক্তি 
সম্পন্ন সিকাহ রাবী ছিলেন। 


www.pathagar.com 


আবওয়াবুসসালাত ৩১৩ 


অনুচ্ছেল £৯৯৫ 
বকর রং রকজ ছে লম গালাৰ গলকথানছা বর! 


Sa UG 3 ty ৷: LE Gl es 2 iy Go rar 
GE EE EE CTS aS we 


AEE NN EG HED AL ib i 


Hal ES I 


৩৯৩। আইশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্রাহ আলাইহি ওয়াসাল্লাম 
ফজরের দুই রাকআত সুন্নাত পড়তেন, অতঃপর আমার সাথে কথা বলার প্রয়োজন 
থাকলে কথা বলতেন, অন্যথায় নামাযের জন্য মসজিদে চলে যেতেন-(বু, মু, দা, 
না, ই, আ)। 

আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। রাসুলুল্লাহ (সা)-এর কোন কোন, 
সাহাবা ফজরের ওয়াক্ত শুরু হওয়ার পর থেকে নামায পড়ার পূর্ব পর্যন্ত সময়ে কথাবার্তা ! 
বলা মাকরূহ বলেছেন। হাঁ আল্লাহর যিকির ও অতি প্রয়োজনীয় কথা বলা যেতে পারে। 
ইমাম আহমাদ এবং ইসহাকও অনুরূপ মত প্রকাশ করেছেন। 


অনুচ্ছেদ ৪ ১৯৬ 

উতম যাতি ত গকদত ত জা রমলা! 

oR ~~ ন 2 nl - LEE nl Le on oi Ce rat 
El al oF oral in ue ine on LS 
Oe LEA LEGG 


BE a NABI S ry 


৩৯৪। ইবনে উমার রা) EE EI SEE MS 
বলেন £ ফজরের ওয়াক্ত শুরু হওয়ার পর দুই রাকআত (সুন্নাত) নামায ছাড়া আর 
কোন নামায নেই -দো, বা)। 

আবু ঈসা বলেন, এ হাদীসটি গরীব। আমরা কেবল কুদামা ইবনে মুসার সূত্রেই 
হাদীসটি অবগত হয়েছি। এ অনুচ্ছেদে আবদুল্লাহ ইবনে আমর ও হাফসা (রা) থেকেও 
হাদীস বর্ণিত আছে। ফজরের ওয়াক্ত শুরু হওয়ার পর ফরয নামাযের পূর্বে দুই রাকআত 
সুন্নাত ব্যতীত অন্য কোন নামায পড়া মাকরূহ। এ ব্যাপারে বিশেষজ্ঞদের মধ্যে এঁক্যমত 
রয়েছে। আর উল্লেখিত হাদীসের অর্থ হল, মহানবী (সা) বলেছেন যে, ফজরের দুই 


www.pathagar.com 


৩১৪ আল-জামে আত-তিরমিযী 


রাকআত সুন্নাত নামায ছাড়া ফজরের ফরয নামাযের পূর্বে সুবহে সাদেক শুরু হওয়ার 
পর আর কোন নামায নেই। 


অনুচ্ছেদ £১৯৭ 
কতাগ তাত তর রত কর।! 
US Es [) - LE USI sl So ns ES -ra০ 


el LODE al or Lo sl ll 
ACI ELE LAL 


৩৯৫। আবু হুরায়রা (রা) থেকে ব্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন £ যখন তোমাদের কেউ ফজরের দুই রাকআত সুন্নাত পড়ল তখন. 
সে যেন ডান কাতে একটু শুয়ে নেয়।১৬৩ 


আৰু ঈসা বলেন, এ হাদীসটি হাসান, সহীহ এবং গরীব। এ অনুচ্ছেদে আইশা (রা): 
থেকেও হাদীস বর্ণিত আছে। তিনি বলেন £ 


LE LL ALE oe di SLs 0% Ltt tO 30 
Ee BIN ds di ll DIE 8 S20 5, 

"নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের ঘরে ফজরের দুই রাকআত সুন্নাত 
নামায পড়তেন তখন ডান কাতে শুয়ে নিতেন"- (বু, মু, অন্যান্য)। 

কোন কোন মনীষী এটাকে মুস্তাহাব বলেছেন। 


অনুচ্ছেদ 3 ১৯৮ 
ইকামত হয়ে গেলে ফরয নামায ছাড়া অন্য নামায পড়া নিষেধ। 


so! ul LE Ul Aes U1 ~~ EA -1' An 
JG JG Lp ul oe A HEE Ca IGS on ss Ul 


2028, 


LEI BHA BAS Al de ls 


১৬৩. কোন কোন আসহাবে যাহের আলেমের মতে রাসূলুল্লাহ (সা)-এর এ নির্দেশ ওয়াজিব 
পর্যায়ের। জমহর আলেমের মতে এ নির্দেশ মুস্তাহাব পর্যায়ের। আর এ মুস্তাহাব এমন ব্যক্তিন্ন 
‘বেলায় যে রাতভর আল্লাহ্‌র ইবাদতে রত ছিল, যাতে ক্লান্তি দূর হয়ে যায় এবং এরপর প্রশান্তির 
সাথে ফরয নামায আদায় করতে পারে। এ হকুম এমন ব্যক্তির বেলায় নয় যে সকাল পর্যন্ত পুরো 
রাত ঘূমে থাকে। যে আলেয় ব্যক্তি জ্ঞানচচায় রাত ধরে মশগুল থাকেন, তিনিও ফজরের সুন্নাত 
পড়ার পর অল্পক্ষণের জন্য শুয়ে পড়বেন, যাতে ধীরস্থিরতার সাথে ফরয নামায আদায় করতে 


পারেন-(মাহমুদ)। 


www.pathagar.com 


আবওয়াবুসসালার্ত _ ৩১৫ 


৩৯৬। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন £ যখন নামাযের জন্য ইকামত দেওয়া হয় তখন ফরয নামায ছাড়া 
অন্য কোন নামায নেই -(মু, দা, না, ই, আ)।১৬৪ 

এ হাদীসটি হাসান। এ অনুচ্ছেদে ইবনে বুহাইনা, আবদুল্লাহ ইবনে আমর, আবদুল্লাহ 
ইবনে সারজিস, ইবনে আব্বাস ও আনাস (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। আইউব, 
ওয়ারাকা ইবনে উমার, যিয়াদ ইবনে সাদ, ইসমাঈল ইবনে মুসলিম এবং মুহাম্মাদ 
ইবনে জুহাদা সম্মিলিতভাবে এ হাদীসটি আমর ইবনে দীনার থেকে, তিনি আতা থেকে, 
তিনি আবু হুরায়রা (রা) থেকে মারফ্‌ হিসাবে বর্ণনা করেছেন। হাম্মাদ ইবনে যায়েদ ও 
সুফিয়ান ইবনে উআইনা তাদের সনদ পরম্পরায় আমর ইবনে দীনার-এর সূত্রে এ 
হাদীসটি বর্ণনা করেছেন, কিন্তু তাঁরা মারফ্‌ হিসাবে বর্ণনা করেননি। তবে মারফ্‌ হিসাবে 
বৰ্ণিত হাদীসটিই আমাদের মতে অধিকতর সহীহ। আরো কয়েকটি সূত্রে আবু হরায়রার 
কাছ থেকে এ হাদীসটি বর্ণিত হয়েছে। 

মহানবী (সা)-এর সাহাবী ও অন্যান্যরা এ হাদীস অনুসারে আমল করেছেন। তীরা 
বলেছেন, নামাযের জন্য ইকামত দেওয়া হলে কোন ব্যক্তিই ফরয নামায ব্যতীত অন্য 
‘কোন নামায পড়বে না। সুফিয়ান সাওরী, ইবনুল মুবারক, শাফিঈ, আহমাদ এবং 
ইসহাকও অনুরূপ কথা বলেছেন। 


অনুচ্ছেদ £ ১৯৯৯ 
ফজরের সুন্নাত ফরযের আগে পড়তে না পারলে ফরয নামায পড়ার পর তা 
পড়বে। 
UE Meo tn sal Le US GO ms on oe AV 
dl Le C2 JG dh ig oF lal of Ae OF Ae on 
al Gail ral ELS al LIE LS aE Hl Le 
CS USCS 0 SE I LT GLB LS ob i 
 SEL5G IU rll SH EH HS ad CYS 
১৬৪. "আল -মাকতুব" শব্দের মধ্যে যে 'আলিফ-লাম’ অক্ষর আছে তা 'আহাদী’ অর্থাৎ নিদিষ্ট 
অর্থ প্রদান করে। অথাৎ যে নামাযের জন্য ইকামত দেয়া হয় তখন সে নামায ছাড়া অন্য কোন 
নামায পড়া যাবে না। রাসূলুল্লাহ (সা)-এর এ হাদীসে বিশেষ করে ফজরের দুই রাকআত 
নামাযের কথাই বলা হয়েছে। কেননা ফজরের দুই রাকআত নামাযের প্রতি খুব তাকীদ এসেছে। 
নবী (সা) এ সম্পর্কে বলেনঃ “ফজরের দুই রাকআত নামায দুনিয়া এবং তার মধ্যে যা কিছু 


আছে সব থেকে উত্তম।” নবী (সা) ফজরের সুন্নাত দুই রাকআত সম্পর্কে যে কথা বলেছেন: 
(ফজরের দুই রাকআত সুন্নাতকে ছাড়বে না, যদিও ঘোড়া লাথি দেয়) তার অর্থ, ফজরের সুন্নাত 


www.pathagar.com 


৩১৬ ' জাল-জামে আত-তিরমিযী 


৩৯৭। মুহাম্মাদ ইবনে ইবরাহীম থেকে তীর দাদা কায়েস (রা)-র সূত্রে বর্ণিত। 
তিনি (কায়েস) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম (নিজের ঘর থেকে) 
‘বেরিয়ে আসলেন, অতঃপর নামাযের ইকামত দেওয়া হল। আমি তীর সাথে নামায 
পড়লাম। নামায থেকে অবসর হয়ে তিনি আমাকে নামাযরত অবস্থায় দেখলেন। তিনি 
বললেন £ হে কায়েস, থামো! তুমি কি দুই নামায একত্রে পড়ছ? আমি বললাম, হে 
আল্লাহর রাসূল! আমি ফজরের দুই রাকআত (সুন্নাত) পড়তে পারি নাই। তিনি বললেনঃ 
তাহলে কোন দোষ নেই (পড়ে নাও) ১৬৫ 

আবু ঈসা বলেন, সাদ ইবনে সাঈদের হাদীসের মাধম্যেই কেবল আমরা মুহাম্মাদ 
ইবনে ইবরাহীমের হাদীসটি এভাবে জানতে পেরেছি। সুফিয়ান ইবনে উআইনা বলেন, 
আতা ইবনে আবু রাবাহ এ হাদীসটি সাদ ইবনে সাঈদের কাছে শুনেছেন। এ হাদীসটি 
মুরসাল হিসাবে বর্ণিত হয়েছে।আবু ঈসা বলেন,এ হাদীসের সনদ মুত্তাসিল (পরস্পর 
সংযুক্ত) নয়। মুহাম্মাদ ইবনে ইবরাহীম কখনও কায়েসের কাছে শুনেননি। অপর এক 
বর্ণনায় আছেঃ | 

C3 SG EAL i Lh 

"নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন এবং কায়েসকে দেখতে 

পেদেন.......... ”-(আ, দা, হা, বা)। 


মন্কাবাসী আলেমদের একদল ফরয নামাযের পর সূর্য উঠার পূর্বে ফাওত হওয়া সুন্নাত 
দুই রাকআত পড়াতে কোন দোষ মনে করেন না। 


পড়ে এক রাকআত ফরয পাওয়ার আশা থাকলেও সুন্নাত ত্যাগ করা যাবে না। আর ফরয না 
‘পাওয়ার আশংকা থাকলে সুন্নাত ছেড়ে দিতে হবে - (মাহমূদ)। 

১৬৫. ফজরের নামাযের ইকামত অথবা জামাআত শুরু হয়ে যাওয়ার পর ফজরের দুই রাকআত 
সুন্নাত নামায পড়া যাবে কি না, অথবা জামাআত শেষ হওয়ার পর এবং সূর্যোদয়ের পূর্বে এই 
সুন্নাত পড়া যাবে কি না তা নিয়ে বিশেষজ্ঞ আলেমদের মধ্যে মতভেদ আছে। ইমাম আবু হানীফা 
ও তাঁর সংগীগণ বলেছেন, যদি ফজরের জামাআত শুরু হয়ে গিয়ে থাকে এবং তখন সুন্নাত দুই 
রাকআত পড়তে গেলে জামাআতের দুই রাকআতই হারিয়ে ফেলার আশংকা থাকে, দ্বিতীয় 
:রাকআতের রুকূতেও ইমামের সাথে শরীক হতে পারার সম্ভাবনা না থাকে, তবে তখন সুন্নাত 
নামায না পড়েই জামাআতে শামিল হয়ে যাবে। আর যদি পূর্ণ এক রাকআত পাওয়ার সম্ভাবনা 
‘থাকে তবে মসজিদের বাইরে দাড়িয়ে সুন্নাত দুই রাকআত পড়ে নিবে, অতপর জামাআতে শামিল 
হ্‌বে। 

ইমাম আওযাঈও এই মত সমর্থন করেছেন। তবে তিনি বলেছেন, জামাআতের শেষ রাকআত 
হারাবার আশংকা না থাকলে মসজিদের মধ্যে দাঁড়িয়েই সুন্নাত দুই রাকআত পড়া জায়েয। 
ইমাম সুফিয়ান সাওরী বলেছেন, জামাআতের শেষ রাকআতও হারাবার আশংকা! থাকলে সুন্নাত 
পড়া শুরু করবে না; বরং জামাআতে শামিল হয়ে যাবে। অন্যথায় মসজিদে প্রবেশ করে থাকলে 
সেখানেই সুন্নাত দুই রাকআত পড়ে নেবে। 


www.pathagar.com 


" আবওয়াবুসসালাত ৩১৭ 


ইবনে হিব্বান বলেছেন, ইকামত শুরু হয়ে গেলে কোন অ-ফরয নামায শুরু করা যাবে না। তবে 
ফজরের দুই রাকআত সুন্নাত এই নিয়মের ব্যতিক্রম। 

ইমাম আবু হানীফা ও তীর অনুরূপ মত পোষণকারীদের দলীল নিম্নরূপ £ঃ হযরত আবদুল্লাহ 
ইবনে উমার (রা) ফজরের নামায পড়তে এসে দেখলেন, ইমাম ফরয নামায পড়ছেন। তিনি 
জামাআতে শামিল না হয়ে হযরত হাফসা (রা)-র ঘরে গিয়ে সুন্নাত দুই রাকআত পড়লেন, 
অতপর ইমামের সাথে জামাআতে শরীক হলেন। 

ইমাম সুফিয়ান সাওরী ও ইমাম আওযাঈ হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) সম্পর্কিত 
বর্ণনাকে দলীল হিসাবে পেশ করেছেন। ইবনে মাসউদ (রা) মসজিদে প্রবেশ করে দেখেন, 
ফজরের জামাআত শুরু হয়ে গেছে। তিনি থামের পাশে দাঁড়িয়ে সুন্নাত দুই রাকআত পড়লেন ' 
অতপর জামাআতে শামিল হলেন (ইমাম কুরতুবীর তাফসীর, ১ম খন্ড, পৃ. ১৬৭)। 

ইমাম মালিক বলেছেন, যদি কোন ব্যক্তি মসজিদে প্রবেশ করে দেখে যে, ফজরের জামাআত 
শুরু হয়ে গেছে, তখন সে ইমামের সাথে ফরয নামাযে শামিল হবে, সুন্নাত পড়ায় লেগে যাবে 
না। কিন্তু সে যদি মসজিদে প্রবেশ না করে থাকে এবং এদিকে জামাআতও শুরু হয়ে গিয়ে 
থাকে, তবে মসজিদের বাইরে দাঁড়িয়ে সুন্নাত দুই রাকআত পড়ে নেবে, যদি জামাআতের এক 
রাকআত হারাবার ভয় না থাকে। আর যদি এক রাকআত ছুটে যাওয়ার আশংকা হয়, তবে 
জামাআতে শামিল হয়ে যাবে এবং সুন্নাত পরে পড়বে- (এঁ)। 

ইমাম শাফিঈ বলেছেন, মসজিদে প্রবেশ করে কেউ যদি দেখে যে, ইকামত হয়ে গেছে তবে সে. 
ইমামের সাথে জামাআতে শামিল হয়ে যাবে! এ সময় সুন্নাত দুই রাকআত পড়াই যাবে না, 
মসজিদের ভেতরেও নয় এবং মসজিদের বাইরেও নয়। ইমাম আহমাদ ইবনে হাম্বল এবং ইমাম 
তাবারীও এই মত ব্যক্ত করেছেন। এই মতই অধিক যুক্তি সংগত ও সহীহ দলীল ভিত্তিক মনে 
হয়। তীদের দলীল হচ্ছে- রাসূলুল্লাহ (সা) বলেছেন, "ইকামত হয়ে গেলে বা হতে থাকলে তখন 
সেই সময়কার নির্দিষ্ট ফরয নামায ছাড়া অন্য কোন নামায পড়া যাবে না।” হাদীসটি সহীহ 
মুসলিম ও অন্যান্য সুনান গ্রন্থে উল্লেখিত হয়েছে- (এ) 

হযরত মালিক ইবনে বুহাইনা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) দেখলেন, এক ব্যক্তি ইকামত 
বলা শেষ হয়ে যাওয়ার পর ফজরের দুই রাকআত সুন্নাত পড়ছে। রাসুলুন্লাহ (সা) নামায শেষ 
করলে লোকেরা তাকে ঘিরে ধরল। নবী (সা) বললেন, সকাল বেলার নামায কি চার রাকআত, 
ভোরের নামায কি চার রাকআত? (বুখারী, মুসলিম)। 

এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, ইকামত শুরু হয়ে যাওয়ার পর সুন্নাত পড়া শুরু করা যাবে' 
না, ইমাম বুখারীরও এই মত। তিনি যে অনুচ্ছেদের অধীনে এই হাদীস সংযোজন করেছেন, তার 
: শিরোনাম হচ্ছে- “ফজর নামাযের ইকামত শুরু হয়ে গেলে তখন সেই নামায ছাড়া অন্য কোন 
নামায পড়া যাবেনা।” 

ইমাম বুখারী তাঁর তারীখ গ্রন্থে এবং বায্যার ও অপরাপর মুহাদ্দিস আনাস (রা)-র সূত্রে মারফু 
হাদীস হিসাবে বর্ণনা করেছেন ঃ "ফজরের জামাআতের ইকামত শুরু হয়ে গেলে তার দুই 
রাকআত সুন্নাত পড়তে রাসূলুল্লাহ (সা) নিষেধ করেছেন।” 

অপর এক বর্ণনায় এসেছে, সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল! ইকামতের পর দুই 
রাকআত সুন্নাত পড়াও কি নিষেধ? তিনি বললেন £ "ফজরের সুন্নাত দুই রাকআতও পড়া যাবে 
না” বুখারীর শরাহ ফাতহল বারী)। 

মোটকথা ইকামত শুরু হয়ে গেলে কোনরূপ নফল বা সুন্নাত নামায পড়া যাবে না। তবে একটি 


www.pathagar.com 


৩১৮ আল-জামে আত-তিরমিযী 


কথা স্বরণ রাখা দরকার যে, ইমামদের মধ্যে এই মতবিরোধ বা রাসুলুল্লাহ (সা)-এর এই 
নিষেধাজ্ঞা চূড়ান্ত হারাম পর্যায়ের নয়, বরং মাকরূহ পর্যায়ভুক্ত। 

ফরয নামাযের পূর্বে যে সুন্নাত পড়া সম্ভব হয়নি তা কখন পড়তে হবে- এ বিষয়েও ইমামদের 
মধ্যে মতভেদ আছে। হানাফী মাযহাবের বিশেষজ্ঞ আলেমদের মতে তা সূর্যোদয়ের পর পড়তে 
হবে। তাদের দলীল হচ্ছে নিশ্নরূপ 

আবু হরায়রা (রা) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ (সা) বলেন £ যে ব্যক্তি ফজরের দুই রাকআত সুন্নাত 
(ফরযের পূর্বে) পড়ে নাই, সে যেন তা সূর্যোদয়ের পর পড়ে নেয়” -(তিরমিষী)। 

ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের ফরয নামাযের পর 
থেকে সূর্যোদয় পর্যন্ত এবং আসরের নামাযের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত অন্য কোন নামায পড়তে 
নিধেষ করেছেন- (বুখারী)! 

তিরমিযী উধৃত হাদীসটি মুহাদ্দিস হাকেম এভাবে উল্লেখ করেছেন, "যে ব্যক্তি ফজরের দুই 
রাকআত সুন্নাত পড়তে ভুলে গেছে সে যেন তা সূর্যোদয়ের পর পড়ে নেয়।” 

কিন্তু ইমাম শাফিঈ, ইমাম আহমাদ, সুফিয়ান সাওরী, ইসহাক ইবনে রাহওয়ায় এবং আবদুল্লাহ 
ইবনুল মুবারকের মতে, ফজরের ফরয নামাযের পূর্বে দুই রাকআত সুন্নাত পড়ার সুযোগ না 
পেলে তা ফরয নামাযের শেষে এবং সূর্যোদয়ের পূর্বে পড়ে নেয়ায় কোন দোষ নেই । তিরমিযীতে 
ইবনে উমার (রা)-র এইরূপ আমলের কথা উল্লেখ আছে। এই মতের পক্ষে দলীল নিয্নরূপ ৪ 
কায়েস ইবনে ফাহাদ (রা) বলেন, রাসুলুল্লাহ (সা) বেরিয়ে আসলেন এবং নামাযের ইকামত বলা 
হল। আমি তাঁর সাথে ফজরের ফরয নামায পড়লাম। তিনি পেছন দিকে ফিরে আমাকে নামাযরত 
অবস্থায় দেখতে পেলেন! তিনি বললেন, হে কায়েস, থাম! তুমি কি একই সংগে দুই নামায 
পড়ছ? আমি বললাম, 'হে আল্লাহর রাসূল! আমি ফজরের সুন্নাত দুই রাকআত পড়তে পারিনি, 
এখন তা-ই পড়ছি। তিনি বললেন, তাহলে আপত্তি নেই- (তিরমিযী, আবু দাউদ)। আবু দাউদের 
অপর বর্ণনায় বলা হয়েছে, “জবাব শুনে রাসূলুল্লাহ (সা) নীরব থাকলেন।” 

স্তাহলে আপত্তি নেই (ফালা ইযান)” কথার ব্যাখ্যায় আবু তাইয়্যেব সানদী হানাফী লিখেছেন, 
"আজকের ফজরের সুন্নাতই যদি তুমি এখন পড়ে থাক, তবে তোমার বিরুদ্ধে কোন অভিযোগ 
নেই, তোমার কোন গুনাহ নেই এবং তুমি তিরস্কৃতও হবে না।* প্রাসূলুপ্পাহ (সা) নীরব 
থাকলেন"- কথার ব্যাখ্যায় ইবনে মালিক মুহাদ্দিস বলেছেন, "রাসূলুল্লাহ (সা)-এর এই নীরবতা 
থেকে প্রমাণিত হয় যে, ফজরের সুন্নাত নামায ফরয নামাযের পূর্বে পড়তে না পারলে তা ফরয 
“পড়ার পরপরই পড়া যেতে পারে।” 

আল্লামা মোল্লা আলী কারী লিখেছেন, এই হাদীসটি সপ্রমাণিত নয়। তাই এটা ইমাম আবু 
হানীফার মতের বিপক্ষে দলীল হতে পারে না। প্রতিপক্ষের তরফ থেকে এর জবাবে বলা হয়েছে, 
তিরমিযী-উদ্ধৃত হাদীসটি সনদের দিক থেকে দুর্বল ও অপ্রমাণিত হলেও তাতে কোন দোষ 
নেই। কেননা এই ঘটনার বিবরণ অন্যান্য কয়েকটি সহীহ সনদ সূত্রে বর্ণিত হয়েছে। তাছাড়া 
মুহাদ্দিস ইরাকী এই হাদীসের সনদকে ‘হাসান’ বলে অভিহিত করেছেন! ইবনে আবু শাইবা ও 
ইবনে হি্বান প্রমুখ মুহাদ্দিসগণও এই ঘটনা বর্ণনা করেছেন। আর একই হাদীসের বিভিন্ন বর্ণনা 
যে পরস্পরের পরিপূরক ও ব্যাখ্যা দানকারী তা সর্বজন সমর্থিত। 

আল্লামা ইমাম শাওকানী লিখেছেন, ‘ফজরের ফরয নামাযের পূর্বে সুন্নাত দুই রাকআত না পড়া 
হয়ে থাকলে সূর্যোদয়ের পূর্বে তা পড়াই যাবে না এবং অবশ্যই সূর্যোদয়ের পরে পড়তে হবে- 
একথা হাদীসে বলা হয়নি। এতে শুধু সেই ব্যক্তির জন্যই নির্দেশ রয়েছে, যে এই দুই রাকআত 


www.pathagar.com 


আবওয়াবুসসালাত ৩১৯ 


অনুচ্ছেদ ই ২০০ 
॥ ফজরের দুই রাকআত সুন্নাত ফরযের পূর্বে পড়তে না পারলে তা সূর্য উঠার পর 
পড়বে। 
pol on me US sl cl BS mm Le Go -VAA 
be og 2 25 bo oh Sl gh BS i LOS US 
ADE Lt in LS SE no dN IG IG TS 
+ IAs Ls Cle 
৩৯৮। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লান্নাহ আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন ঃ যে ব্যক্তি ফজরের দুই রাকআত সুন্নাত (ফরযের পূর্বে) পড়তে 
"পারেনি সে সূর্য উঠার পর তা পড়বে -(হা)। 
আবু ঈসা বলেন,আমরা উল্লেখিত সূত্রেই কেবল এ হাদীসটি জানতে পেরেছি| 
আবদুল্লাহ ইবনে উমার (রা) এই হাদীস অনুসারে আমল করতেন। একদল বিশেষজ্ঞ এ 
হাদীসের উপর আমল করেছেন। সুফিয়ান সাওরী, (আবু হানীফা), শাফিঈ, আহমাদ, 
ইসহাক এবং ইবনুল মুবারক অনুরূপ মত ব্যক্ত করেছেন। আবু হুরায়রা (রা) থেকে আরো 
বৰ্ণিতআছেঃ 
al be SB on AS GF ll on pall 58 PES Sao ip San, 


aA DDE EE Eo EL 


tral YEG nl A 1 YS 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "যে ব্যক্তি সূর্য উঠার পূর্বে ফজরের এক 
রাকআত ধরতে পারল সে ফজরের ওয়াক্ত পেল।” 
উপরোক্ত সূত্রে বর্ণিত এ হাদীসটিই প্রসিদ্ধ। 


ইতিপূর্বে পড়তে পারেনি। তাকে বলা হয়েছে, সে যেন তা সূর্যোদয়ের পর পড়ে নেয়, যেনতা 
‘ভূলে না যায়। কেননা তা যথা সময়ে পড়ে না থাকলে তো যে কোন সময় পড়তেই হবে।” 
অতপর তিনি লিখেছেন, "সেই দুই রাকআত সুন্নাত ফরয নামাযের পরই পড়তে নিষেধ করা 
হয়েছে- এমন কথা এ হাদীস থেকে বুঝা যায় না।” 

বরং দারু কুতনী, হাকেম ও বায়হাকীতে বলা হয়েছে, "যে লোক সূর্যোদয়ের পূর্বে ফজরের দুই 
রাকআত সুন্নাত পড়তে পারেনি, সে যেন তা পড়ে নেয়। অর্থাৎ ফরয নামাযের পরেই পড়া 
“দোষের নয়”- (নাইলুল আওতার, ওয় খন্ড, পৃ. ৩০)। 

ফজর ও আসরের ফরয নামাযের পর কোন সুন্নাত বা নফল নামায পড়ার যে নিষেধাজ্ঞা 
রয়েছে- তা হারাম পর্যায়ের নিষেধাজ্ঞা নয়; বরং মাকরূহ পর্যায়ের নিষেধাজ্ঞা (অনু')। 


www.pathagar.com 


৩২০ আল-জামে আত-তিরমিযী 


অনুচ্ছেদ £৪২০৯ 
যোহরের ফরয নামাযের পূর্বে চার রাকআত সুন্নাত। 
ue Gel al oe ULL US LL Hl USI LL Go ra 
5 UL Ls a lt Lo HE IL be oe gh pot 
ES Gls CLT ll 
৩৯৯। আলী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লান্লাহ আলাইহি ওয়াসাব্লাম 
যোহরের (ফরয) নামাযের পূর্বে চার রাকআত এবং পরে দুই রাকআত (সুন্নাত নামায) 
পড়তেন। 
আবু ঈসা বলেন, আলী (র!)-র বর্ণিত হাদীসটি হাসান। এ অনুচ্ছেদে আইশা ও উন্গে 
, হাবীবা (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। মহানবী (সা)-এর অধিকাংশ বিশেষজ্ঞ সাহাবা 
'ও তীঁদের পরবর্তীগণ যোহরের পূর্বে চার রাকআত সুন্নাত নামায পড়া পছন্দ করেছেন। : 
সুফিয়ান সাওরী, (আবু হানীফা), ইবনুল মুবারক এবং ইসহাকও অনুরূপ কথা বলেছেন। 
একদল বিশেষজ্ঞ বলেছেন, রাত এবং দিনের (অন্যান্য) নামায দুই দুই রাকআত। তাঁরা 
দুই দুই রাকআত পর সালাম ফিরানোর কথা বলেছেন। ইমাম শাফিঈ এবং আহমাদ 
একথা বলেছেন। 
অনুচ্ছেদ £ ২০২ 
যোহরের ফরয নামাযের পর দুই রাকআত সুন্নাত। 
be Cl oe ADT ISO CB eo ol Ei -t.. 
U3 2A HL Ld oe hl EL VEL onl 2 sl 
. bw SD) dl 
৪০০। ইবনে উমার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের সাথে যোহরের (ফরয) নামাযের পূর্বে দুই রাকআত এবং পরে দুই 
রাকআত সুন্নাত পড়েছি। 
আবু ঈসা রলেন, এই হাদীসটি হাসান এবং সহীহ। র্‌ স্যুেদে গা ওযা গা 
থেকেও হাদীস বর্ণিত আছে - (বু, মু)।১৬৬ 


১৬৬. ইবনে উমার (রা) বলেন, আমি নবী সাল্লান্গাহ আলাইহি ওয়াসাল্লামের পেছনে যোহরের 
ফরযের আগে দুই রাকআত নামায এবং পরে দুই রাকআত নামায পড়েছি, আবদুল্লাহ ইবনে 
উমার (রা)-র হাদীস আইশা (রা), উ্বে হাবীবা (রা), আলী (রা) এবং অন্যান্য সাহাবীদের 
বৰ্ণিত হাদীসের বিপরীত। কেননা তাঁরা বলেন, "নবী (সা) যোহরের ফরযের আগে চার রাকআত ' 
নামায পঢযড়তেন”। 


www.pathagar.com 


'শ্বাবওয়াবুসসালাত ৩২১ 


অনুচ্ছেদ £ ২০৩ 
“পূর্ববর্তী বিষয়েয় উপর। 
alae CS SSC AG Dl ae SO Xe BS -£.\ 
MRE ES LAE ELIE EO 
«GO DIG ALS LO La J BSE Ls a0 
৪০১। আইশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
যদি যোহরের পূর্বে চার রাকআত না পড়তেন তবে যোহরের (ফরযের) পর তা 
পড়তেন। 
আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং গরীব। ইবনুল মুবারকের সূত্রেই আমরা এ. 
হাদীসটিজানতে পেরেছি। 


! 2 e,7 82. Je He , corns eof sod তে ত 
Al as on Loa 8 Ob nL Url 2 2 se > -£.1' 
5 IG IG Eo pls SU il 2 Ls be al i 
2 Ac toa ret or ££ [) PALA LL CREASE PA once 4 t 
a> WI GL CL ALS dos 46 dr Lo dl 
# A 
0 se 
৪০২। উন্মে হাবীবা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লান্রাহ আলাইহি 


ওয়াসাল্লাম বলেছেন ঃ যে ব্যক্তি যোহরের (ফরযের) পূর্বে চার রাকআত এবং পরে চার 
রাকআত নামায পড়বে আল্লাহ তার প্রতি দোযখের আগুন হারাম করে দিবেন। 


আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং গরীব। অন্য সূত্রেও হাদীসটি বর্ণিত হয়েছে। 


2 aL XE CES SGD GUL LS KTH ES -t.r 
ESTELLE LS ADEE Hdl Ee 
পরস্পর বিরোধী এ হাদীসসমূহের মধ্যে এভাবে সমন্বয় সাধন করা যায় যে, আইশা (রা) নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরে চার রাকআত নামায পড়তে দেখেছেন। আর আবদুল্লাহ 
ইবনে উমার (রা) এ চার রাকআতের স্থলে কখনও কখনও নবী সাল্লান্পাহ আলাইহি 
ওয়াসাল্লামকে দুই রাকআত পড়তে দেখেছেন। কখনো চার রাকআতের স্থলে তাঁর দুই রাকআত 
পড়া উদ্মাতকে জায়েয শিক্ষা দেয়ার জন্য ছিল, যদিও যোহরের ফরযের আগে চার রাকআত 
সুন্নাত পড়াই ছিল তাঁর অভ্যাস -(মাহমূদ)। 

১৬৬: এ হাদীস অনুসারে ইমাম শাফিঈ যোহরের পূর্বে দুই রাকআত সুন্নাত পড়ার কথা বলেন। 
পক্ষান্তরে ইমাম আবু হানীফা (অন্য হাদীস অনুযায়ী) যোহরের পূর্বে চার রাকআত সুন্নাতের কথা 
বলেছেন। মোটকথা রাসুলুল্লাহ (সা) কখনও দুই রাকআত আবার কখনও চার রাকআত পড়েছেন 
(অনু')। 


www.pathagar.com 


৩২২ 'আাল-জামে আত-তিরমিযী( 


ELL IG OL ln Le bo pnd AE al poll of SN 
He IO Is EE GL 


LASALLE 


. REL 
৪০৩। আনবাসা ইবনে আবু সুফিয়ান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার বোন 
এবং নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উস্মে হাবীবা (রা)-কে বলতে শুনেছি, 
আমি (উন্বে হাবীবা) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিঃ যে 
ব্যক্তি যোহরের (ফরযের) পূর্বে চার রাকআত এবং পরে চার রাকআত নামাযের : 
হেফাজত করবে আল্লাহ তার জন্য দোযখের আগুন হারাম করে দিবেন। 
আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান, সহীহ এবং গরীব। আবু আবদুর রহমান আল- 
কাসিম একজন সিকাহ রাবী। তিনি প্রখ্যাত মুহাদ্দিস আবু উমামার শাগরিদ। 


অনুচ্ছেদ £ঃ ২০৪ 
আসরের (ফরয নামাযের) পূর্বে চার রাকআত। 


ms Ie Un rb Ee) ERS os on Le Le Go -t.t 
i EE ote EE 
EBB pL ES Yk SOE pS al Ls 
+ CAG CAL on AG bs bl 
৪০৪। আলী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্পাহ আলাইহি ওয়াসাল্লাম 
আসরের (ফরয নামাযের) পূর্বে চার রাকআত নামায পড়তেন। তিনি (আল্লাহর) নৈকট্য 
লাভকারী ফেরেশতা ও তাদের অনুগামী মুসলমান এবং মুমিনদের প্রতি সালাম করার 
মাধ্যমে এ নামাযের মাঝখানে বিভক্তি করতেন (দুই সালামে চার রাকআত পড়তেন, 
অথবা দুই রাকআত পর তাশাহৃহদ পড়তেন)। 
আবু ঈসা বলেন, আলী (রা)-র হাদীসটি হাসান। এ অনুচ্ছেদে ইবনে উমার ও 
আবদুল্লাহ ইবনে আমর (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। ইসহাক ইবনে ইবরাহীম 
আসরের পূর্বে এক সালামেই চার রাকআত পড়া পছন্দ করেছেন। তিনি এ হাদীসকে 
দলীল হিসাবে গ্রহণ করে বলেছেন, ‘সালামের মাধ্যমে বিভক্তি করার’ তাৎপর্য হল 
মহানবী (সা) দুই রাকআত পর তাশাহ্‌হদ পড়তেন। ইমাম শাফিঈ এবং আহমাদের 


মতে, রাত এবং দিনের (ফরয নামায ছাড়া অন্যান্য সব) নামায দুই রাকআত করে 
পড়তে হবে। তীরা উভয়ে দুই রাকআত পর পর সালাম ফিরানোই পছন্দ করেছেন। 


www.pathagar.com 


আবওয়াবৃসসালাত ৩২৩ 


EXE =~ #06 231)3 লপ্্ডী ত 
Bek os arm phil x I ye 2 ee BY -£.06 


নতূলজ 


on pls on Moe UB Sb 0 Hl CE (IG ols LES 
EER AE 
i) BA PART 

৪০৫। ইবনে উমার (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যে 


ব্যক্তি আসরের পূর্বে চার রাকআত নামায পড়বে আল্লাহ তার প্রতি অনুগ্রহ করুন। 
আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং গরীব। 


অনুচ্ছেদ £$ ২০৫ 

মাগরিবের দুই রাকআত সুন্নাত এবং তার কিরাআত। 

LON s GS dl tn J GS En Loe Bi -t.N 
IAS yd Ls BG OE Dg oi pol be 


240 


i 5 A Lo dL i Ee Ll CIYG 
SABLE Ui ADS YS U5 | hr A pail 


ed 


৪০৬। আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ 
সান্লান্লাহ আলাইহি ওয়াসাল্লামকে মাগরিবের পরের দুই রাকআতে এবং ফজরের পূর্বের 
দুই রাকআতে “কুল ইয়া আয়্যুহাল কাফিরূন” এবং "কুল হওয়াল্লাহ আহাদ” সূরাদ্বয় এত 
সংখ্যকবার পড়তে শুনেছি যে, গণনা করে শেষ করতে পারব না। 

আবু ঈসা বলেন, এ হাদীসটি গরীব। আবদুল মালিক ইবনে মাদান থেকে কেবল 
আসিমের সূত্রেই এ হাদীসটি আমরা জানতে পেরেছি। এ অনুচ্ছেদে ইবনে উমার (রা) 
থেকেও হাদীস বর্ণিত আছে। 
অনুচ্ছেল £: ২০৩৬ 
মাগরিবের (সুন্নাত) দুই রাকআত বাসায় পড়া। 


Le Cn be Dl EL Ot -£.Y 
Sp Ls sed ihe Ei bE 


www.pathagar.com 


৩২৪ আল-জামে আত-তিরমিযী 
৪০৭। ইবনে উমার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের সাথে তাঁর বাসায় মাগরিবের পর দুই রাকআত সুন্নাত নামায পড়েছি -(বু)। 
আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে রাফে ইবনে খাদীজ ও 

কাব ইবনে উজরা (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। 
me US S62 Le Ch soll AE 2 A GS -t.A 
SEE LD Lo 
2, All JS LY, 0 Ph WL SE SU, Ls LL 
EELS EN 0 PC Oe EEF or I ES) bw 
ES) Pn] iE - AS 


৪০৮। ইবনে উমার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহ 
আলাইহি ওয়াসাল্লামের কাছে দশ রাকআত নামায শিখেছি। তিনি দিনরাত (চব্বিশ ঘন্টায়) 
এ নামাযগুলো পড়তেন। যোহরের পূর্বে দুই রাকআত এবং পরে দুই রাকআত, মাগরিবের 
পরে দুই রাকআত এবং এশার পর দুই রাকআত। রাবী বলেন, হাফসা আমাকে 
বলেছেন, তিনি (রাসূলুত্রাহ) ফজরের পূর্বেও দুই রাকআত পড়তেন। 

এ হাদীসটি হাসান এবং সহীহ। 

SAI ok se CS GOD LE CSE 2 Cl Goo —t. 
Me A A dt Lo Lally AE onl of IC 

৪০৯। ইবনে উমার (রা) নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ...... 
একই হাদীস পুনর্বার বর্ণিত হয়েছে - (বু, মু)। 

"আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। 
অনুচ্ছেদ £৪ ২০৭ 
মাগরিবের পর ছয় রাকআত নফল নামায পড়ার ফযীলাত। 
eS ES) sh A Le SY AE Hl EB -t). 
EE EE PB চট ললো ৮ এড 
ole Ei ee dl IOUT ED ELE 
EBS Me EL ESE rl 


CFE 


www.pathagar.com 


আবওয়াবুসসালাত ৩২৫ 


৪১০। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন £ কোন ব্যক্তি মাগরিবের পর ছয় রাকআত নামায পড়লে এবং তার .. 
মাঝখানে কোন অশালীন কথা না বললে তাকে এর বিনিময়ে বার বছরের ইবাদতের 
সমান সওয়াব দান করা হয়। 


As a6 Lo ih of TG i po Sy es I 
SEY rE LY Lr oe 
আবু ঈসা বলেন, আইশা (রা) থেকে বর্ণিত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেছেন £ যে ব্যক্তি মাগরিবের পর বিশ রাকআত নামায পড়ে আল্লাহ তার জন্য 
বেহেশতে একটি ঘর তৈরী করেন। 
আবু ঈসা বলেন, আবু হরায়রার হাদীসটি গরীব। আমরা শুধুমাত্র যায়েদ ইবনে হুবাব 
থেকে উমার ইবনে আবু খাশআমের সূত্রেই এ হাদীসটি জানতে পেরেছি। আমি মুহাম্মাদ 
ইবনে ইসমাঈলকে বলতে শুনেছি, উমার ইবনে আবদুল্লাহ ইবনে আবু খাশআম একজন 
প্রত্যাখ্যাত রাবী। হাদীসশাস্ত্রে তিনি খুবই দুর্বল। 
অনুচ্ছেদ £ই ২০৮ 
এশার নামাযের প্র দুই রাকআত সুন্নাত। 


AE be Pal os 2 CHE by ms LL yl Bio RN 
he abl J Be ye LG OC IG Gi a all LE th cod 
En Wy 2 All 5 Ga DE EGG LG al 2 
+ GS PNG 55) LCI 3 i Wa 
৪১১। আবদুল্লাহ ইবনে শাকীক (রহ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আইশা (রা)- 
কে রাসুলুল্লাহ সাল্লাল্মাহ আলাইহি ওয়াসাল্লামের নামায সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি 
বললেন, তিনি (রাসুলুল্লাহ) যোহরের পূর্বে দুই রাকআত এবং পরে দুই রাকআত, 
মাগরিবের পর দুই রাকআত, এশার পর দুই রাকআত এবং ফজরের পূর্বে দুই রাকআত 
নামায পড়তেন -(মু)। 
এ হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে আলী ও ইবনে উমার (রা) থেকেও 
হাদীস বর্ণিত আছে। 
অনুচ্ছেদ £ ২০৯ 
রাতের (অন্যান্য) নামায দুই দুই রাকআত। 
Ao al oe PE Al oF BU 2 Sl CSI LS Es -~t\Y 


www.pathagar.com 


৩২৬ আল-জামে আত-তিরমিযী 


«(5s WI Fel ols 
৪১২! ইবনে উমার (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেন, রাতের নামায দুই দুই রাকআত (করে পড়তে হয়)। তুমি যদি ভোর হয়ে যাওয়ার 


আশংকা কর তবে এক রাকআত পড়ে বেতের পূর্ণ করে নাও। বেতের নামাযকেই 
তোমার সর্বশেষ নামায কর -(বু, মু)।১৬৭ 


আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে আমর ইবনে আবাসা (রা) 
থেকেও হাদীস বর্ণিত আছে। বিশেষজ্ঞগণ এ হাদীস অনুযায়ী আমল করেছেন এবং 


রাতের নামায দুই দুই রাকআত করে পড়েছেন। সুফিয়ান সাওরী, ইবনুল মুবারক, 
শাফিঈ, আহমাদ এবং ইসহাক এই কথা বলেছেন। 


অনুচ্ছেদ £২১০ 
রাতের (তাহাজ্জুদ) নামাযের ফযীলাত। 


AE 2 2 br i be OG HUB LS £১" 
As 26 i do dt Uo IU IG 2 al oe Sxl ol 


46. 2 


, Ta I SCAN, ll aes UES rt Wp Cal pl 
+ Dl So 


৪১৩। আবু হরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
. ওয়াসাল্লাম বলেছেন £ রমযান মাসের রোযার পর সর্বোৎকৃষ্ট রোযা হল আল্লাহর মাস 
মুহাররমের রোযা। ফরয নামাযের পর সর্বোৎকৃষ্ট নামায হল রাতের (তাহাজ্জুদের) 
নামায -(মু, দা)। 

এ হাদীসটি হাসান। এ অনুচ্ছেদে জাবির, বিলাল ও আবু উমামা (রা) থেকেও হাদীস 
বৰ্ণিত আছে। 


১৬৭. এক রাকআত মিলিয়ে বিতর করে নাও। 

অর্থাৎ তুমি যে দুই রাকআত নামায পড়েছ তার সাথে আর এক রাকআত মিলিয়ে বিতরকে 
তোমার সর্বশেষ নামায করে নাও। কেননা বিতর স্বয়ংসম্পূর্ণ এক রাকআত। ইমাম শাফিঈ 
বিঅ্পর পর নফল নামায পড়া পসন্দ করেন না। তার দলীল নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের হাদীস,"বিতরকে তোমার সর্বশেষ নামায করো”। ইমাম আবু হানীফার মতে 
'বিতরের পর নফল নামায পড়া মাকরূহ নয়। কেননা নবী সাল্লাল্লাহ আলাইহ ওয়াসাল্লাম থেকে 
বিতরের পর দুই রাকআত নামায পড়ার প্রমাণ রয়েছে হাদীসে বিতরকে শেষ নামায করার যে 
হুকুম এসেছে তার অর্থ তুলনামূলকভাবে শেষ নামায। প্রকৃত অর্থে এটা শেষ নামায নয়। 


www.pathagar.com 


জ্বাবওয়াবুস সালাত ৩২৭ 


অনুচ্ছেদ £২১০ 
মহানবী (সা)-এর রাতের নামাযের বৈশিষ্ট্য। 


we WC CB CB la pe 2 BELL BG ENE 
ECS EP (ESTE EB SO A LT EO REESE BE TE A 
5 LEG ty Ls Ls a Wo dl Le HL SS 
Sel SE rk SV In) sd tn ls dL dT 
Cm BE btlhs bes be ILS SS CIE DS LS 
CO LG EG GS al beh, Lens oe JUS 
ab EV LE es LSC CI SG PE Ed Ts 

8৪১৪। আবু সালামা (রা) থেকে বর্ণিত। আইশা (রা)-কে জিজ্ঞেস করা হল, রমযান 
মাসে রাসূলুল্লাহ সাল্লাল্রাহ আলাইহি ওয়াসাল্লামের নামাযের বৈশিষ্ট্য কি বা ধরন কেমন 
ছিল? তিনি বললেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রমযান মাসে ও অন্যান্য 
সময়ে (রাতের বেলা) এগার রাকআত নামাযের অধিক পড়তেন না। তিনি চার রাকআত 
করে মোট আট রাকআত পড়তেন। এর সৌন্দর্য এবং দৈর্ঘ্য সম্পর্কে তুমি আমাকে আর 
প্রশ্ন কর না। অতঃপর তিনি তিন রাকআত নামায পড়তেন। আইশা (রা) বলেন, আমি 
বললাম, হে আল্লাহর রাসূল! আপনি কি বিতর পড়ার পূর্বে ঘুমান? 

তিনি বললেন £ হে আইশা! আমার চক্ষুদ্বয় ঘুমায় কিন্তু আমার অন্তর ঘুমায় না -( বু, 
মু)। 

আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। 
CE sn be UE I ip 2 GA  -tN0 
al dr Le dt I BH LSG be D2 be SUS nl oe WL 
br BG ely Ge Gin DY TE G5 LO a SOL 

AEE; LRA 0s LG ei 

8৪১৫। আইশা (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা 
. বিতরকে প্রকৃত অর্থেই শেষ নামায বলে ধরে নিলে হাদীসে উল্লেখিত "সালাত* বলতে এশার 


নামাযকেই বুঝান হবে। অর্থাৎ এশার নামাযের পর তুমি বিতর নামায পড়, এশার আগে বিতর 
নামায পড়বে না -(মাহমূদ)। 


ন 
. 


www.pathagar.com 


৩২৮ আল-জামে আত-তিরমিযী 
এগার রাকআত নামায পড়তেন। তার মধ্যে এক রাকআত বিতর পড়ে নিতেন। তিনি 
নামায শেষে অবসর হয়ে ডান কাতে শুয়ে পড়তেন (মা, মু) ' 
আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। 
অনুচ্ছেদ £ ২১২ 
Dh 
Se Nt BD Ll st 
২১৬। ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লান্নাহ আলাইহি 
ওয়াসাল্লাম রাতের বেলা তের রাকআত নামায পড়তেন - (বু, মু)।১৬৮ 
আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। 


অনুচ্ছেদ £ঃ ২১৩ 
kN 

of Pll 8 s | ue ue 5 5 So Go -£\V 
JULES ab dh Lo IIE IG Le SE oF Sl 


2 7 


a. oS 
8৪১৭। আইশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লান্রাহ আলাইহি 
ওয়াসাল্লাম রাতের বেলা নয় রাকআত নামায পড়তেন -(মু)। 
আবু ঈসা বলেন, আইশা (রা)-র হাদীসটি উল্লেখিত সনদে হাসান, সহীহ এবং গরীব। 
এ অনুচ্ছেদে আবু হুরায়রা, যায়েদ ইবনে খালিদ ও ফযল ইবনে আব্বাস (রা) থেকেও . 
হাদীস বর্ণিত আছে। ; 
আবু ঈসা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্রাহ আলাইহি ওয়াসাল্লামের রাতের (তাহাজ্জুদের) 
নামায বিতরসহ সর্বোচ্চ তের রাকআত এবং সর্বনিস্ন নয় রাকআত ছিল বলে বর্ণিত 
.আছে। 
Er LS SO EDL EF SEES NE 


১৬৮. এ নামাযের মধ্যে আট রাকআত ছিল তাহাজ্জুদ, তিন রাকআত ছিল বিতর এবং তাঁর 
অত্যাস অনুসারে তিনি বিত্তরর পর দুই রাকআত নামায পড়তেন। কারো কারো মতে বিতরের 
পর দুই রাকআত নামায ছিল ফজরের দুই রাকআত সুন্নাত - (মাহমুদ)। 


www.pathagar.com 


সাবওয়াবুস সালাত ৩২৯ 
SLALS ol dt oe hl IG TEE oh pls 2 
IE do SEG EG 1 ADS tye BE J i a 


LS Ae SS 


৪১৮। আইশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
দি ঘুম অথবা তন্দ্রার আধিক্যের কারণে রাতের নামায পড়তে সক্ষম না হতেন, তবে. 
‘দিনের বেলা বার রাকআত পড়ে নিতেন - (মু)। 


আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। 
EE ECR SAA bl Ls nl Pp nls Bo tN 
চট i U2 edt Prt zr nus oo ede 
AG PR IEG all ool 55 bn HOG HE IG SG on HS 
‘He ES ENE Ea 28 EA al of oid es 20 eit LRAEA 
rl ey DS SU SR [38 rl 1 He ey 2 Ss 


eh AALS nS SY, Ee Pe 


৪১৯। বাহ্য ইবনে হাকীম (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, যুরারা ইবনে আওফা 
'বসরার কাযী (বিচারপতি) ছিলেন। তিনি কুশাইর গোত্রের ইমামতি করতেন। একদিন 
সকালের নামাযে তিনি এই আয়াত পাঠ করলেন £ স্মরণ কর, যখন শিংগায় ফুঁ দেওয়া 
হবে। সে দিনটি বড়ই কঠোর ও সাংঘাতিক হবে”-(সূরা আল-মুদ্দাসসির £ ৮, ৯)। 
তিনি সাথে সাথে পড়ে গিয়ে মারা গেলেন। যারা তাঁকে তুলে তীর ঘরে নিয়ে গেলেন, 
আমিও তাদের সাথে ছিলাম। 


অনুচ্ছেদ £ঃ ২১৪ 

প্রতি রাতে প্রাচূর্যময় আল্লাহ দুনিয়ার নিকটতম আকাশে অবতরণ করেন। 

be SUEY A LE by Cin USES EL -0y, 
Se dt Lo all Jo GUE go 2 oF pC al 2 jot 
a LY Gul. Cl dl IU At J JG AL 
bon dl SL cl foe SOULE FR hl ্ 
WKH IE SG I AEG AALS ‘ll bel i 


www.pathagar.com 


৩৩০ আল-জামে আত-তিরমিযী 


৪২০। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেন £ প্রাচূর্যময় আল্লাহ তাআলা রাতের প্রথম এক-তৃতীয়াংশ চলে যাওয়ার পর প্রতি 
রাতে পৃথিবীর নিকটতম আকাশে অবতরণ করেন। অতঃপর তিনি বলেন ঃ আমিই 
রাজাধিরাজ। কে আছে আমার কাছে প্রার্থনাকারী, আমি তার প্রার্থনা কবুল করব। কে 
আছে আমার কাছে আবেদনকারী, আমি তার আবেদন পূর্ণ করব। কে আছে আমার কাছে 
ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করব। সকাল উদ্ভাসিত না হওয়া পর্যন্ত আল্লাহ 
তাআলা তীর বান্দাদের এভাবে আহবান করতে থাকেন -(বু, মু, দা, না, ই)।১৬৯ 

আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে আলী ইবনে আবু 
তালিব, আবু সাঈদ, রিফাআা আল-জুহানী, জুবাইর ইবনে মুতইম, ইবনে মাসউদ, আবু 
দারদা ও উসমান ইবনে আবুল আস (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। 


al PSE 2: ae afce 402 ces Feat Le ENE 
dl do al of 2p al oF LE tel ie Caan (ih G3) SS 
25 SUED 2s be IOS ATE {0 SAL al 


উল্লেখিত হাদীসটি 
আবু হুরায়রার কাছ থেকে অসংখ্য সুত্রে বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেন £ রাতের এক-তৃতীয়াংশ অবশিষ্ট থাকতে বরকতময় আল্লাহ তাআলা 
(পৃথিবীর) নিকটতম আকাশে অবতীর্ণ হন। 


সব বর্ণনাগুলোর মধ্যে এটিই সর্বাধিক সহীহ বর্ণনা। 


অনুচ্ছেদ £২১৫ 

র্বাতের (তাহাজ্জুদ) নামাযের কিরাআঁত। 

i SS Bl GE 2 sa Ul BE on Tyan C5 £1) 
MESES le sla a las or std at rile 
a A, EEE SA RSI L EUS 
D2 AY IG HE oS) JG EE PY OPH “ J Wyo 
sll 1, SEL 55 sl JB We i তা, pes ত ৬৬ - 
১৬৯. আল্লাহ তাআলা প্রতি রাতে দুনিয়ার আকাশে নেমে আসেন। প্রাচীনপন্থী আলেমদের মতে 


আল্লাহর সত্তার যে সকল গুণের উল্লেখ আছে, যেমন আল্লাহ্‌র মুখমন্ডল, তাঁর হাত এবং তীঁর 
নেমে আসা এসব মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত। এ মুতাশাবিহাতের ব্যাখ্যা আল্লাহ ছাড়া কারো জানা 


www.pathagar.com 


আবওয়াবুসসালাত ৩৩১ 


8২১। আবু কাতাদা (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আবু বাকর 
(রা)-কে বললেন ঃ আমি আপনার কাছ দিয়ে যাচ্ছিলাম তখন আপনি নামায পড়ছিলেন 
এবং আপনার কন্ঠস্বর খুব নীচু ছিল। তিনি (আবু বাকর) বললেন, আমি তীকে শুনাচ্ছিলাম 
যিনি আমার কানকথাও জানেন! তিনি (সা) বললেন ঃ কিছুটা উচ্চস্বরে পাঠ করুন। তিনি 
(সা) উমার (রা)-কে বললেনঃ আমি আপনার কাছ দিয়ে যাচ্ছিলাম তখন আপনি নামায 
পড়ছিলেন এবং আপনার কণ্ঠস্বর খুব উঁচু ছিল। তিনি (উমার) বললেন, আমি অলসদের 
জাগরিত করছিলাম এবং শয়তানকে তাড়াচ্ছিলাম। তিনি বললেন,আপনার কন্ঠস্বর কিছুটা 
নীচুকরুন। 

এ হাদীসটি গরীব। এ অনুচ্ছেদে আইশা, উস্বে হানী, আনাস, উস্মে সালামা ও ইবনে 
আব্বাস (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। উল্লেখিত হাদীসটি ইয়াহ্‌ইয়া ইবনে ইসহাক, 
মুসনাদ হিসাবে এবং আবদুল্লাহ ইবনে আবু রবাহর মুরসাল হিসাবেও বর্ণিত হয়েছে। 


2 Al 25 bs pC ga le bs Col Ul LS Ge -£YY 

s le dt de EDS 58 Ls LG IC IG os 

2 CU ES WS FIG Ls HED i BO 

. Lo 23s Bs lt ad ot Els 4s CL ECL 

৪২২। আবদুল্লাহ ইবনে আবু কায়েস (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আইশা 

(রা)-কে জিজ্ঞেস করলাম, রাতের (তাহাজ্জুদ) নামাযে নবী সাল্লান্পাহ আলাইহি 

ওয়াসাল্লামের কিরাআাত কেমন ছিল? তিনি বললেন, কখনও তিনি নীচু স্বরে এবং 

কখনও উঁচু স্বরে কিরাআাত পাঠ করতেন। আমি বললাম, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য 
যিনি এ কাজের মধ্যে প্রশপ্ততা রেখেছেন -(দা)। 


আবু ঈসা বলেন, এ হাদীসটি সহীহ এবং গরীব। 
EL CSL -£' 
5. ur al ofl l uP | i on UE - s[) 
£0 Jie DULG a in Lo igh FG YS 


৪২৩। আইশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, এক রাতে নবী সাল্লাল্লাহ আলাইহি 
ওয়াসাল্লাম কুরআনের একটি আয়াত পাঠ করেই রাত কাটিয়ে দিলেন-না, ই, আ, হা)" 


আবু ঈসা বলেন, এ হাদীসটি উপরোক্ত সূত্রে হাসান এবং গরীব। 


“নেই। তবে পরবর্তী আলেমরা এর ব্যাখ্যা দান করেছেন, যাতে লোকেরা দ্বিধা-দ্বন্বের মধ্যে না 
পড়ে। কিন্তু এ সকল ব্যাখ্যা রূপক অর্থে, প্রকৃত অর্থে নয় -(মাহমূদ)। 


www.pathagar.com 


৩৩২ 'আল-জামে আত-তিরমিযী 


অনুচ্ছেদ £ ২১৬ 
বাড়িতে নফল নামায পড়ার ফধীলাত 


2 { #0, ০০৭4 -%- e392 শেপ ৰ 5. se 36. লুঠ ত 
sl all ae Gl as on ara Gol Un op Lane CS -£LYE-: 
Pd # # 


HABLA SAL Ad Lun 
bl eye 6 Se Ja5l IU ~s ale dt do dl oe Al 

8২৪। যায়েদ ইবনে সাবিত (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেন £ ফরয নামায ব্যতীত তোমাদের বাড়িতে পড়া নামায সর্বোৎকৃষ্ট -(বু, মু, দা, 
ন)১9১ 

এ হাদীসটি হাসান। এ অনুচ্ছেদ উমার, জাবির ইবনে আবদুল্লাহ, আবু সাঈদ, আবু 
হরায়রা, ইবনে উমার, আইশা, আবদুল্লাহ ইবনে সাদ ও যায়েদ ইবনে খালিদ (রা) 
থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীস বর্ণনায় রাবীগণের মধ্যে (সনদের দিক থেকে) : 
মতভেদ হয়েছে। মূসা ইবনে উকবা ও ইবরাহীম ইবনে আবু নাদর এ হাদীসটি মরফ্‌ু 
হিসাবে বর্ণনা করেছেন। কতিপয় বর্ণনাকারী তাদের সাথে একমত হয়েছেন। কিন্তু মালেক 
ইবনে আবু নাদর এ হাদীসটি মরফু হিসাবে বর্ণনা করেননি। মরফ্‌ বর্ণনাটি অপেক্ষাকৃত 
সহীহ। 


all ae oe msn Dl Ls Ul pao tp Gol BS tio 


ble 06 Ls 0 Lo rh ys FE lS BU Db 
Od GS YY 
৪২৫। ইবনে উমার (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন £ 
তোমাদের বাড়িতেও নামায পড়, তাকে কবরস্থানে পরিণত কর না -(বু, মু, দা, না, 
হ্‌)।১৭২ 
আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। 


১৭০" আঃ হলঃ D0 I Sa UR SESS Bl 22 HD LODGE B 
Sd pl CDG od AS Vf Yb pol iss 
হে আল্লাহ!) আপনি যদি তাদেরকে শাস্তি দেন, তবে তারা আপনারই বান্দাহ; আর যদি ক্ষমা 
করে দেন, তরে আপনি তো সর্বজয়ী ও সর্বজ্ঞ” (সূরা আল-মাইদা £ ১১৮) (অনু)।, 
১৭১ অথাৎ ফরয নামায মসজিদে পড়লে অধিক সওয়াব হয় এবং অন্যান্য সব ধরনের নামায 
ঘরে পড়লে অধিক সওয়াব হয় (অনু')। 
"১৭২" কবরস্থানে নামায পড়া জায়েয নয়। অতএব ঘরে যেন সুন্নাত, নফল ইত্যাদি নামায_পড়া 
হয় (অনু')। j 


www.pathagar.com 


বিতর নামাযের ফযীলাত। 


sor se- e ss coer 6 or er 20 2 0 £ id 
LE es dl mR oe tn Chl ES LS Cao -£YN 


20 2 A dl gh A A be A 0 gs Al ss 
DIGG AL al hr Le DL EL ER IG HBOS op 
55 C5 8 BLE GA pol pS ie BB SE Sa 
22d a 1 tC Ae 
৪২৬। খারিজা ইবনে হু্যাফা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম আয়াদের কাছে বের হয়ে আসলেন। তিনি বললেন £$ নিশ্চয় আল্লাহ 
একটি নামায দিয়ে তোমাদের সাহায্য করেছেন। এটা তোমাদের জন্য অনেক লাল উটের 
চেয়েও উত্তম, তা হল বিতরের নামায। আল্লাহ তোমাদের জন্য এটা এশা ও ফজরের 
মধ্যবতী সময়ে পড়ার জন্য নির্ধারণ করেছেন -(দা, ই, বা, হা) 
আবু ঈসা বলেন, খারিজা ইবনে হ্যাফার হাদীসটি গরীব। কেননা এটা আমরা শুধুমাত্র 
ইয়াযীদ ইবনে আবু হাবীবের সূত্রেই জানতে পেরেছি। কতিপয় মুহাদ্দিস এ হাদীস 
সম্পর্কে সংশয়ে পড়েছেন এবং আবদুল্লাহ ইবনে রাশেদ আয-যাওফীকে আয-যুরাকী 
বলে উল্লেখ করেছেন, তা ঠিক নয়। এ অনুচ্ছেদে আবু হুরায়রা, আবদুল্লাহ ইবনে আমর, 
বুরাইদা ও আবু বুসরা (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। 
অনুচ্ছেদ £২ 
বিতরের নামায ফরয নয়। 


ord ort 6 2, এপৰ ald 2° br 


El 


HME S ALES = 

A LEINESLG ne I I Le s Lo i pot 
284 cn FE) TE ENE sg ah, - Lae as. 
EF HE isl 2 ll sl Jb; “ Be di do l J ত" 
SPALL 


www.pathagar.com 


৩৩৪ আল-জামে আত-তিরমিযী' 


৪২৭। আলী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, বিতরের নামায তোমাদের ফরয. 
নামাযসমূহের মত অত্যাবশ্যকীয় (ফরয) নামায নয়। বরং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম (এ নামায) তোমাদের জন্য সুন্নাতরূপে প্রবর্তন করেছেন।১৭৩ তিনি (মহানবী) 
বলেছেন ঃ আল্লাহ বিতর (বেজোড়), তিনি বিতরকে ভালবাসেন। হে কুরআনের বাহকগণ 
(মুমিনগণ)! তোমরা বিতর পড়-(না)। 

আবু ঈসা বলেন, আলী (রা)-র হাদীসটি হাসান। এ অনুচ্ছেদে ইবনে উমার, ইবনে 
Es STE থেকেও হাদীস বর্ণিত আছে। 


oe ue fe o on ue so dl ue nk sl ui 5১2 
ll ee Sf Ll Lal ES oe on nl J 
LAE 
সুফিয়ান সাওরী ও অন্যান্যরা আবু ইসহাক থেকে, তিনি আসিম ইবনে দমরা থেকে, 
তিনি আলী (র!) থেকে বর্ণনা করেছেন। তিনি (আলী) বলেছেন, বিতরের নামায ফরয : 
নামাযের মত জরুরী নামায নয়। বরং এটা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
প্রতিষ্ঠিত সুন্নাত নামায। 
এ হাদীসটি পূর্ববর্তী হাদীসের চেয়ে অধিকতর সহীহ। 


অনুচ্ছেদ £৩ 
বিতরের পূর্বে ঘুমানো মাকরূহ। 
ee 8 Pl oe BS al on LSS CS AE nl ESS -LYA 
srl JG 22 al of 353 2% tl or el oe sie fl on 
Cll 5 “ Ay PFS 2 br: I 


৪২৮। আবু হ্রায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লা্লাহ আলাইহি 
ওয়াসাল্লাম আমাকে ঘুমানোর পূর্বে বিতর পড়ার নির্দেশ দিয়েছেন। 

আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং গরীব। এ অনুচ্ছেদে আবু যার (রা) থেকেও 
হাদীস বর্ণিত আছে। ইমাম শাবী রাতের প্রথম দিকেই বিতর পড়তেন অতঃপর ঘুমাতেন। 
মহানবী (সা)-এর একদল সাহাবী ও তাদের পরবর্তীরা কোন ব্যক্তির বিতর পড়ার পূর্বে 
না ঘুমানোই পছন্দ করেছেন। নবী (সা) বলেন $ 
১৭৩' ইমাম আবু হানীফার মতে বিতরের নামায ওয়াজিব এবং তার রাকআত সংখ্যা তিন! 


ইমাম আবু ইউসুফ, মুহা্মাদ ও অপরাপর ইমামদের মতে এ নামায সুন্নাত এবং তার রাকআত, 
সংখ্যা এক (অনু')। 


www.pathagar.com 


আাবওয়াবুল বিতর ৩৩৫ 


BLS YELL CE 2 IG ALS le Al do Hl ok So 
JUS oe ok i - 
00 SB i SAA 


LE Ed kengegr 


FACE 


"তোমাদের মধ্যে যে ব্যক্তি শেষ রাতে সজাগ হতে পারবে না বলে আশংকা করে সে. 
যেন রাতের প্রথম দিকেই বিতর পড়ে নেয়। তোমাদের মধ্যে যে ব্যক্তি শেষ রাতে ' 
দাড়ানোর (নামায পড়ার) আগ্রহ পোষণ করে সে যেন শেষ রাতেই বিতর পড়ে। কেননা 
‘শেষ রাতের কুরআন পড়ায় ফেরেশতাগণ উপস্থিত হন। আর এটাই উত্তম।” এ হাদীসটি 
জাবির (রা) বর্ণন। করেছেন। 
অনুচ্ছেদ £8৪ 
talc ot Hh BBL RIE 


or 24 17" TS EES EE 


CAEN AES AEA 


ere 


3 ASL pls il 4 BS LDS oe IES Ly a 
+ Prd i229 5 OU oe 

৪২৯। মাসরূক (রহ) থেকে বর্ণিত। তিনি আইশা (র!)-কে নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের বিতর সম্পর্কে জিজ্ঞেস করলেন। তিনি বললেন, তিনি প্রত্যেক রাতেই 


বিতর পড়েছেন, হয় রাতের প্রথম ভাগে অথবা মধ্যভাগে অথবা শেষভাপে! মৃত্যুর পূর্ব 
পর্যন্ত তিনি বিতর ভোর রাত পর্যন্ত পৌছিয়েছেন -(বু, মু, দা, না, ই, আ) 


আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে আলী, জাবির, আবু 
মাসউদ আনসারী ও আবু কাতাদা (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। একদল আলেম শেষ 
রাতেই বিতর পড়া পছন্দ করেছেন। 


লস লব লু ০ 


Se i ES A Lala Ll MG Go -tr. 
SAY Ls aL hr Lo SE IG LL ple al on 


www.pathagar.com 


৩৩৬ আল-জামে আত-তিরমিযী 
'৪৩০। উন্মে সালামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম তের রাকআত বিতর পড়তেন। যখন তিনি বার্ধব্যে পদার্পণ করলেন এবং দুর্বল 
হয়ে পড়লেন তখন সাত রাকআত বিতর পড়েছেন -(না, হা)। 
- আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান। এ অনুচ্ছেদে আইশা (রা) থেকেও হাদীস বর্ণিত 
আছে। মহানবী (সা) থেকে বিতরের নামায তের, এগার, নয়, সাত, পাঁচ, তিন এবং এক 
রাকআত বর্ণিত আছে। ইসহাক ইবনে ইবরাহীম বলেন, মহানবী (সা) থেকে তের 
রাকআত বিতর পড়ার যে বর্ণনা রয়েছে তার তাৎপর্য হল, রাতের বেলা তিনি 
(তাহাজ্জুদসহ) তের রাকআত বিতর পড়তেন। এজন্যই রাতের নামাযকে বিতর বলা 
হয়েছে (বিতরের নামায বলা হয়নি)। এ প্রসংগে আইশা (রা)-র একটি হাদীস বর্ণিত 
আছে। ইসহাক বলেন, মহানবী (সা) বলেছেন £ হে কুরআনের ধারকগণ।! বিতর পড়। এই 
বলে তিনি রাতের নামায বুঝিয়েছেন। অর্থাৎ তিনি (ইসহাক) এর অর্থ করেছেন, হে 
কুরআনের ধারকগণ।! রাতে দণ্ডায়মান হওয়া (নামায পড়া) জরুী। 


অনুচ্ছেদ £৬ 
বিতরের নামায পাচ রাকআত । 


283, শেত *-29°0 ‘ 0 নহবৰ * eo ef es এৰুপী « 
nr CE dt ds Ur Las in Sol CS -£r\ 
ale at Lo did SH SIV AU LSC oe al we or 


OE ls Np DS ie 2 SD Ts 258 pl in HS 
| i S , dai A 553 51 fu oe > i Yl Ee 
৪৩১। আইশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি 
ওয়াসাল্লামের রাতের নামাযের সংখ্যা ছিল তের রাকআত। এর মধ্যে পাঁচ রাকআত তিনি 
বিতর পড়তেন। এ পাঁচ রাকআত পড়া শেষ করেই তিনি বসতেন।১৭৪ মুয়ায্যিন আযান 
দিলে তিনি উঠে নীরবে দুই রাকআত নামায পড়তেন -(বু, মু)। 

এ হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে আবু আইউব (রা) থেকেও হাদীস বর্ণিত 
আছে। মহানবী (সা)-এর কতিপয় বিশেষজ্ঞ সাহাবা ও অন্যরা বিতর নামায পাঁচ 
রাকআত হওয়ার পক্ষে মত প্রকাশ করেছেন। তাঁরা বলেছেন, এর কোন রাকআতেই 
বসবে না, সর্বশেষ রাকআতে বসবে। 

১৭৪' হাদীসের শব্দ থেকে বুঝা যায়, তিনি এ পাঁচ রাকআতের মধ্যে কোথাও বসতেন না। 
অধিকাংশ ফিক্্‌হবিদ এর অর্থ করেছেন, তিনি কোথাও সালাম ফিরাতেন না, পাঁচ রাকআত 
শেষ করেই সালাম ফিরাতেন (অনু')। 


www.pathagar.com 


আবওয়াবুল বিতর ৩৩৭ 


অনুচ্ছেদ £ঃ ৭ 
বিতরের নামায তিন রাকআত। 
Ell Gl Al le tn A nh Ul Ss CES -ErY 
ws LL SS Gn As ale dl Lo DJS SE IG As 
242s sas VL 2 ETA NC EE EE 
ET AE Aki A dd ST ER 
5 
৪৩২। আলী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম 
পাঠ করতেন, প্রতি রাকআতে তিনটি করে সূরা পাঠ করতেন, এর মধ্যে সর্বশেষ সূরা 
ছিল "কুল হওয়াল্লাহু আহাদ”-(আ)। 
রহমান ইবনে আবযা প্রমুখ সাহাবী থেকেও হাদীস বর্ণিত আছে। রাসুলুল্লাহ (সা)-এর 
একদল বিশেষজ্ঞ সাহাবা ও অন্যরা তিন রাকআত বিতর পড়ার পক্ষে মত প্রকাশ 
করেছেন। সুফিয়ান সাওরী বলেছেন, তুমি চাইলে বিতরের নামায পাঁচ, তিন বা এক 
রাকআতও পড়তে পার। তিনি আরো বলেছেন, ইবনুল মুবারক ও কুফাবাসীগণ (আবু 
হানীফা ও তাঁর অনুসারীগণ) তিন রাকআত বিতর পড়াই পছন্দ করেছেন৷ মুহাম্মাদ' 
ইবনে সীরীন বলেছেন, তাঁরা (নিজেরা) পাঁচ রাকআতও পড়তেন, তিন রাকআতও 
পড়তেন এবং এক রাকআতও পড়তেন। তীর! এর প্রতিটিকেই উত্তম মনে করেছেন। 
অনুচ্ছেদ ই ৮ 
বিতরের নামায এক রাকআত। 
JL IU চে n ul চে ns CS Co tr 
সাহাবীদের যুগ থেকে বর্তমান কাল পর্যন্ত সকল আলেমই আট, সাত, নয়, এগার এবং তের 
রাকআত বিতর পড়া ত্যাগ করেছেন। জমহুর আলেমের মতে তিন রাকআত বিতর পড়া ওয়াজিব। 
তাদের মতে শুধু এক রাকআত বিতর পড়া জায়েয নেই। সুফিয়ান সাওরীর মতে বিতর নামায 
এক রাকআত, তিন রাকআত এবং পাচ রাকআত পর্যন্ত পড়া জায়েয আছে। সুফিয়ান ছাড়া আর 
"কোন আলেমের মতে পাঁচ রাকআত ধর্বতর পড়া জায়েয নেই। সকল আলেমের এক্যমত অনুসারে 
এমনকি ইমাম শাফিঈ এবং সুফিয়ান সাওরীসহ জমহুর আলেমের মতে বিতর নামায তিন 
রাকআত পড়াই উত্তম এবং ফযীলতপূর্ণ। এমনকি তিন রাকআত বিতর উত্তম হওয়ার ব্যাপারে 
ইমাম আহমাদ ইজমা নকল করেছেন। 
এ তিন রাকআত বেতের নামাযে এক বার সালাম ফিরাতে হবে না দুই বার সালাম ফিরাতে 
হবে এ নিয়ে ইমাম আবু হানীফা এবং ইমাম শাফিঈর মধ্যে মতপার্থক্য রয়েছে। ইমাম শাফিঈর 


মতে এতে দুই বার সালাম ফিরাতে হবে। আর ইমাম আবু হানীফার মতে তা শুধু এক সালামে 
শেষ করতে হবে - (মাহমূদ)। 


www.pathagar.com 


৩৩৮ আল-জামে আত-তিরমিযী' 
SL ht Lo HE IEG Fl SS LH LE 
SES Lt 5 LG I SE gl i Yat LS 
| EF J ডা Ls US, 
৪৩৩। আনাস ইবনে সীরীন (রহ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইবনে উমার 
(রা)-কে জিজ্ঞেস করলাম, আমি কি সকালের দুই রাকআত (সুন্নাত) দীর্ঘ করতে পারি? 
তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামায দুই দুই রাকআত করে 
পড়তেন এবং এক রাকআত বিতর পড়তেন। অতঃপর দুই রাকআত (সুন্নাত) পড়তেন 
এমনভাবে যে, তখনও তীর কানে আযানের শব্দ আসত-(বু, মু)। 
আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে আইশা, জাবির, ফযল 
ইবনে আব্বাস, আবু আইউব ও ইবনে আব্বাস (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। মহানব, 
(সা)-এর কতিপয় সাহাবী ও তাবিঈ এ হাদীস অনুযায়ী আমল করেছেন। তারা দুই 
সালামে এক রাকআত বিতরসহ তিন রাকআত নামায পড়ার পক্ষে মত প্রকাশ করেছেন 
ইমাম মালিক, শাফিঈ, আহমাদ ও ইসহাক এ কথ! বলেছেন। 
অনুচ্ছেদ £৯ 
LS deh SAL 


ce Ud 


ELE LE nes 


EE AEE Ea , 538 &L HE sel ~ | pe 
«LS, LS, 
৪৩৪। ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সায্লাল্লাহ আলাইহি 


ওয়াসাল্লাম বিতরের এক রাকআতে “সার্বিহিসমা রব্বিকাল আলা”, এক রাকআতে "কুল 
ইয়া আয়্যুহাল কাফিরূন” ও এক রাকআতে "কুল হওয়াল্লাহ আহাদ” সূরা পাঠ করতেন। 


এ অনুচ্ছেদে আলী, আইশা, আবদুর রহমান ইবনে আবযা এবং উবাই ইবনে কাব (রা) 
থেকেও হাদীস বর্ণিত আছে। অধিকাংশ সাহাবা ও তাবিঈ উল্লেখিত হাদীস অনুযায়ী 
আমল করেছেন। অপর এক বর্ণনায় আছে, রাসূলুল্লাহ (সা) বিতরের তৃতীয় রাকআতে সূরা 
KALE EAN US AG 


oe ETE FA ELS be cL 


www.pathagar.com 


"আবওয়াবুল বিতর ৩৩৯ 
i 1250 এড Aw a de “ll Jee Sn 0 si 
Ss BB El Ci DON Ss ES UD ll 
Sal, SADA LE UU 
৪৩৫। আবদুল আযীয ইবনে জুরাইজ (রহ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আইশা 
(রা)-কে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাযে 
কোন্‌ কোন্‌ সূরা পাঠ করতেন। তিনি বলেন, তিনি প্রথম রাকআতে “সাব্বিহিসমা রব্িকাল 
আলা’, দ্বিতীয় রাকআতে 'কুল ইয়া আয়্যুহাল কাফিরূন এবং তৃতীয় রাকআতে "কুল 
হুওয়াল্লাহ আহাদ, কুল আউযু বিরব্বিল ফালাক ও কুল আউযু বিরব্বিন-নাস” সূরা পাঠ 
করতেন। 


এ হাদীসটি হাসান এবং গরীব। ইয়াহ্ইয়া ইবনে সাঈদও আমরার সূত্রে, তিনি আইশা 
(রা!)-র সূত্রে এ হাদীসটি বর্ণনা করেছেন। 
অনুচ্ছেদ £১০ 
বিতরের নামাযে দোয়া কুনুত পাঠ করা। 
“l Ee ve sol ue 2১ AULD stir 
do lI AE Lb 2 CANE I Lt a be A 
BC) SS LS GAH BD as OH SUF Ls A 
LED ETS SUELO EE 
ELSIE Eh 2 I FSG WEE aks Yo al WU Ce 
৪৩৬। আবুল হাওরা (র) থেকে বর্ণিত। তিনি বলেন, হাসান ইবনে আলী (রা) বললেন, 
রাসুলুল্লাহ সাল্লাল্রাহ আলাইহি ওয়াসাল্লাম আমাকে কয়েকটি বাক্য শিখিয়ে দিয়েছেন। 
এগুলো আমি বিতরের নামাযে পড়ে থাকি £ "হে আল্লাহ! যাদেরকে তুমি হেদায়াত 
করেছো আমাকেও তাদের সাথে হেদায়াত কর, যাদের প্রতি উদারতা দেখিয়েছ তুমি 
তাদের সাথে আমার প্রতিও উদারতা দেখাও। তুমি যাদের অভিভাবকত্ব গ্রহণ করেছ 
তাদের সাথে আমার অভিভাবকত্বও গ্রহণ কর। তুমি আমাকে যা দান করেছ তার মধ্যে 
বরকত দাও। তোমার নির্ধারিত অকল্যাণ থেকে আমাকে রক্ষা কর। কেননা তুমিই নির্দেশ 


দিতে পার, তোমার উপর কারো নিদেশ চলে না। যাকে তুমি বন্ধু ভেবেছ সে কখনও 
অপমানিত হয় না! তুমি কল্যাণময়, তুমি সুউচ্চ”_(আ, দা, না, ই, দার, হা, বা)। 


www.pathagar.com 


৩৪০ আল-জামে আত-তিরমিযী 


এটি হাসান হাদীস। আবুল হাওরার সুত্র ব্যতীত অপর কোন সূত্রে আমরা এ হাদীসটি 
জানতে পারিনি। 

এ অনুচ্ছেদে আলী (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। দোয়া কুনুতের ব্যাপারে উল্লেখিত 
হাদীসের চেয়ে অধিক ভাল হাদীস আমাদের জানা নাই। বিতরের কুনুতের ব্যাপারে 
আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) বলেছেন, সারা বছর 
(প্রতি রাতে) বিতরের নামাযে কুনুত পড়তে হবে। তিনি রুকু করার পর কুনুত পড়া পছন্দ 
করেছেন। কতিপয় বিশেষজ্ঞের এটাই মত। সুফিয়ান সাওরী, ইবনুল মুবারক, ইসহাক 
এবং কুফাবাসীগণও অনুরূপ মত প্রকাশ করেছেন। আলী (রা) থেকে বর্ণিত আছে, ‘তিনি 
পড়তেন না।’ কতিপয় বিশেষজ্ঞ এ মত গ্রহণ করেছেন। ইমাম শাফিঈ এবং আহমাদও এ 
কথাই বলেছেন। 
অনুচ্ছেদ 3১১ 
ঘুমের কারণে অথবা ভুলে বিতরের নামায ছুটে গেলে। 

Fl oA LE CBT LS, CBSE Ly Tod ES -tv 
16 6 GB Le il pi cS bs be AS 
Ef B al AE ) rl oe -L Ee os ob did di 

BEL NN, 

৪৩৭। আবু সাঈদ আল-খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ যে ব্যক্তি বিতরের নামায না পড়ে ঘুমিয়ে পড়ল অথবা 
তা পড়তে ভুলে গেল সে যেন স্বরণ হওয়ার সাথে সাথে অথবা ঘুম থেকে জাগ্রত 
হওয়ার সাথে সাথে তা পড়ে নেয় -(ই, দা, কু, বা, হা)। ১৭৫ 


ll al ie Ll om AG 2 DLE CST LS Gao EVA 
ee EME AE 03 ue = Ee JG os oe All lo 
৪৩৮। যায়েদ ইবনে আসলাম (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 


বলেন $ যে ব্যক্তি বিতরের নামায না পড়ে ঘুমিয়ে গেল সে যেন সকাল বেলা তা পড়ে 
নেয়। 

এ হাদীসটি পূর্ববর্তী হাদীসের তুলনায় অধিকতর সহীহ। ইমাম বুখারী (রহ) বলেন, 
আবদুর রহমান ইবনে যায়েদকে আলী ইবনে আবদুল্লাহ দুর্বল বলেছেন। বুখারী (রহ) 


১৭৫. এ হাদীস ইমাম আবু হানীফার মতের সহায়ক। কেননা নবী (সা) বিতর নামায় কাযা 
করার হুকুয় দিয়েছেন -(মাহমুদ)। 


www.pathagar.com 


আবওয়াবুল বিতর ৩৪১ 


আবদুল্লাহ ইবনে যায়েদকে সিকাহ রাবী বলেছেন। একদল কুফাবাসী এ হাদীসের 
পরিপ্রেক্ষিতে বলেছেন, যখন বিতরের কথা স্বরণ হবে তখনই তা পড়ে নিবে, এমনকি 
সূর্য উদয়ের পরে মনে হলেও। সুফিয়ান সাওরী এই মত পোষণ করেছেন। 
অনুচ্ছেদ £ ১২. 

ভোর হওয়ার পূর্বেই বিতর পড়ে নেয়া। 


rrrt 


Lf wl; to 2 L552 US eo on ol EL -£'A 
Ie A EE 


he 
৪৩৯। ইবনে উমার (রা) থেকে বর্ণিত। নবী সাল্লান্নাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন £ 
তোর হওয়ার পূর্বেই বিতর পড়ে নিবে -(দা, হা, মু, বা)। 


আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। 
SE xs Gl SOA eC! BE ty ail Es -tt. 
TLRS AEC AEE An 
j Pi DPE OE 
“88০। আবু সাঈদ আল-খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ 


আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ঃ ভোর হওয়ার পূর্বেই বিতর পড়ে নাও -(ই, মু, দা, না, 
হ্া)। 


wre oa 


oF pu ol Cs SEAN Xe CET DAE i) Smad EG -£E£\ 
As ale i Lo dL be 2s ol of SUE hp SUL 
cab L550 GAG LO Se BS C35 55 dl lb NIG 

. dl 


৪৪১। ইবনে উমার (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্তাহ আলাইহি ওয়াসাল্লাম 
বলেন £ যখন ভোর হয় তখন রাতের সব নামায এবং বিতরের সময় চলে যায়। অতএব 


তোমরা সকাল হওয়ার পূর্বেই বিতর পড়ে নাও। সুলায়মান ইবনে মুসা কেবল উপরোক্ত 
শব্দে হাদীসটি রিওয়ায়াত করেছেন- (হা, বা)। 


ph ef PIE 2828 4 
নবী (সা) আরো বলেছেনঃ . শে! Ho Mn S23 3 


www.pathagar.com 


৩৪২ আল-জামে আত-তিরমিষী 


“সকালের নামাযের পর কোন বিতর নাই”। 

ইমাম শাফিঈ, আহমাদ এবং ইসহাক বলেছেন, ফজরের নামাযের পর বিতরের 
ওয়াক্ত থাকে না। 
অনুচ্ছেদ £ ১৩ 
এক রাতে দুই বার বিতরের নামায নেই। 
Ee" tn all Xs AS IG ns > UES 5G Go -ttir 
il Le ds Ex 6 a be Le 1 Bb gi 3 be 

AS S02 4 

88২। তলক ইবনে আলী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন,'আমি রাসুলুল্লাহ সাল্লান্লাহ 
আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি £ এক রাতে দুইবার বিতর নাই -(দা)। 

আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান.এবং গরীব। যে ব্যক্তি রাতের প্রথম অংশে বিতর 
পড়েছে সে পুনরায় শেষ রাতে নামায় পড়তে উঠলে তাকে পুনরায় বিতর পড়তে হবে 
কিনা এ ব্যাপারে মনীষীদের মধ্যে মতবিরোধ রয়েছে। একদল সাহাবী ও তাবিঈর মত 
হল, সে তার বিতর নষ্ট করে দিয়েছে। তীরা বলেন, সে আরো এক রাকআত অতিরিক্ত 
পড়বে, অতঃপর যত রাকআত ইচ্ছা নামায পড়বে। সব নামাযের শেষে বিতর পড়বে। এ 
পদ্ধতি অবলম্বন করার কারণ হল, রাতে একবারের অতিরিক্ত বিতর নাই। ইমাম 
ইসহাক এই পদ্ধতি অবলধন করেছেন। অপর একদল সাহাবা ও তাবিঈর মত হল, যে 
ব্যক্তি প্রথম রাতে বিতর পড়েছে সে শেষ রাতে তাহাজ্জুদ পড়তে উঠলে যত রাকআত 
ইচ্ছা পড়ে নিবে। বিতর নষ্ট করার বা পুনরায় পড়ার প্রয়োজন নাই। সুফিয়ান সাওরী, 
ইবনুল মুবারক, মালিক এবং আহমাদ এ মত গ্রহণ করেছেন এবং এই মতই অধিকতর 
সহীহ। কেননা মহানবী (সা) বিতর পড়ার পর নফল পড়েছেন। 


Ao AE LAH LL GG al ie ol 2 Ol 

ES EFL 

৪৪৩। উন্মে সালামা (রা) থেকে বণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের 
নামাযের পর দুই রাকআত নামায পড়তেন -(আ, ই)। 


আবু উমামা, আইশা (রা) ও অন্যান্যরা মহানবী (সা)-এর কাছ থেকে অনুরূপ হাদীস 
বৰ্ণনা করেছেন। 


www.pathagar.com 


আবওয়াবুল বিতর . ৩৪৩ 


অনুচ্ছেদ £১৪ 
a oS LA 


“eis ন £4 a 


lx ELE acy 


oda 207 


cs CTO EE 


888। সাঈদ ইবনে ইয়াসার (রহ) EE HEE EME 
ইবনে উমার (রা)-র সংগী ছিলাম। আমি (বিতর পড়ার উদ্দেশ্যে) তীর পিছনে থেকে 
গেলাম। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কোথায় ছিলে? আমি বললাম, বিতর 
পড়ছিলাম। তিনি বললেন, তোমার জন্য কি রাসুলুল্লাহ (সা)-এর মধ্যে অনুসরণীয় আদর্শ 
নেই? আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে সওয়ারীর উপর বিতরের নামায 
পড়তে দেখেছি -(বু, মু, দা, না, ই, আ)১৭৬ 

আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে ইবনে আর্বাস (রা) 
থেকেও হাদীস বর্ণিত আছে। মহানবী (সা)-এর একদল সাহাবী ও অন্যান্যরা এ হাদীসের 
ইমাম শাফিঈ, আহমাদ ও ইসহাক অনুরূপ কথা বলেছেন। অপর একদল বিশেষজ্ঞ 
বলেছেন, কোন ব্যক্তি তার সওয়ারীর উপর বিতর পড়বে না। যখন সে বিতর পড়ার ইচ্ছা 
করবে তখন নীচে নেমে এসে মাটির বুকে বিতর পড়বে। কুফাবাসীদের একদল এ মত 
ব্যক্ত করেছেন। 


অনুচ্ছেদ £৪১৫ 
পূর্বাহনের (চাশতের) নামায। 


Le LF AY nO 51 SO iy Le Fe S Ea =i 


py LO 2s be od SG Ys AP LS IG GUS; 
CAE AC br Lo drs IG IG WC 2 os WC 


১৭৬. সাওয়ারীর উপর বিতর নামায পড়া জায়েয হওয়া না হওয়া নিয়ে আলেমদের মাঝে যে 
মতপার্থক্য আছে তা আর একটি মতপার্থক্যের উপর নির্ভতরশীল। তা এই যে, একদল আলেমের 
মতে বিতর ওয়াজিব। অপর এক দল আলেমের মতে বিতর ওয়াজিব নয়। যে সকল আলেম 
বিতরকে ওয়াজিব মনে করেন, তাদের মতে সওয়ারীর উপর বিতর পড়া জায়েয নেই। আর যে 
সকল আলেম বিতরকে ওয়াজিব মনে করেন না, তাদের মতে সওয়ারীর উপর বিতর নামায পড়া 
জায়েয আছে। ইমাম আবু হানীফার মতে বিতর নামায ওয়াজিব এবং এটা সওয়ারীর উপর পড়া 
জায়েয নেই -(মাহমূদ)। 


www.pathagar.com 


৩৪৪ আল-জামে আত-তিরমিযী 
Rp Bl dS as SUAS LE AS ma 
88৫। আনাস ইবনে মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ 

আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ যে ব্যক্তি পূর্বাহেন্র বার রাকআত নামায পড়ে আল্লাহ 

তার জন্য বেহেশতে একটি সোনার প্রাসাদ তৈরী করেন-(ই)। 


আবু ঈসা বলেন, এ হাদীসটি গরীব। শুধুমাত্র উল্লেখিত সূত্রেই এ হাদীসটি আমরা 
জানতে পেরেছি। এ অনুচ্ছেদে উন্মে হানী, আবু হুরায়রা, নুআইম ইবনে হাম্মাদ, আবু 
যম, আইশা, আবু উমামা, উতবা ইবনে আবদ সুলামী, ইবনে আবু আওফা, আবু সাঈদ, 
যায়েদ ইবনে আরকাম ও ইবনে আব্বাস (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। 
CE es Le CST EN Lm up HES ott) 


Pos 8 CALNE Ed EAA 
) 


2 . eos [) 1° LES £82 [) ed Br ee 


UU oad LTE DSL 
LEGS 5 rn CES ES ale 1 Le dT SEE 
58 BLE Ue UBS Ho de Eh USOT HOF 
/ ee -e2 Z 2 
+ ১১:০ FANE 
88৪৬। আবদুর রহমান ইবনে আবু লাইলা (রহ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমাকে 
এমন কোন লোকই অবহিত করেনি যে, সে রাসূলুল্লাহ সাল্লান্রাহ আলাইহি ওয়াসাল্লামকে 
পূর্বাহেন্র নামায পড়তে দেখেছে। কিন্তু উস্মে হানী (রা) বলেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহ 
আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন তাঁর ঘরে প্রবেশ করলেন, অতঃপর গোসল করে 
আট রাকআত নামায পড়লেন। আমি তীঁকে এতো সংক্ষিপ্তভাবে আর কখনও নামায 
পড়তে দেবিনি। হাঁ তিনি রুকু-সিজদা ঠিকমত আদায় করছিলেন - (বু, মু)! 
আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। ইমাম আহমাদের মতে, এ অনুচ্ছেদে 
উত্মে হানী (রা)-র হাদীসটি সর্বাধিক সহীহ। নুআইম (রা)-র পিতার নাম নিয়ে 
এঁতিহাসিকদের মধ্যে মতভেদ আছে। মতান্তরে তার নাম খাশ্মার, আম্মার, হার্বার, 
হাম্মাম ও হাম্মার। এঁতিহাসিক আবু নুআইম ভুলবশত খাম্মার বলে সন্দীহান হয়েছেন 
এবং পরে পিতার নাম উল্লেখ বাদ দিয়েছেন। সঠিক নাম হাম্মার। 


Bh ore ws oz 2 20 3142 i hcind a. “SY co Laz ed ie 
Hl CE dl on Le US sl hs nl Go -ttV 


uli on Jo. UE পল তে আস uf ut | br! 
or” 2 . b esc ec nut 4 es বু - ভা . eos Be 
dE abl do aD Jo 8 93 ah DA Al os AE nt UF 


www.pathagar.com 


আবওয়াবুল বিতর ৩৪৫ 
Lim 0 EIS ELIE HN IOS DE al of hg 
Gl 

88৭। আবু দারদা ও আবু যার (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লা্লাহ আলাইহি 
ওয়াসাল্লাম বলেন, মহান ও প্রাচূর্যময় আল্লাহ ইরশাদ করেছেন £ হে আদম সন্তান! দিনের 


প্রথম ভাগে আমার জন্য চার রাকআত নামায পড়, আমি তোমার দিনের শেষ পর্যন্ত 
প্রয়োজন পূরণ করে দিব -(আ)। 


আবু ঈসা বলেন, হাদীসটি গরীব। 
OB LG nL CE span Ge Lo on Mo Eo LEA 
do dL IG IG TP ls AE AE Gp on ns 
LIE bf 5D AE mall DiS IG BIG ol, alo HI 
8৪৪৮। আবু হরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লান্লাহ আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন £ যে ব্যক্তি পূর্বাহেন্র জোড়া নামাযের নিয়মিত হেফাজত করে, তীর, 
গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে, তা সমুদ্রের ফেনার সমান হলেও। 
LS oe LD on ne US SSG UG ES -tt0 
7-8 “iu 4 secede Le 28d 8s Kod . 
he LSE IG G5 None ofl OF oil Hels oF Soin on 
AEB EL EB 222 WAG 2 +2 i ঃ 2B Ages: ans Bd 
YI > ED 43 I > dl a 3 “le adil 
৪8৯। আবু সাঈদ আল-খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত পূর্বাহনর নামায পড়তেন, এমনকি আমরা বলাবলি 
করতাম, তিনি কখনও এ নামায পরিত্যাগ করবেন না। তিনি আবার কখনও এমনভাবে 


এ নামায ছেড়ে দিতেন, আমরা বলাবলি করতাম, তিনি হয়ত আর কখনও তা পড়বেন 
না-(আ,;,হা)। 


এ হাদীসটি হাসান এবং গরীব। 
অনুচ্ছেদ £ ৯৬ 
সূর্য ঢলে যাওয়ার সময় নামায পড়া। 
ILE EST LD LA ir HE 00; 


www.pathagar.com 


৩৪৬ আল-জামে আত-তিরমিযী' 


LES ME 4A JI 4A res 


AE OF CB one Hl 2 ODN ol 2 pl bn LS CH 
dL rs 5st ys di ss 0 2 SA 
GIG ll H5 lI HAS OL Am SE Ls A 

ue Ls Gs ol CNL Ges ct bc 
৪৫০। আবদুল্লাহ ইবনুস সায়েব (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সান্রারাহ আলাইহি 
ওয়াসাল্লাম সূর্য পশ্চিমাকাশে ঢলে যাওয়ার পর এবং যোহরের পূর্বে চার রাকআত নামায 


পড়তেন। তিনি বলেছেন £ এটা এমন একটা সময় যখন আসমানের দরজাসমূহ খুলে 
দেওয়া হয়। আমি এ সময় আমার ভাল কাজগুলো উঠিয়ে নেয়ার আকাংখা করি -(আ)। 


ঈসা বলেন, হাদীসটি হাসান এবং গরীব। এ অনুচ্ছেদে আলী ও আবু আইউব (রা) 
থেকেও হাদীস বর্ণিত আছে। 
oD, El La 5 5 LS A dt do hl oS; 
sl NALD SY IG Ms 
"বৰ্ণিত আছে যে, নবী (সা) সূৰ্য ঢলে যাওয়ার পর এক সালামে চার রাকআত নামায 
পড়তেন”-(ই)। 


অনুচ্ছেদ £১৭ 

প্রয়োজন পূরণের নামায (সালাতুল হাজাত) 

BI dls CB ASD Ly on or 2 SF EBS -t0\ 
AE AG eK dll Le be 2 bs dil is CBT il 
As Ab dt eo dt I IGG 5 22 dl As on ol 
) LD AS AA EC dN SSE 
dt Le dl be als dll A SEE 2 ad Lo 
EADS dSCL LAN dS LOL 
Wii slr >) 2 wll | 5d LA, il 
0 EAN Y ph be LON ys Ye LEG 


LEC ES YC Wp BLY EY C5. 


www.pathagar.com 


:আৰওয়াবুল বিতর " ৩৪৭ 


‘8৫১। আবদুল্লাহ ইবনে আবু আওফা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ 
সাল্লান্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তির আন্াহর কাছে অথবা কোন আদম 
সন্তানের কাছে কোন প্রয়োজন রয়েছে সে যেন প্রথমে উত্তমরূপে উযু করে, অতঃপর দুই 
রাকআত নামায পড়ে, অতঃপর আল্লাহর প্রশংসা করে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামর প্রতি দুরূদ ও সালাম পাঠ করে, অতঃপর এ দোয়া পাঠ করে £ “লা ইলাহা 
ইল্লাল্লাহ ..... আরহামার রাহিমীন”। 

অর্থাৎ "আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, তিনি পরম সহিষ্ণু ও মহামহিম। মহান 
আরশের মালিক আল্লাহ অতি পবিত্র। সমস্ত প্রশংসা সারা জাহানের প্রতিপালক আল্লাহর : 
জন্য। (হে আল্লাহ!) আমি তোমার কাছে তোমার রহমাত লাভের উপায়সমূহ, তোমার . 
ক্ষমা লাভের দৃঢ় প্রতিজ্ঞা, প্রত্যেক কল্যাণকর কাজের এশবর্য এবং অকল্যাণকর কাজ 
থেকে নিরাপত্তা প্রার্থনা করছি। হে মহা অনুগ্রহকারী! আমার প্রতিটি অপরাধ ক্ষমা করে 
দাও, আমার প্রতিটি দৃশ্চিন্তা দূর করে দাও এবং যে প্রয়োজন ও চাহিদা তোমার সন্তোষ 
লাভের কারণ হয় তা পরিপূর্ণ করে দাও।*” 


আবু ঈসা বলেন, হাদীসটি গরীব। এ হাদীসের সনদ সম্পর্কে বিরূপ মন্তব্য রয়েছে। 
কেননা এ হাদীসের এক রাবী ফাইদ ইবনে আবদুর রহমান হাদীসশাস্তে দুর্বল। 


অনুচ্ছেদ £১৮ 
ইস্তিখারার নামায। 

2 rs YF lll GL wl UE CRT Go -tor 
5 0 i Le dot I 508 dt As os Ab be SDI 


রিল 


B Je oll < " al , Ey arn cs ee) Ary 
HEE E dns 0 eT SEDO NE 
5 বু, nb WG pel Us ie WL, dy SAT, Wl 


LS 25 0 1 LS EF i pal si pS Sf, AY LS 


Ea “ sr UAE eT sl srl To a 


4 edt - 0 


1 bl LA JC U6 1 ঢ& Ee 
EE ED IG a SE Co IHN IB LE Sol 


www.pathagar.com 


১৪৮ আল-জামে আত-তিরমিয়ী 


8৫২। জাবির ইবনে আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে কুরআনের সূরা শিক্ষা দিতেন, ঠিক 
'তেমনিভারে প্রতিটি কাজে আমাদেরকে ইস্তিখারা (কল্যাণ প্রার্থনা) শিক্ষা দিতেন। তিনি 
‘বলতেন ঃ যখন তোমাদের কেউ কোন কাজের ইচ্ছা করে তখন সে যেন ফরয ছাড়া দুই 
রাকআ্রাত নামায পড়ে নেয়, অতঃপর বলে ঃ: "আল্লাহুম্মা ইমী আস্তাখীরুকা"- সুন্মা 
আরদিনী বিহি।” 

“হে আল্লাহ! আমি তোমার জ্ঞানের সাহায্য প্রার্থনা করছি, তোমার শক্তির সাহায্য 
(প্রার্থনা করছি এবং তোমার মহান অনুগ্রহের প্রার্থনা করছি। তুমিই শক্তি ও ক্ষমতার’ 
অধিকারী, আমার কোন ক্ষমতা নেই। তুমি অফুরন্ত জ্ঞানের অধিকারী, আমার কোন জ্ঞান- 
নেই। তুমি অদৃশ্যবিষয়ে সম্পূর্ণরূপে ও সম্যকভাবে জ্ঞাত। হে আল্লাহ! তুমি যদি এ কাজটি ' 
আমার জন্য; আমার দীনের দৃষ্টিকোণ থেকে, আমার জীবন যাপনের ব্যাপারে এবং আমার 
কাজের পরিণামের দিক থেকে, অথবা (রাবীর সন্দেহ) তিনি বলেছেন £ আমার দুনিয়া ও 
আখেরাতের ব্যাপকুরে কল্যাণকর মনে কর তবে তা আমার জন্য নির্দিষ্ট করে দাও এবং 
আমার জন্য সহজ করে দাও। পক্ষান্তরে তুমি যদি এ কাজটি আমার জন্য, আমার দীনের 
দৃষ্টিকোণ থেকে, আমার জীবন যাপনের ব্যাপারে এবং আমার কাজকর্মের পরিণামের দিক 
থেকে, অথবা (রাবীর সন্দেহ) তিনি বলেছেন £ আমার ইহ-পরকালের ব্যাপারে ক্ষতিকর 
মনে কর , তবে তুমি সে কাজটি আমার থেকে দূরে সরিয়ে দাও এবং আমাকেও তা 
থেকে বিরত রাখ। যেখান থেকে হোক তুমি আমার জন্য কল্যাণ নির্ধারণ করে দাও।” 
অতঃপর তিনি (সা) অথবা রাবী বলেন, (এ কাজটির স্থলে) প্রার্থনাকারী যেন নিজের 
উদ্িষ্ট কাজের নাম করে -(আ, বু, দা, না, ই)। 

আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান, সহীহ এবং গরীব। এ অনুচ্ছেদে আবদুল্লাহ ইবনে 
মাসউদ ও আবু আইউব (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। উল্লেখিত হাদীসটি আমরা 
কেবলমাত্র আবদুর রহমান ইবনে আবুল মাওয়ালীর সূত্রেই জানতে পেরেছি। তিনি মদীনার 
একজন শায়েখ এবং সিকাহ (নির্ভরযোগ্য) রাবী। 


অনুচ্ছেদ £১৯ 

সালাতুত তাসবীহ 

AE ols on XG UB SN Le AE Hi Eo tor 
Al A A i 2 Ne ES IG De be Le US 
ht Le LS IG IG 50 RLF ope pL Ss 
Lo UL IG WEY Yl YALA Ys Lh ds ol 
3 0 alg 13 I GTS 0% ET oo COG ho 


www.pathagar.com 


আবওয়াবুল বিতর ৩৪৯, 


Ho EE as dL db Lo 5 YES E HN cy NG 
el 5 is UE LL SL es UB SLE SGN NS 
9 LY HS ones ed US LS SUS 2s UG wl, 
hr wie HE LS Pe LS ESC, SUI, LS BL SK | 


LES TBI LA LG UA LLL LS dL UIG YS 


Ds SUE MLL SUED SUB nS UE 


'.৪৫৩। আবু রাফে (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম আব্বাস (র৷)-কে বললেন £ হে চাচা! আমি কি আপনার সাথে সদ্য বহার করব 
না, আমি কি আপনাকে ভালবাসব না, আমি কি আপনার উপকার করব না? তিনি 
বললেন, হী ইয়া রাসূলাল্লাহ। তিনি বললেন £ হে চাচা! চার রাকআত নামায পড়ন, প্রতি 
রাকআতে সূরা আল-ফাতিহা ও এর সাথে একটি করে সুরা পাঠ করুন। কিরাআত পাঠ 
শেষ করে রুকু করার পূর্বে পনের বার বলুন, আল্লাহ আকবার ওয়াল হামদু লিল্লাহি ওয়া 
সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ।” অতঃপর রুকূতে গিয়ে দশবার, রুকু থেকে মাথা 
তুলে দশবার, সিজদায় গিয়ে দশবার, সিজদা থেকে মাথা তুলে দশবার, পুনরায় সিজদায় 
গিয়ে দশবার এবং সিজদা থেকে মাথা তুলে দাড়ানোর পূর্বে দশবার এটা পাঠ করুন। 
এভাবে প্রতি রাকআতে পঁচাত্তর বার পাঠ করা হবে, চার রাকআতে সর্বমোট তিনশো বার 
হবে। আপনার টিলা পরিমাণ গুনাহ হলেও আল্লাহ ক্ষমা করে দিবেন। তিনি বললেন, হেঁ 
আল্লাহর রাসূল! দৈনিক এরূপ নামায পড়তে কে সক্ষম হবে? তিনি বললেন £ প্রতিদিন 
পড়তে সক্ষম না হলে প্রতি শুক্রবারে (সপ্তাহে একবার) পড়ুন। যদি প্রতি জুমআয় পড়তে 
না পারেন তবে প্রতি মাসে পড়ুন। (রাবী বলেন,) তিনি এভাবে বলতে বলতে শেষে 
বললেন ঃ বছরে একবার পড়ে নিন-(ই, কু, বা)। 
এ হাদীসটি গরীব। 
IOI ALE CBN pe 1 Mr in Lol Gin -tot 


CEE es [) 4 o- Je oe 8 dr oor J- sef4--s শেত ব 
Le Lb ‘ln DAE yp GUA AS JG as ty LS U5 


SET 0 EE dE BE Sf WC on 


www.pathagar.com 


৩৫০ আল-ভজামে আত-তিরমিযী. 


ss Ae aE AFG IG SES SOA OUE AE: 

8৫৪। আনাস ইবনে মালিক (রা) থেকে বর্ণিত। উস্মে সুলাইম (রা) একদিন সকাল 
বেলা রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তিনি বললেন, আমাকে 
এমন কিছু বাক্য শিখিয়ে দিন যা আমি নামাযে পড়ব। তিনি বললেন £ দশবার ‘আল্লাহু 
আকবার’ দশবার ‘সুবহানাল্লাহ’ এবং দশবার ‘আলহামদু লিল্লাহ’ পাঠ কর। অতঃপর 
তোমার যা ইচ্ছা তাই চাও। তিনি (আল্লাহ তাআলা) বলবেন ঃ হাঁ, হা (কবুল করলাম)- 
(হা, আ, না)। 


এ হাদীসটি হাসান এবং গরীব। এ অনুচ্ছেদে ইবনে আব্বাস, আবদুল্লাহ ইবনে আমর, 
ফযল ইবনে আব্বাস ও আবু রাফে (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। সালাতুত তাসবীহ 
সম্পর্কে মহানবী (সা) থেকে আরো কয়েকটি হাদীস বর্ণিত আছে। কিন্তু এগুলো খুব 
একটা সহীহ নয়। ইবনুল মুবারক ও অন্য কয়েকজন বিশেষজ্ঞ সালাতুত তাসবীহ ও তার 
ফযীলাত সম্পর্কে বর্ণনা করেছেন। 

SEINE AC IGA AE AALS ICL 
Uo A EEL IE LR IES GS oe A Sa os 
SU HL EE LE UL SLE DIY Yo DOG Wl TSS 

‘ t eo Pacers Alcor 02 Foon 2 PONE ETE 20 be 
sl al TE EE 3 LH dor, drs Br YG db LS, all 
DLS GEL off TE LES Tes SES DIG nl 
ESE ss SOE NPG 622 PERE SO ES প্র AMEE 
Ls US ly Sp i LE OES Sn 0 MADLY, 


“৪4 ESL EA 


EAA 420 rt es - $e Be PE» 2 0 = “Le চট 
PE es 7 cee HH os or ole - oe case 2 Re cen 
2 ৰ i) 


Ed LL [ cre “৪-৭-8৪০7 2 4 2 CEA 8 
LU do Sf mS Ke dn 0 dE Sb is 
i A RP ESI 

আবু ওয়াহ্‌ব বলেন, আবদুল্লাহ ইবনুল মুবারককে সালাতৃত তাসবীহ সম্পর্কে জিজ্ঞেস 
করা হল। তিনি বললেন, আল্লাহ আকবার বলবে, অতঃপর "সুবহানাকা আল্লাহুম্মা ওয়া 
বিহামদিকা ওয়া তাবারাকাস্মুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুকা” 


www.pathagar.com 


আাবওয়াবুল বিতর ৩৫১ 


পড়বে। অতঃপর পনর বার "সুবহানাল্লাহ ওয়াল-হামদু লিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ 
আল্লাহ আকবার” পড়বে। অতঃপর আউযু বিল্লাহ, বিসমিল্লাহ এবং সূরা ফাতিহা ও তার 

সাথে অন্য সূরা পাঠ করবে। অতঃপর দশবার 'সুবহানাল্লাহি ওয়াল হামদু লিল্লাহি ওয়া লা 

ইলাহা ইল্রাল্লাহ আল্লাহু আকবার” পড়বে। অতঃপর রুকৃতে গিয়ে দশবার, রুকু থেকে 

মাথা তুলে দশবার, সিজদায় গিয়ে দশবার, সিজদা থেকে মাথা তুলে দশবার এবং দ্বিতীয় : 
সিজদায় দশবার উক্ত দোয়া পাঠ করবে। এভাবে চার রাকআত নামায পড়বে। এতে প্রতি 
রাকআতে পঁচাত্তর বার পড়া হবে। প্রতি রাকআতের প্রথমে এ দোয়া পনর বার পড়বে, 
অতঃপর কিরাআত পাঠ করবে, অতঃপর দশবার করে উক্ত দোয়া পাঠ করবে। যদি এ 
নামায রাতের বেলা পড়া হয় তবে আমি প্রতি দুই রাকআত অন্তর সালাম ফিরানো উত্তম 
মনে করি। আর যদি দিনের বেলা পড়ে তবে ইচ্ছা করলে দুই রাকআত অন্তর বা চার 
রাকআত পরও সালাম ফিরাতে পারে। 


আবু ওয়াহ্ব বলেন, আবদুল আযীয আমাকে অবহিত করেছেন যে, আবদুল্লাহ ইবনুল 
"সুবহানা রব্বিয়াল আলা’ পাঠ করার পর উল্লেখিত দোয়া পড়বে। আবদুল আযীয বলেন, 
আমি ইবনুল মুবারককে জিজ্ঞেস করলাম, যদি এ নামাযে ভুল হয়ে যায় তবে ভুলের 
সিজদার মধ্যে উক্ত দোয়া পাঠ করতে হবে? তিনি বললেন, না, এ দোয়া তো মোট 
তিনশো বার পড়তে হবে। 


অনুচ্ছেদ £২০ % 
“মহানবী (সা)-এর উপর দুরূদ ও সালাম পড়ার পদ্ধতি৷ 


2 A) on 2-4 edie ads cir cor 07 #08 #8903 
yr oi 35 6 LAE * = 
fo 2 A oF ll yl El JG AE 2 Im > -£00, 
so Ad? 


or . e 4 [ 1 or 9 za El ন 8, [) ads 
02 ob fl on po Des of Le 52 poll yr Jie 2 UC 
US CE 5 LE LI Eh dT GOS IG ne 


Ed 


EAE Ed PE) s.-2 i পল LENE পল PD soar 80° Bs 
i Bo LF Ln J lS sao lo Lo ml (D5 IG LE LI 
ঢ WS j Jl CVE 2 de Jl এ > Cj fal ule 
be 6 LPG LUA IG Tab IG Le Ls WIA SE 
Eley 15 mis IU A al on orl L5 bF po)l oo Ae 
8৫৫। কাব ইবনে উজরা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা বললাম, হে 
রাসূল! আপনাকে কিভাবে সালাম করতে হবে তা আমরা জেনেছি, কিন্তু আপনার প্রতি 


www.pathagar.com 


৩৫২ আল-জামে আত-তিরমিধী 


কিভাবে দুরূদ পাঠ করব? তিনি বললেন £ তোমরা বল, "হে আল্লাহ! তুমি মুহাম্মাদ 
এবং মুহাম্মাদের পরিবার-পরিজনের প্রতি রহমাত বর্ষণ কর যেভাবে ইবরাহীম ও তাঁর 
পরিবারবর্গের প্রতি রহমাত বর্ষণ করেছ। (হে আল্লাহ!) তুমি মুহাম্মাদ ও তীর পরিবার- 
পরিজনদের বরকত দান কর, যেভাবে তুমি ইবরাহীম ও তাঁর পরিবার-পরিজনদের 
‘ৰরকত দান করেছ। নিশ্চয়ই তুমি প্রশংসিত ও সন্মানিত।” আবদুর রহমান ইবনে আবু 
‘লাইলা বলেন, আমরা “তাদের সাথে আমাদের প্রতিও” শব্দটুকুও বলতাম -(বু, মু, দা, 
না,ই,আ)। 

আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে আলী, আবু হমাইদ, 
আবু মাসউদ, তালহা, আবু সাঈদ, বুরাইদা, যায়েদ ইবনে খারিজা ও আবু হরায়রা (রা) 
থেকেও হাদীস বর্ণিত আছে। 


অনুচ্ছেদ £২১ 
মহানবী (সা)-এর প্রতি দুরূদ পাঠের ফযীলাত। 


Ein JG Ls on IE tn Mo CSU on ene Bo -£0) 
dh is Ss dl LE BS A GS Ys A 
Ci Le di I 3 LS wd LE be LS a 


A PB SEO Pe Ye rd 1 IG AL 

৪৫৬। আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) EE EE ERE 

ওয়াসাল্লাম বলেন ঃ কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি হবে যে আমার প্রতি অধিক 
পরিমাণে দুরূদ পাঠ করেছে। 

আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং গরীব। মহানবী (সা) থেকে আরও বর্ণিত 
আছে, তিনি (সা) বলেন $ 

যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করে আল্লাহ তার প্রতি দশটি রহমাত বর্ষণ 

এবং তার জন্য দশটি নেকী লিখে দেন। 


oA SO 8 Lt Mell UBT ao ke Eo tov 
bi RT Et 
LE CW LBL Lys 


৪৫৭। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, 
ওয়াসাল্লাম বলেছেন £ যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তার প্রতি 
দশটি রহমাত বর্ষণ করেন। 


www.pathagar.com 


"আবওয়াবুল বিতর ৩৫৩ 


আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে আবদুর রহমান ইবনে 
আওফ, আমের ইবনে রবীআ, আম্মার, আবু তালহা, আনাস ও উবাই ইবনে কাব (রা) 
থেকেও হাদীস বর্ণিত আছে। সুফিয়ান সাওরীও অপরাপর মনীষী বলেছেন, প্রতিপালক 
প্রভুর পক্ষ থেকে সালাত শব্দের অর্থ রহমাত এবং ফেরেশতাদের পক্ষ থেকে “সালাতের’ 
অর্থ'ক্ষমাপ্ৰার্থনা।’ | 


tn el el ER i Es CES -LoA 


LL NG la v0 or cect tle or 


i 5 dh UL Ss 
৪৫৮। উমার ইবনুল খাত্তাব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, দোয়া আসমান ও 
জমীনের মধ্যবতী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকে, তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের প্রতি যতক্ষণ তুমি দুরূদ পাঠ ন! কর ততক্ষণ তার কিছুই উপরে উঠে না। 
আবু ঈসা বলেন, আলা ইবনে আবদুর রহমান তাবিঈদের অন্তর্ভুক্ত। তিনি আনাস ইবনে 
মালিক (রা) ও অন্যান্যদের কাছে হাদীস শুনেছেন। আলার পিতা আবদুর রহমানও 
তাবিঈদের অন্তর্ভুক্ত। তিনি আবু হুরায়রা ও আবু সাঈদ আল-খুদরী (রা)-র কাছে হাদীস 
শুনেছেন। আবদুর রহমানের পিতা ইয়াকুব একজন বয়বৃদ্ধ তাবিঈ। তিনি উমার (রা)-র' 
সাক্ষাত লাভ করেছেন এবং তাঁর কাছ থেকেও হাদীস বর্ণনা করেছেন। 


Sn dl Le Sxl whl Ls 2 re Bs -t0A 


FEE 


0H pias on perl A on SIL 8 ol on DL 
PERI CS 
+ ml 


8৫৯। আলা ইবনে আবদুর রহমান ইবনে ইয়াকুব (র) থেকে পর্যায়ক্রমে তীর পিতা ও 
‘দাদার সূত্রে বর্ণিত। তিনি (ইয়াক্ব) বলেন, উমার ইবনুল খাত্তাব (রা) বলেছেন £ যার দীন . 
সম্পর্কে সঠিক জ্ঞান আছে কেবল সেই যেন আমাদের বাজারে ব্যবসা করে। 


এ হাদীসটি হাসান এবং গরীব। 


www.pathagar.com 


চতুৰ্থ অধ্যায় 
“420 2 পপ | 


আবওয়াবুল জুমুআ 
(জ্ুসুআর নামায) 
অনুচ্ছেদ £ ১ 
জুমুআর দিনের ফযীলাত। 
rE UN Al Se pol LF tp Tl CT LES CS tN. 
cab oy PELE A lp dd ul ur on fl ue cl 
Ce EP a Bad Jo 5 pl GE A Dad ps el a5 
Ly SILOS Y, 
৪৬০। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন £ 
যেসব দিনে সূর্য উদয় হয় তীর মধ্যে জুমুআর দিনই উত্তম। এ দিনেই আদম (আ)-কে সৃষ্টি 


করা হয়েছে, এ দিনেই তাঁকে বেহেশতে প্রবেশ করানো হয়েছে এবং এ দিনেই তীকে 


বেহেশত থেকে বহিষ্কার করা হয়েছে। আর জুমুআর দিনেই কিয়ামত সংঘটিত হবে - 
(মু, দা, না)। 


আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে আবু লুবাবা, সালমান, 


আবু যার, সাদ ইবনে উবাদা ও আওস ইবনে আওস রাদিয়াল্লাহু আনহম থেকেও হাদীস 
বৰ্ণিত আছ। 


অনুচ্ছেদ £২. 
জুমুআর দিনে এমন একটি সময় রয়েছে যখন দোয়া কবুলের আশা করা যায়। 
ll dl LE CET Gall 2 pal ty abl We ES -t1N 
50 in GE LS ln Loe CS diol Lal a 
LON dG AL ake Al ole tll of UU 
EEE YJ NG Fi 
৪৬১। আনাস ইবনে মালিক (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম 


‘বলেন ঃ জুমুআর দিনের যে মুহূর্তে (দোয়া কবুল হওয়ার) আশা করা যায় তা আসরের পর 
থেকে সূর্যান্তের মধ্যে তালাশ কর। 


www.pathagar.com 


আবওয়াবুল জুমুআ ৩৫৫ 

আবু ঈসা বলেন, এ হাদীসটি গরীব। অন্য একটি সূত্রেও এ হাদীসটি আনাসের কাছ 
থেকে বর্ণিত হয়েছে। মুহাম্মাদ ইবনে আবু হমাইদ একজন দুর্বল রাবী। একদল বিশেষজ্ঞ 
তাঁর স্বরণশক্তি দুর্বল বলেছেন। তীঁকে হাম্মাদ ইবনে আবু হমাইদও বলা হয়ে থাকে। 
‘কেউ কেউ বলেছেন, ইনি আবু ইবরাহীম আনসারী, ইনি একজন প্রত্যাখ্যাত রাবী। 
একদল সাহাবা ও তাবিঈর ধারণা হল দোয়া কবুলের এ সময়টি আসরের পর থেকে শুরু 
করে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত। ইমাম আহমাদ এবং ইসহাকও অনুরূপ কথা বলেছেন। আহমাদ: 
বলেছেন, যে সময়ে দোয়া কবুলের আশা করা যায় সে সম্পর্কিত অধিকাংশ হাদীস 


থেকে জানা যায়, এ সময়টি আসরের পর এবং সূর্য ঢলে যাওয়ার পর থেকেও এর আশা 
করা যায়। 


I CB SA AE CB SSD Cl UG Bo cnr 
Loh Se SLD Sh gi nd 
| Es es dS SGC al S510 LS a 
i) ial ৬৮> + kL 1 hr SRC HORE An AES 
f SL) 

৪৬২। আমর ইবনে আওফ (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেন ঃ জুমুআর দিনের মধ্যে একটি বিশেষ সময় আছে। এ সময়ে বান্দাহ আল্লাহর কাছে 


যা চায় আল্লাহ তাকে তা দান করেন। লোকেরা বলল, হে আল্লাহর রাসূল! এ সময়টি 
কখন? তিনি বললেন £ যখন নামায শুরু হয় তখন থেকে তা শেষ হওয়া পর্যন্ত। 


আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং গরীব। এ অনুচ্ছেদে আবু মুসা, আবু যার, 


সালমান, আবদুল্লাহ ইবনে সালাম, আবু লুবাবা ও সাদ ইবনে উবাদা (রা) থেকেও হাদীস 
বর্ণিত আছে। 


se 30 ve 


sce oer 


Leet EEE PE 
UE 


Ge 5 Edt I LS GE 5 DL il as 
El CS Gs dS La ALLE UY EC oS 


IEG TLC Gs YEG SCY al LE CAG Eh ATIC SU ul 


www.pathagar.com 


৩৫৬ আল-জামে আত-তিরমিযী 
A 2 8 UE Gy bs YY Gy EELS sol es GL 
Jo J 5 ad i 5S LSS SB a DAS 1 pad 
CU al, La 5 le L5 Vil yA a0 dr do dl 
EES UE Gs 
JG NCB Sal Ss 6 Sl BE Ube Lin ls LL 
ML aj Sl os IIB 


৪৬৩। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্াহ আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন ঃ যেসব দিনে সূর্য উদয় হয় তাঁর মধ্যে জুমুআর দিনই সর্বশ্রেষ্ঠ। এ 
দিনেই আদম (আ)-কে সৃষ্টি কর! হয়েছিল। এদিনেই তীকে বেহেশতে প্রবেশ করানো 
হয়েছিল এবং এ দিনেই তাঁকে সেখান থেকে (পৃথিবীতে) নামিয়ে দেওয়া হয়েছিল -(আ, 
দা;ন)। 

এ দিনের মধ্যে এমন একটি সময় আছে যখন কোন মুসলিম বান্দা নামায পড়ে 
আল্লাহর কাছে কিছু চাইলে তিনি অবশ্যই তাকে তা দান করেন। আবু হরায়রা (রা) 
বলেন, আমি আবদুল্লাহ ইবনে সালামের সাথে সাক্ষাত করে তাঁকে এ হাদীস সম্পর্কে : 
অবহিত করলাম। তিনি বলেন, আমি সে সময়টি জানি। আমি বললাম, তাহলে আমাকেও 
বলে দিন, এ ব্যাপারে কৃপণতা করবেন না। তিনি বলদেন, এ সময়টি আসরের পর থেকে 
সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। আমি বললাম, তা কি করে আসরের পর হতে পারে? অথচ 
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা নামাযরত অবস্থায় এই 
মুহূর্তটি পেয়ে-_। অথচ আপনি যে সময়ের কথা বলছেন, তখন তো নামায পড়া হয় না। 
আবদুল্লাহ ইবনে সালাম (রা) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 
বলেননি £ঃ যে ব্যক্তি নামাযের অপেক্ষায় বসে থাকে প্রকারান্তরে সে নামাযের মধ্যেই 
থাকে? আমি বললাম, হী। তিনি বললেন, সেটাই এ সময়। 


আবু ঈসা বলেন, এ হাদীসটি সহীহ। 


অনুচ্ছেদ £৩ 
জুমুআর দিন গোসল করা। 


Le GA of Eos on DEL Ul pe 2 22 Gs -t16 
dl EE EES LINEAL 


www.pathagar.com 


- আবওয়াবুল জুমুআ ৩৫৭ 


. ৪৬৪। সালেম (রহ) থেকে তীর পিতার সূত্রে বর্ণিত। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামকে বলতে শুনেছেন ঃ যে ব্যক্তি ভুমুআর নামাযে আসে সে যেন গোসল করে 
'আসে-(বু, মু, দা, না, ই, আ)। 

এ হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে আবু সাঈদ, উমার, জাবির, বারাআ, 
আইশা ও আবু দারদা (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। উমার (রা) থেকেও উল্লেখিত 
হাদীসটি বর্ণিত হয়েছে। aE 

সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপরোক্ত হাদীস বর্নিত হয়েছে। মুহাম্মাদ (বুখারী) বলেন 
খল পৰ হৃষ্ট বি হসমাইসহহ।। 


PL SENN 


ET AE 

SSI LIC ib LC IY Ae al Lo dl Ee 

EES EEL: Ss Su Sh; rt So 

AEE SEE 

৪৬৫। ইবনে উমার (রা) বলেনঃ 

"একদা উমার (য়া) জুমুআর নামাযের খুতবা দিচ্ছিলেন, এমন সময় নবী সাল্লাল্লাহ 

" আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী এসে (মসজিদে) প্রবেশ করলেন। তিনি (উমার) 

জিজ্ঞেস করলেন, এটা কোন সময় (বিলম্ব কেন)? তিনি বললেন, আমি আযান শুনেই 

চলে এসেছি, মোটেই বিল্ব করিনি। তিনি (উমার) বললেন, শুধু উযুই করলেন? অথচ 

আপনার জানা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম গোসল করারও নির্দেশ 

দিয়েছেন। 

' এ হাদীসটি আরো কয়েকটি সূত্রে বর্ণিত হয়েছে। 

অনুচ্ছেদ £ ৪ 

জুমুআর দিন গোসল করার ফযীলাত। 

ol Hl SUL ue E59 U5 SAE 2 Ino ES -c 

be SO yt A OB 2 NG bo ES Ufo SS 

hi ed J) 0 IG JG rl on mil or sal Ss OPES] Yl 

EE 03, FEL BH PE, Deadly LE oo A A 


tele » Ed eer 2 20 


S22 JG 5 WEE PP bE IY GE 


www.pathagar.com 


৩৫৮ আল-জামে আত-তিরমিযী 
 SLALLED LES IG 0 Bs 
৪৬৬। আওস ইবনে আওস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহ 
আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন £$ যে ব্যক্তি গোসল করল এবং করাল, সকাল 
সকাল মসজিদে আসল, ইমামের নিকটবর্তী হয়ে মনোযোগ সহকারে খুতবা শুনল এবং 
নিশ্চুপ থাকল- তাঁর জন্য প্রতি কদমের বিনিময়ে এক বছরের (নফল) রোযা ও 
নামাযের সওয়াব রয়েছে -(আ, দা, ই)। 
ওয়াকী বলেন, ‘গোসল করল এবং করাল’ শব্দের অর্থ নিজে গোসল করল এবং 
স্ত্রীকে গোসল করাল। ইবনুল মুবারক বলেন, নিজে গোসল করল এবং মাথা ধুইল। এ 
অনুচ্ছেদে আবু বাকর, ইমরান ইবনে হুসাইন, সালমান, আবু যার, আবু সাঈদ, ইবনে 
উমার ও আবু আইউব (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। আবু ঈসা বলেন, এ হাদীসটি 
হাসান। 


অনুচ্ছেল £ঃ ৫ 

জুমুআর দিনে উযু করা। 

8 io - 00,8 ene cere Lora sods ef obi rate 
Sl Ui in ta UB SD on Loe ie Hl ES EW 


ce eu Ud ‘® ss oabs © ee পণ 2 fret পণ ঙ 
dl IG IG EE 2 LL bE SL of BES io Et CB 


Ed 


ESEAEAN ER পৰ eo ude +০ 9-2 EX PR oud i Ed 
tl 9 Cas Gd Lad on oy s 0 dh do 


_' ৪৬৭। সামুরা ইবনে জুনদুব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ 
'আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ যে ব্যক্তি জুমুআর দিন শুধু উযু করল সেটাই তাঁর জন্য 
[যপ্রেষ্ট। আর যে ব্যক্তি গোসল করল, গোসল করাই উত্তম। 
: এ হাদীসটি হাসান। এ অনুচ্ছেদে আবু হুরায়রা, আনাস ও আইশা (রা) থেকেও হাদীস 
বর্ণিত আছে। কেউ কেউ উল্লেখিত হাদীসটি মুরসাল হিসাবে বর্ণনা করেছেন। মহানবী 
(স)-এর সাহাবী ও তাদের পরবর্তীগণ শুক্রবার গোসল করা উত্তম মনে করেছেন; যদিও 
শুধু উযু করাও যথেষ্ট। 

ইমাম শাফিঈ বলেন, জুমুআর দিন গোসল করার জন্য মহানবী (সা) যে হুকুম , 
দিয়েছেন তা মুস্তাহাব, ওয়াজিব নয়। তাঁর বক্তব্যের সপক্ষে দলীল হল £ঃ উমার (রা) 
উসমান (রা)-কে বললেন, শুধু উযুই করলেন? অথচ আপনি জানেন, রাসুলুল্লাহ (সা) 
জুমুআর দিন গোসল করার হকুম করেছেন। রাসুলুল্লাহ (সা)-এর এ হুকুম দ্বারা যদি 
গোসল করা ওয়াজিব প্রমাণিত হত তবে উমার (রা) উসমান (রা)-কে বসতে দিতেন না; 
“বরং তাকে মসজিদ থেকে বের হয়ে গোসল করে আসতে বাধ্য করতেন। অধিকন্তু উসমান 
(রা) নিজেও গোসল করে আসতেন, শুধু উযু করে আসতেন না। কেননা উসমান (রা) 


www.pathagar.com 


আবওয়াবুল জুমুত্| bas 


পর্যাপ্ত জ্ঞানের অধিকারী ছিলেন। অতএব জুমুআর দিন গোসল কর! উত্তম কিন্তু ওয়াজিব 
নয়। 


be ML dl oe ES 2 Le C1 HG CES -LNMA 
LEG 5 2 Ao a abt Lo al I) IG IG Len fl 
DOOD ES CY HE CL LE CG LN A 
BW ES oar) Loe 0 p0l BSG US 

৪৬৮। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সান্লান্পাহ আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন £ যে ব্যক্তি উত্তমরূপে উষযু করে জুমুআর নামায পড়তে আসে, : 
ইমামের নিকটবর্তী হয়ে মনোযোগ সহকারে নীরবে খুতবা শুনে, তাঁর এ জুমুআ থেকে এঁ 
জুমুআ পৰ্যন্ত এবং আরো তিন দিনের গুনাহ মাফ করে দেওয়া হবে। যে ব্যক্তি কাঁকর- 
বালি ইত্যাদি নাড়াচাড়া করল সে বাজে কাজ করল -(মু, দা, না)। 

আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। 


অনুচ্ছেদ $৬ 
জুমুআর দিন সকাল সকাল মসজিদে যাওয়া। 


Le WL CB be CB SUIS ye tn Gl EIS -EAA 
As al di Lo abt Ls 5 ip al or pe al or 
oe BA PG UGG Cd EG Pt Dad rns kl op JG 
DUNG oS Lh es HL LF UBS Ul GO SL 
E05 5 CG ll BONS Ch 2 SB Cs OS UG 
Sra UNI ER BU La CB OGG LLG DUN SED 
ME NY CO 

৪৬৯। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেন £ যে ব্যক্তি জুমুআর দিন নাপাকির গোসল সেরে দুপুরের সময় (জুমুআর নামায 
পড়ার জন্য) মসজিদে আসল সে যেন একটি উট কোরবানী করল। অতঃপর দ্বিতীয় মুহূর্তে 
যে ব্যক্তি আসল সে যেন একটি গাভী কোরবানী করল। তৃতীয় মুহূর্তে যে আসল সে যেন 
শিংযুক্ত একটি মেষ কোরবানী করল। চতুর্থ মুহূর্তে যে ব্যক্তি আসল সে যেন একটি 
মুরগী কোরবানী করল। পঞ্চম মুহূর্তে যে ব্যক্তি আসল সে যেন একটি ডিম কোরবানী 


www.pathagar.com 


৩৬০ '' শ্সাল-জামে আত-তিরমিযী 


করল। অতঃপর ইমাম যখন (নামাযের জন্য) বের হয়ে আসেন তখন ফেরেশতাগণ 
আলোচনা শুনার জন্য উপস্থিত হয়ে যান -(বু, মু, দা, না, ই)। 

আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে আবদুল্লাহ ইবনে আমর 
, ও সামুরা (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। 


অনুচ্ছেদ £ঃ ৭ 
কোন ওজর ছাড়াই জুমুআর নামায ত্যাগ করা। 
CD) tote. - B30 A) শেত “গর se Be [বু * 
onl Sr OF SR ON Ul ot nde Us -£V. 
YEG Gal EA DE be BEL pf BU ie 3p 
As ae dt le NLD IG IG pnt tn LS SS Us 
4b 0 Deb ee bE coh EH Dad YF 2 
৪৭০। আবুল জাদ আদ-দমরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ যে লোক নিছক অলসতা ও গাফলতি করে পর পর তিন 
ভুমুআ ত্যাগ করে আল্লাহ তীর অন্তরে মোহর মেরে দেন -(আ, দা, না)। 
আবু ঈসা বলেন, আবুল জাদের হাদীসটি হাসান। মুহাম্মাদ ইবমে আমরের সূত্রেই 
কেবল আমরা এই হাদীসটি জানতে পেরেছি। এ অনুচ্ছেদে ইবনে উমার, ইবনে আব্বাস ও 
সামুরা (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম বুখারীকে আবুল জাদের নাম জিজ্ঞেস 
করলে তিনি অজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, তীর সূত্রে কেবল এই হাদীসটিই বর্ণিত 
আছে। 
অনুচ্ছেদ £ ৮ 
জুমুআর নামাযের জন্য কতদূর থেকে আসতে হবে। 
ol Lad Ge (dG HEC Lo, as Le Bo -5v\ 


‘ee eu [) or “4 [ [) seo 0 ote Ld পূণ পঙ CN) 
LE al oF 05 in doo oF 2 08 Jl CE 5S 


LS A dn Lo ht CAIIG ALS LC i Lo all SE 

eG he ad Sl 

8৭১। জনৈক সাহাবী থেকে বৰ্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
আমাদেরকে কুবা পল্লী থেকে জুমুআর নামাযে হাযির হওয়ার নির্দেশ দিয়েছেন। 


. আবু ঈসা বলেন, এ হাদীসটি আমরা কেবল উল্লেখিত সনদেই জানতে পেরেছি। এ 
অনুচ্ছেদে সহীহ সনদ সূত্রে মহানবী (সা)-এর কোন হাদীস নেই। আবু হুরায়রা (রা) 


www.pathagar.com 


আবওয়াবুল জুমুআ ্‌ ৩৬১ 
থেকে একটি বর্ণনা আছে, নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন ঃ 


"এমন ব্যক্তির উপরও জুমুআ ওয়াজিব যে নামায আদায় করে রাতের প্রথম দিকেই 
নিজপরিবারে পৌছে যেতে পারে।” 


এটাও যঈফ হাদীস। কেননা এ হাদীসের এক রাবী আবদুল্লাহ ইবনে সাঈদ আল- 
মাকবৃূরী হাদীসশাস্তরে দুর্বল। জুমুআর নামায কার উপর ওয়াজিব তা নিয়ে আলেমদের মধ্যে 
মতভেদ রয়েছে। কেউ কেউ বলেছেন, যে ব্যক্তি জুমুআর নামায আদায় করে রাতের 
মধ্যেই ঘরে পৌছে যেতে পারে তার উপর ভুমুআ ওয়াজিব। অপর একদল মনীষী 
বলেছেন, যতদূর আযানের শব্দ পৌছে ততদূর পর্যন্তকার লোকদের উপর জুমুআ ওয়াজিব। 
ইমাম শাফিঈ, আহমাদ ও ইসহাক এই মত ব্যক্ত করেছেন।১৭৭ 

আমি (তিরমিযী) আহমাদ ইবনে হাসানকে বলতে শুনেছি £ আমরা আহমাদ ইবনে 
হাবলের কাছে উপস্থিত ছিলাম। কার উপর জুমুআ ওয়াজিব এ নিয়ে আলোচনা জমে 
উঠল। আহমাদ ইবনে হাষ্বল এ বিষয়ের উপর মহানবী (সা)-এর কোন হাদীস উল্লেখ 
করেননি। আহমাদ ইবনে হাসান বলেন, আমি আহমাদ ইবনে হাষলকে বললাম, আবু 
হরায়রা (রা) এ সম্পর্কে নবী (সা)-এর একটি হাদীস বর্ণনা করেছেন। তিনি অবাক হয়ে 
জিজ্ঞেস করলেন, নবী (সা)-এর হাদীস! আমি বললাম, হী। আবু হুরায়রা (রা) বর্ণনা 
করেন, রাসূলুল্লাহ সাল্লান্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ “যে ব্যক্তি রাত হতে হতে 
বাড়ি পৌছতে পারবে তাঁর উপরও জুমুআ ওয়াজিব।” এ হাদীস শুনে আহমাদ ইবনে 
হাষল আমার উপর ক্রোধান্বিত হলেন এবং বললেন, তোমার খোদার কাছে ক্ষমা চাও, 
তোমার খোদার কাছে ক্ষমা চাও। আহমাদ ইবনে হাম্বল একথা এজন্যই বলেছেন, তিনি 
এ হাদীসকে গণায়ই ধরেন ন।। কেননা তার সনদ দুর্বল। 
অনুচ্ছেদ £৯ 
জুমুআর নামাযের ওয়াক্ত। 
LB CB Ud tn Er CB po ns 2] Gio -tVY 
dl WC om ol oe al orl As on IO 5 SUL 
১৭৭. জুমুআর নামায কার উপর ওয়াজিব হয়, এ নিয়ে আলেমরা মতবিরোধ করেছেন। এক দল 
আলেম রাসূলুল্লাহ (সা)-এর নিম্নবর্ণিত হাদীসের উপর আমল করেছেন। হাদীসটি এই? "নিজ 
' পরিবারে বসবাসরত ব্যক্তির উপর জুমুআর নামায পড়া ওয়াজিব”। 
তাদের মতে এ হাদীস যাদের ক্ষেত্রে প্রযোজ্য তারেদ উপর জুমুআর নামায পড়া ওয়াজিব। ইমাম 
শাফিঈ, ইমাম আহমাদ, ইমাম ইসহাক এবং ইমাম আবু হানীফার মতে যে ব্যক্তি আযানের শব্দ 
"শুনতে পায় তার উপর জুমুআর নামায পড়া ওয়াজিব। অথাৎ'যে মুকীম এবং মুসাফির নয় তাকে 
ভুমুত পড়তে হবে। আর যে ব্যক্তি রাতে নিজ বাড়ীতে অবস্থান করে সে মুকীম হবে, মুসাফির 
হবে না। সুতরাং তার উপর জুমুআর নামায পড়া ওয়াজিব -(মাহমূদ)।' 


www.pathagar.com 


৩৬২ আাল-জামে আত-তিরমিযী' 


8৭২। আনাস ইবনে মালিক (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
সূর্য ঢলে গেলে জুমুআর নামায পড়তেন -(বু, দা)।১৭৮ 

আবু ঈসা বলেন, আনাস (রা)-র হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে সালামা 
ইবনুল আকওয়া, জাবির ও যুবায়ের ইবনুল আওয়াম (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। 
অধিকাংশ মনীষীর মতে সূর্য ঢলে যাওয়ার পর ভৃমুআর ওয়াক্ত শুরু হয়, যেমন যোহরের 
ওয়াক্ত। ইমাম শাফিঈ, আহমাদ ও ইসহাক এই মত ব্যক্ত করেছেন। একদল আলেমের 
মতে, জুমুআর নামায সুর্য ঢলে যাওয়ার পূর্বে পড়ে নিলে তাও জায়েয এবং নামায হয়ে 
যাবে। ইমাম আহমাদ বলেন, যে ব্যক্তি সূর্য ঢলে যাওয়ার পূর্বে ভুমুআ পড়ে নিল আমার 
মতে তার নামায পুনর্বার পড়া তার উপর ওয়াজিব নয়। 


অনুচ্ছেদ ই ৯0 
মিষ্বারের উপর দাড়িয়ে খুতবা দেওয়া।১*১ 
ber " sue Ul I se Po vai> x» CG Vr" 


PA se 2 od oie a2 BB Oo PE PEE o0 rer 
ISU 2.501 on SU Eo IG SAA OLE ST Ln 
১৭৮ হানাফী মতে যোহরের নামাযের সময়ই জুমুআর নামাযের সময়, তার পূর্বেও হয় 
না পরেও হয় না। মালিকী মাযহাবে জুমুআর ওয়াক্ত সূর্য ঢলে যাওয়ার পর থেকে মা 
নামায থেকে এতটা পূর্ব পর্যন্ত থাকে যে, সূর্যান্তের পূর্বে খুতবা ও নামায শেষ করা যায়। হাহ্বলী 
মাযহাব মতে জুমুআর ওয়াক্ত সকাল বেলা সূর্য উপরে উঠার পর থেকে আসরের সময় 
শুরু হওয়া পর্যন্ত। আবু হানীফার মতে, জুমুআর নামায শুদ্ধ হওয়ার জন্য ইমাম ছাড়া আরো 
তিনজন এমন লোক দরকার যাদের উপর নামায ফরয হয়েছে। আবু ইউসুফ ও মুহাম্মাদের মতে 
ইমাম সহ দৃ’জন , শাফিঈ ও আহমাদের মতে ইমামসহ অন্ততঃ চল্লিশজন এবং মালিকের মতে 
ইমাম ছাড়া আরো বারজন লোক দরকার। অধিক ব্যাখ্যার জন্য তাফহীমুল কুরআন, সূরা ' 
জুমুআর ১৮ নশ্বর টীকা দ্রষ্টব্য (অনু')। 

১৭৯' ‘খুতবা’ শব্দের অর্থ ‘বক্তৃতা’ বা ভাষণ। জুমুআর ফরয নামাযের পূর্বে ইমাম সাহেব মিষ্বারে 
দাঁড়িয়ে উপস্থিত মুসল্লীদের পরপর যে দুটি ভাষণ দেন তাই জুমুআর খুতবা নামে: 
পরিচিত। জুমুআর নামায শুদ্ধ হওয়ার জন্য খুতবা দেওয়া অপরিহার্য শর্ত। এই খুতবা বা ভাষণ 
আরবী ভাষায় হওয়া উচিৎ না স্থানীয় (মাতৃ) তাষায় তা নিয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। 
‘একদল আরবীতে খুতবা দেয়ার পক্ষপাতী, অপর দল উপস্থিত নামাযীদের (বা তাদের 
অধিকাংশের) বোধগম্য ভাষায় খুতবা দেওয়ার পক্ষপাতী। উভয় দলের পক্ষে ও বিপক্ষে 
যুক্তিপ্রমাণরয়েছে। 

মাওলানা সাইয়েদ মওদূদী বলেছেন, "খুতবার একটি অংশ অবশ্যই আরবীতে হতে হবে। আল্লাহর 
প্রশংসা ও গুণগান, মহানবী (সা), তাঁর পরিবার-পরিজন ও সাহাবাদের প্রতি দুরূদ ও সালাম 
এবং দোয়া তার অন্তর্ভুক্ত থাকবে। কুরআনের তিলাওয়াতও আরবীতেই হতে হবে। দ্বিতীয় অংশ 
যাতে উপদেশ, শরীআতের নির্দেশাবলী, যুগের প্রয়োজন ও সমসাময়িক সমস্যাবলী সম্পর্কে 
ইসলামের দিকনির্দেশ উপস্থিত লোকদের বা তাদের অধিকাংশের বোধগম্য ভাষায় হওয়া উচিৎ। 
একই এলাকায় একাধিক তাষা প্রচলিত থাকলে সেখানকার মুসলমানগণ যে ভাষাটি অধিক 
ব্যবহার করেন খুতবার এ অংশটি সে ভাষাতেই হওয়া উচিৎ। যদি জুমুআর নামাযে বিভিন্ন 
ভাষাভাষী লোক একত্র হয় তবে সম্পূর্ণ খুতবাই আরবীতে হওয়া উচিৎ।* এ বিষয়ের উপর 
বিস্তারিত জানার জন্য সাইয়েদ মওদূদীর “নির্বাচিত রচনাবলী” শীর্ষক গ্রন্থের দ্বিতীয় খণ্ডের ৩৮৫ 
পৃষ্ঠা থেকে ৪৪৮ পৃষ্ঠা পর্যন্ত অধ্যয়ন করা যেতে পারে (অনু')। 


www.pathagar.com 


আাবওয়াবুল জুমআ, ৩৬৩ 


LG i a Ne is an Le ih i LE gi 
HLT LAE > tied o> rill WS 


৪৭৩। ইবনে উমার (রা) থেকে বর্ণিত। নবী BEE BOA 
' গাছের গুঁড়ির সাথে ভর দিয়ে জুমুআর বক্তা করতেন। যখন মিশ্বার তৈরী করা হল 
খেজুরের গুঁড়িটা কীদতে লাগল। তিনি গাছটির কাছে গেলেন এবং তা স্পর্শ করলেন। 
ফলে এটা চুপ করল -(বু, ই)। 

এ হাদীসটি হাসান, গরীব এবং সহীহ। এ অনুচ্ছেদে আনাস, জাবির, সাহল ইবনে 
সাদ, উবাই ইবনে কাব, ইবনে আব্বাস ও উম্মে সালামা (রা) থেকেও হাদীস বর্ণিত 
আছে। 
অনুচ্ছেদ ই ১১ 
দুই খুতবার মাঝখানে বসা। 


Pd 


[ SCJ) JL Cl sl 1 al 9 Mex CFS -LVE 
POE ETRE HE 
Stee Ue IT SL NLL 
. esl 
8৪৭8। ইবনে উমার (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমুআর 


দিনে খুতবা দিতেন, অতঃপর বসতেন, জহর ডগ বুযরায় খৃত্রা দতেমে। যেমন 
" আজকালকার দিনে করা হয় -(দা)। 


আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে ইবনে আব্বাস, জাবির 
ইবনে আবদুল্লাহ ও জাবির ইবনে সামুরা (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। বিশেষজ্ঞগণ 
দুইখুতবার মাঝখানে বসে উভয় খুতবার মধ্যে ব্যবধান সৃষ্টি করার কথা বলেছেন। 


অনুচ্ছেদ £৪ ৯২ 

খুতৰা সংক্ষিপ্ত করা। 

rol Jl ye wep yl UE IG 4, ES CFS -tvo 

EGG LS A dl Le a sl S33 JG Le on 2 
EN Las Abs, fs (a3 Glo 

at aE A HATA Rena Af Hla 

আলাইহি ওয়াসাল্লামের সাথে নামায পড়েছি। তীর নামায ছিল মধ্যম ধরনের এবং 


www.pathagar.com 


৩৬৪ আল-জামে আত-তিরমিযী 
খুতবাও ছিল মধ্যম ধরনের (সংক্ষেপও নয়, দীর্ঘও নয়) -(মু, ন, ই, অ)। 
আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে আশ্মার ইবনে ইয়াসির ও 
ইবনে আবু আওফা (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। 
‘অনুচ্ছেদ £ ১৩ 
মি্বারের উপর কুরআন পাঠ করা। 


e ee Ze, 30 eer পুরী ত 


oe gs on ms oF Es on UU CS 5 5 CEs -tvN 
LAE wags ty hats 
50, All bo TS A Fa 
EE SUA OEE 
বলেন, আমি নবী সাল্লান্তাহ আলাইহি ওয়াসাল্লামকে মিষ্বারের উপর দাঁড়িয়ে "ওয়া নাদাও 
ইয়া মালিকু .....” (সূরা যুখরুফ £ ৭৭) আয়াত পাঠ করতে শুনেছি -(বু, মু, দা, না)। 
এ হাদীসটি হাসান, সহীহ এবং গরীব। এ অনুচ্ছেদে আবু হ্রায়রা ও জাবির ইবনে 
সামুরা (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। একদল মনীষী জুমুআর খুতবায় কুরআনের 
আয়াত পাঠ করার নীতি অবলম্বন করেছেন। ইমাম শাফিঈ বলেছেন, ইমাম যদি তাঁর 


খুতবার মধ্যে কুরআনের আয়াত পাঠ না করে থাকে তবে তাকে পুনর্বার খুতবা দিতে 
হবে। 


অনুচ্ছেদ £ ৯৪ 
তর আম তব দহ হর কা ক নয ক 


be ol th 1 Ja AE Uw < ৩ ie bai -£VYY 


; I Ie) EE fi Le EE Yn 

৪৭৭। আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম যখন মিষ্বারে উঠতেন তখন আমরা তাঁর দিকে মুখ ফিরিয়ে 
বসতাম। 

এ অনুচ্ছেদে ইবনে উমার (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। উল্লেখিত হাদীসটি যঈফ। 
কেননা এর এক বর্ণনাকারী মুহাম্মাদ ইবনুল ফযল হাদীসশাস্ত্রে দুর্বল এবং তাঁর 
স্বরণশক্তি ক্ষীণ। মহানবী (সা)-এর সাহাবী ও অন্যরা খুতবা চলাকালে ইমামের দিকে 
মুখ করে বসা পছন্দ করেছেন। সুফিয়ান সাওরী, শাফিঈ, আহমাদ ও ইসহাক অনুরূপ 
আমল করেছেন। আবু ঈসা বলেন, এ অনুচ্ছেদে কোন সহীহ হাদীস নেই। 


www.pathagar.com 


॥আবওয়াবুল জুমুআ ৩৬৫ 
অনুচ্ছেদ £১৫ 
ইমামের খুতবা দেওয়ার সময় কোন ব্যক্তি উপস্থিত হলে তীর দুই রাকআত নামায 
পড়াসপর্কে। 

Ab be os on ark UF AS 2 US CEES Cio EVA 
ED LOE AL C400 dt as 2 
EGG IG Y IG SLL te tr do hI 5 0 

' ৪৭৮। জাবির ইবনে আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম জুমুআর খুতবা দিচ্ছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে হাযির হল। 


নবী সাল্লাল্াহ আলাইহি ওয়াসাল্লাম বললেন ঃ তুমি কি (তাহিয়্যাতুল মসজিদ) নামায 
'পড়েছ? সে বলল, না। তিনি বললেন £ ওঠো এবং নামায পড়। 


এ হাদীসটি হাসান এবং সহীহ। 


CR Pi PS ss te 0s Pe e228 8 es 236,32 wall 


onl an of Ln in ke CS Ls fl on oe Eo -LAA 


or . Ed Ld |) 


Bs SB ia UO pn A on tall As 1 ols be SG 
EOE TRE 

CI ww tC sl hte O56; sl TS ail CE 
NERY y LE Ht do dt 15 te + I 
ENR R TANT 2 5H 
i SAG SS BEA HT 


৪৭৯। আবদুল্লাহ ইবনে আবু সারহ (রা) থেকে বর্ণিত। আবু সাঈদ তাল-খী রা) 
জুমুআর দিন (মসজিদে) প্রবেশ করদেন। মারওয়ান তখন বক্তৃতা (খুতবা) দিচ্ছিল। তিনি 
নামায পড়তে দীড়ালেন। মারওয়ানের চৌকিদার তাঁকে বসিয়ে দেওয়ার (নামায থেকে 
বিরত রাখার) জন্য আসল। কিন্তু তিনি তা মানলেন না এবং নামায পড়লেন। তিনি অবসর 
হলে আমরা তীর কাছে আসলাম। আমরা বললাম, আল্লাহ আপনার প্রতি দয়া করুন, তারা 
আপনাকে কুপোকাত করার জন্য এসেছিল। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের একটা কথা শিখে নিয়েছি। এরপর আমি এ দুই রাকআত কখনও 
ছাড়তে পারি না। অতঃপর তিনি উল্লেখ করলেন, জুমুআর দিন এক ব্যক্তি তাড়াহুড়া করে 
উক্কখুঙ্ক অবস্থায় মসজিদে আসল। নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তখন জুমুআর 


www.pathagar.com 


৩৬৬ আল-জামে আত-তিরমিযী' 


ঘুতবা দিচ্ছিলেন। তিনি তাকে নির্দেশ দিলে সে দুই রাকআত নামায পড়ল। আর নবী 
সাল্লান্পাহ আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতে থাকলেন। ১৮০ 

আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। এ হাদীসের এক রাবী ইবনে উমার 
বলেন, ইবনে উআইনা মসজিদে এসে দুই রাকআত নামায পড়তেন; ইমাম তখন খুতবা 
দিতে থাকতেন। তিনি এটা পড়ার হকুমও দিতেন। আবু আবদুর রহমান আল-মাকবুরীও 
তীঁকে এরূপ করতে দেখেছেন। মুহাম্মাদ ইবনে আজলান একজন সিকাহ রাবী এব: 
হাদীসশাস্ত্রে তিনি নির্ভরযোগ্য ছিলেন। এ অনুচ্ছেদে আবু হুরায়রা, জাবির এবং সাহল। 
ইবনে সাদ (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। 


. একদল আলেম এ হাদীস অনুযায়ী আমল করেছেন। ইমাম শাফিঈ, আহমাদ ও: 
ইসহাক অনুরূপ মত ব্যক্ত করেছেন। অপর একদল মনীষী বলেছেন, ইমাম যখন খুতবা ' 
দিতে থাকেন তখন কোন লোক আসলে সে বসে যাবে এবং নামায পড়বে না। সুফিয়ান 
সাওরী ও কুফাবাসীগণ (আবু হানীফা ও তীঁর অনুসারীগণ) এই মত পোষণ করেন। কিন্তু 
প্রথম মতই অধিকতর সহীহ। 
Godl El IG SAN IE ty IN CBS ES tA. 
CO I ld CLES US TRG) Fs Hand 55 spa 
; ৪৮০। আলা ইবনে খালিদ আল-কুরাশী (রহ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি হাসান 
আল-বসরীকে জুমুআর দিন মসজিদে প্রবেশ করতে দেখলাম, ইমাম তখন খুতবা 
দিচ্ছিলেন। তিনি দুই রাকআত নামায পড়লেন, অতঃপর বসলেন। হাদীসের অনুসরণ 
করার জন্যই হাসান এরূপ করলেন। তিনি এ সম্পর্কিত হাদীস জাবির (রা)-র মাধ্যমে 
মহানবী (সা)-এর কাছ থেকে বর্ণনা করেছেন। 


অনুচ্ছেদ £১৬ 
খুঁতবা চলাকালে কথাবার্তা বলা মাকরূহ। 
Le GAH or LE be ae ot SAO CDI EG Gin -LAN 


১৮০. ইমামের খুতবা চলাকালে দুই রাকআত নামায পড়া যাবে কি না? ইমাম শাফিঈর মতে 
ইমামের খুতবা চলাকালে দূই রাকআত নামায পড়া যাবে। ইমামের খুতবা দেয়ার সময় কথা 
বলার ফে নিষেধাজ্ঞা এসেছে ইমাম শাফিঈ তা থেকে এই দুই রাকআত নামাযকে ব্যতিক্রম 
‘করেছেন। উমার (রা), আবু বাক্কর (রা) এবং আলী (রা)-সহ জমহুর সাহাবী এবং বড় বড় 
জায়েয নেই। ইমাম আবু হানীফারও এই মত। অনুচ্ছেদের হাদীসের জবাবে বলা হয়, নবী (সা) 
আগত ব্যক্তিকে নামায পড়ার হুকুম দিয়ে তিনি নিজে তার নামায থেকে অবসর হওয়া পর্যন্ত 
খুতবা দেয়া থেকে বিরত থাকেন। কোন কোন আলেমের মতে সে নবী (সা)-এর খুতবা শুরু 
করার আগেই দুই রাকআত নামায পড়ে নেয়। তবে সবচেয়ে উত্তম জবাব এই যে, এ ঘটনা 
খুতবার সময় কথা বলা নিষিদ্ধ হওয়ার পূর্বে ঘটেছে -(মাহমূদ)। 


www.pathagar.com 


আবওয়াবুল জুমুজা ৩৬৭ 
dk Li ERO | si 


৪৮১। আবু হরায়রা (রা) থেকে ব্ণিত। ESI CEO HES Gf 
বলেন ঃ যে ব্যক্তি জুমুআর দিনে ইমামের খুতবা দানকালে (অন্যকে) বলল, ‘চুপ কর’ সে 
অনৰ্থক কথা বলল -(বু, মু)। 

আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে ইবনে আবু আওফা ও 
জাবির ইবনে আবদুল্লাহ (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। বিশেষজ্ঞগণ এ হাদীসের উপর 
"আমল করেছেন। তীরা ইমামের খুতবা চলাকালে কথা বলাকে মাকরূহ বলেছেন। যদি 
কেউ কথা বলে তবে হাত দিয়ে ইশারায় তাকে থামিয়ে দিবে। কিন্তু তাঁরা সালামের উত্তর 
দেওয়া ও হাঁচির জবাব দেওয়ার ব্যাপারে মতভেদ করেছেন। ইমাম আহমাদ ও ইসহাক 
বলার অনুমতি দিয়েছেন। একদল তাবিঈ এটাকে মাকরূহ বলেছেন। ইমাম শাফিঈ এই 
মতগ্রহণকরেছেন। 


অনুচ্ছেল £ ৯৭ 
সামার ঢ় লোকদের তঙিয়ে নামে হংস হরর 


ers, 02 cae 


se SG 0 sb oe ~~ Ey S Hed ~~ xl Us -~-tAY 
SE fo Ans 9090 3 be i Gi SCL Gi je 
rH) us Sl 2 [22 ll EO 


EE EES থেকে তীর পিতার সূত্রে বর্ণিত। তিনি 
(মুআয) বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্রাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ জুমুআর দিন 
(নামাযের সময়) যে ব্যক্তি লোকের ঘাড় ডিঙ্গিয়ে (কাতার ভেদ করে; সামনে যাবার চেষ্টা 
করে (কিয়ামতের দিন) তাকে দোযখের পুল (সীকে৷|) স্বরূপ করা হবে -(ই)৷১৮১ 

এ হাদীসটি গরীব। কেবল রিশদীন ইবনে সাদের সূত্রেই আমরা এ হাদীস জানতে 
পেরেছি। এ অনুচ্ছেদে জাবির (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। বিশেষজ্ঞগণ এ হাদীসের 
১৮১. এ সতর্কবাণী এমন ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য যে সম্মুখের কাতারে খালি জায়গা না থাকা 
সত্বেও লোকদেরকে অতিক্রম করে এগিয়ে যায়। সম্মুখের কাতারে স্থান খালি থাকলে 
লোকদেরকে অতিক্রম করে সম্মুখের কাতারে বসা জায়েয আছে। কিন্তু অতিক্রম করতে গিয়ে - 
কাউকে কষ্ট দেয়া যাবে না - (মাহমূদ)। 


এক শ্রেণীর লোককে দেখা যায়, মসজিদে বিলব্বে এসে নামাযীদের ঠেলে সামনে বসার 
চেষ্টা করে। এতে সওয়াবের পরিবর্তে গুনাহ হয়। অবশ্য সামনের কাতারে ফীকা জায়গা থাকলে 
কাতার ভেদ করে সামনে যেতে দোষ নেই (অনু) 


www.pathagar.com 


৩৬৮ আল-জামে আত-তিরমিষী: 
পরিপ্রেক্ষিতে লোকদের ঘাড় ডিঙ্গিয়ে কোন ব্যক্তির সামনে যাওয়া মাকরূহ বলেছেন এবং 
কঠোর হৃশিয়ারী উচ্চারণ করেছেন। 

এ হাদীসের রাবী রিশদীন ইবনে সাদকে কতিপয় হাদীস বিশারদ স্বরণশক্তির দিক 
. থেকে দুর্বল বলেছেন। 
অনুচ্ছেদ $১৮ 
ইমামের খুতবা চলাকালে পায়ের নালা জড়িয়ে বসা মাকরূহ। 
JEN EU LRE sth 


Ed 
eo abe ein 


nl SS U6 sl lo de be CA] el Le ‘nl US 
8 AD A dt do Gh ST fl bo BUD os Je bp 
+ bE UN DL) rs dl 

৪৮৩। সাহল ইবনে মুআয (রা) থেকে তাঁর পিতার সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহ 


আলাইহি ওয়াসাল্লাম জুমুআর দিনে ইমামের খুতবা চলাকালে দুই হাতে (পায়ের) নালা 
জড়িয়ে ধরে বসতে নিষেধ করেছেন -(আ, দা, বা)। 


_ অনুচ্ছেদঃ ১৯ 
মি্বারে অবস্থানকালে দোয়ার মধ্যে হাত তোলা মাকরূহ। 


HUE cx IG rar US PoC Url 2 >| Goo -EAE 
ete Bs Te: ENE -% পল পণ # Bad oe #8 Oe st 2-4 
= bi JU : ell of 2 bi Le 222 0%, 
ale At Le abt Ls EL UD SELB SEN 5G UWI 
; Te rt DOT, Gb ILL oo ws 

৪৮৪। উমারা ইবনে রুওয়াইবা (রা) থেকে বর্ণিত। একদিন বিশর ইবনে মারওয়ান 
জুমুআর খুতবা দেওয়াকালে দোয়া করার সময় উভয় হাত উপরে তুললেন। এতে উমারা 
বললেন, আল্লাহ এই বেঁটে হাত দুটিকে বিশ্রী করুন! আমি নিশ্চিতরূপে রাসুলুল্লাহ 
সান্তান্তাহ আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি নিজের হাত দিয়ে এর অধিক কিছু 
করতেন না। (অধঃস্তন রাবী) হশাইম এ কথা বলার সময় নিজের তর্জনী দ্বারা ইশারা 
করলেন -(আ, মু, না)।১৮২ 

আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। 
১৮২' একদল আলেম খুতবা চলাকালে মুক্তাদীদের এভাবে বসাকে মাকরূহ বলেছেন। আবদুল্লাহ 
ইবনে আমর (রা) ও অন্যরা এভাবে বসার অবকাশ আছে বলে মত ব্যক্ত করেছেন। ইমাম 
আহমাদ এবং ইসহাক এভাবে বসায় কোন দোষ মনে করেন না (অনু)। 


www.pathagar.com 


আবওয়াবুল জুমুআ ৩৬৯ 
অনুচ্ছেলঃ ২০ 
জুমুআর আযান সম্পর্কে। 
* onl ue BAWES JL ra FEL TRS ~~ 2 nl Co -£LAo 
ll Li) ate oo DESDE JG Lg on SU el oe 
CG Sal 2s LON ER BI es Kab A A AUIS 
: Dsl Ae J YS LE 
৪৮৫। সাইব ইবনে ইয়াযীদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহ 
আলাইহি ওয়াসাল্লাম, আবু বাকৃর ও উমার (রা)-র যুগে ইমাম বের হয়ে আসলে এবং 


নামায শুরু হওয়ার সময় জুমুমার আযান হত। উসমান (রা) খলীফা হওয়ার পর ‘যাওযরায়' 
তৃতীয় আযানের প্রবর্তন করাহয় -(আ, বু, দা, ন, ই, বা)।১৮৩ 


আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। 


অনুচ্ছেদ £২১ 
ইমামের মিম্বার থেকে অবতরণের পর কথা বলা। 
bs CE Cl 0 Hl CEU os Loe Cio -EAS 
5 20 il do Leh 5 I aC ys pl be ol be 3 
+ Allie LB BEC A 
৪৮৬। আনাস ইবনে মালিক (র!) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম মিশ্বার থেকে অবতরণ করে প্ৰয়োজনবোধে কথা বলতেন -(দা, না, ই)। 
আমি (তিরমিযী) এ হাদীসটি কেবলমাত্র জারীর ইবনে হাযিমের সূত্রে জানতে 
পেরেছি। আমি মুহাম্মাদকে বলতে শুনেছি, জারীর ইবনে হাযিম এ হাদীসে সন্দেহে 
পতিত হয়েছেন। আনাসের সূত্রে সাবিত যে বর্ণনা করেছেন সেটাই সহীহ। তাতে আছেঃ 
LSS IG CSAS 20 AON Lo al Le 5 BG Lal ca 
5 J LE 2 ere 20 Y 3. 
- rl UA জা তোই 
১৮৩: “্যাওরা” মসজিদে নব্রীর সামনে একটি উচু স্থানের নাম ছিল। মহানবী (সা), আবু বাকর 
ও উমারের সময়ে ইমাম যখন মিশ্বারে বসতেন তখন প্রথম আযান দেয়া হত, আমাদের যুগে 
দ্বিতীয় আযান যা খুতবা আরস্তের পুর্ব মুহূর্তে দেওয়া হয়। উসমান (রা)-এর খেলাফতকালে 
লোকের সংখ্যা বেড়ে যাওরাতে তিনি যাওরায় দাঁড়িয়ে তৃতীয় আযানের প্রবর্তন করেন। আমাদের 


যুগে এটাই প্রথম আযান। সাইব (রা) ইকামতকেও আযান বলে উল্লেখ করেছেন। এটা তৎকালের 
সময়ে দ্বিতীয় আযান, আর আমাদের সময়ে তৃতীয় আযান (অনু')। 


www.pathagar.com 


৩৭০ আল-জামে আত-তিরমিযী 


“নামাযের জন্য ইকামত দেওয়া হল| এমন সময় এক ব্যক্তি রাসূলুল্লাহ (সা)-এর 
হাত ধরে কথা বলতে থাকল। এমনকি লোকেরা তন্দ্রায় আচ্ছন্ন হতে লাগল।” 

মুহাম্মাদ বলেন, আসলে হাদীস হল এটি। কখনও কখনও জারীর ইবনে হাযিম 
অনুমানে লিপ্ত হন কিন্তু তিনি সত্যবাদী। যেমন এক হাদীসে রাসুলুল্লাহ (সা) বলেছেনঃ 

0. AG 2 55 5G Sal cas fil 

“নামাযের জন্য ইকামত হয়ে গেলেও আমাকে না দেখা পর্যন্ত তোমরা নামাযে 
দীড়াবে না।” 

জারীরের বর্ণিত সনদের পরিপ্রেক্ষিতে এ হাদীসটি ভুল কিন্তু অন্য সনদে এটি সহীহ 
হাদীস। তিনি রাবীদের সনদ বণনায় ভুল করে ফেলেন। যেমন হাদীসটি সাবিত আল- 
বুনানী আবু কাতাদা (রা)-র সূত্রে বর্ণনা করেছেন। কিন্তু জারীর সন্দেহের বশবর্তী. হয়ে 
আনাস (রা)-র সুত্রে বর্ণিত বলেছেন। 
LE LL CTE SHDN LE UT ISGIN AE in ul Eo -EAV 
LE CAL a dt do dt Is El 5D YG ol os al 
El UT, LSS I0 CF LD ob 3 re dl lke Hall 
Dh oe ish ps dh be 

৪৮৭। আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি ইকামত হয়ে যাওয়ার পর 
এক ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতে দেখলাম। 
লোকটি তাঁর ও কিবলার মাঝখানে দাঁড়ানো ছিল। সে দীর্ঘক্ষণ ধরে কথা বলল। নবী 
সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের এই দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার ফলে আমি লোকদেরকে 
তন্দরায় আচ্ছন্ন হতে দেখেছি -(বু, মু, না, দা)। 

আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। 


অনুচ্ছেদ £২২ 
জুমুআর নামাযের কিরাআত। 


A pl As be lt bs HE CHESS ES cA 
IG AL 2 Br Lo I dL BO il oe dU Le br 


LB Gs as 0 ANE Hl fo LA UBUD UB 


ee 


EAE - 2d Pol ud ALEC RAE £4 Geis e782 cee 
IG SEIN USC BLS dl 59 al Lr 1 Rall 


www.pathagar.com 


আবওয়াবুল জুমুআ ৩৭১ 
UE LE 5G oe DE CB LD OCHS di Us 
Ti A al Ar Le dL Cl NED Hl IGG BO 

Eo 


৪৮৮। রাসূলুল্লাহ সাল্লাল্াহ আলাইহি ওয়াসাল্লামের আযাদকৃত গোলাম আবু রাফে 
(রা)-র পুত্র উবায়দুল্লাহ (র) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার মারওয়ান আবু হরায়রা 
(রা)-কে মদীনায় তীঁর স্থলাভিষিক্ত করে মক্কায় চলে গেল। আবু হুরায়রা (রা) আমাদের 
জুমুআর নামায পড়ালেন। তিনি প্রথম রাকআতে সূরা জুমুআা এবং দ্বিতীয় রাকআতে সূরা 
ইযা জাআকাল মুনাফিকূন পাঠ করলেন। উবাইদুল্লাহ বলেন, আমি আবু হরায়রার সাথে 
সাক্ষাত করে তাঁকে বললাম, আপনি এমন দুটি সূরা পাঠ করলেন যা আলী (রা) কুফায় 
পাঠ করতেন। আবু হুরায়রা (রা) বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামকে এ দুটো সূরা পড়তে শুনেছি -(মু, দা, ই, আ)। 

আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে ইবনে আব্বাস, নোমান 
ইবনে বাশীর ও আবু ইনাবা আল-খাওলানী (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। অপর এক 
_বৰ্ণনায়'আছে, নবী (সা) জুমুআর নামাযে ‘সাব্বিহিসমা রব্বিকাল আলা’ ও 'হাল আতাকা 
হাদীসুল গাশিয়া’ সূরা পাঠ করতেন। 
অনুচ্ছেদ £২৩ 
জুমুআর দিন ভোরের নামাযের কিরাআত সম্পর্কে। 
er . 6 Gif #0 or are essed rate 
oF AD 02 Ue) Lie of Shs Uhl Ao on se Bao EAA 
de NL BE IG ols ol ph i gh A be gal pL 
cl oo el 5 xl Ho 5 xen | es FY Lo ale a 

৪৮৯। ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম জুমুআর দিন ফজরের নামাযে ‘তানযীলুস সিজদা’ এবং ‘হাল আতা আলাল 
ইনসান!’ সূরাদ্বয় পাঠ করতেন -(আ, মু, দা, ন৷)। 

আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। সুফিয়ান সাওরী ও অন্যরা এ 
হাদীসটি মুখাওয়ালের সূত্রে বর্ণনা করেছেন। এ অনুচ্ছেদে সাদ, ইবনে মাসউদ ও আবু 
হুরায়রা (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। 


www.pathagar.com 


৩৭২ আল-জামে আত-তিরম্যী 


অনুচ্ছেদ £২৪ 
জুমুআর (ফরযের) পূর্বের ও পরের নামায। 
> on 1s UF Le on HUE CE Ls AES 6A, 
12557 "1" " cr pl ti Ed sie ae sce ed Ed 
S821, of dt Lo dl oe asl oe AU SE GAH 
«SE I 
৪৯০। সালেম (রহ) থেকে তাঁর পিতার সূত্রে বর্ণিত। নবী সাল্লান্লাহ আলাইহি 
ওয়াসাল্লাম জুমুআর (ফরযের) পরে দুই রাকআত নামায পড়তেন। 
আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। নাফে (রহ) ইবনে উমার (রা)-র 
কাছ থেকে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। এ অনুচ্ছেদে জাবির (রা) থেকেও হাদীস 
বর্ণিত আছে। একদল বিশেষজ্ঞ এ হাদীস অনুযায়ী আমল করেছেন। ইমাম শাফিঈ ও 
আহমাদ অনুরূপ কথা বলেছেন। 
de BUDE LE ofl of 50 be EN CBULS ES -54N 
1x / ll 20 AAAS sce Ect {4-4-4 3°? 
dy de DMI IE IG an od inn di Grail dl 
{ WS a rls a 
৪৯১। ইবনে উমার (রা) থেকে বর্ণিত। তিনি জুমুআর (ফরয) নামায শেষ করে 
বাড়িতে গিয়ে দুই রাকআত নামায পড়তেন। অতঃপর তিনি বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম এরূপই করতেন -(মু)। 
আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। 
ect ocd 2 ees পণর্তী ৮ 


pe fl dt oF si Eo ps tl nl Gs -cAT 


Ed 


i 5G on A ale alt lo al ms IG YG Em gl or isl 
+ GOEL ad ws Ca 
৪৯২। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন £ “তোমাদের মধ্যে যে ব্যক্তি জুমুআর নামাযের পর নামায পড়তে 
চায় সে যেন চার রাকআত পড়ে -॥মু, দা, না, ই, আ)। 
এ হাদীসটি হাসান। 
"সুফিয়ান ইবনে উয়াইনা বলেন, সুহাইল ইবনে আবু সালেহ হাদীসশাস্ত্রে একজন 
শক্তিশালী রাবী। একদল আলেম এ হাদীস অনুযায়ী আমল করেন। আবদুল্লাহ ইবনে 


www.pathagar.com 


আবওয়াবুল জুমুআ ৩৭৩ 
মাসউদ '(রা) জুমুআর (ফরযের)) পূর্বে চার রাকআত এবং পরে চার রাকআত (সুন্নাত) 
নামায পড়তেন। আলী (রা) সম্পর্কে বর্ণিত আছে যে, তিনি জুমুআর পর দুই রাকআত 
অতঃপর চার রাকআত পড়ার নির্দেশ দিয়েছেন। সুফিয়ান সাওরী ও ইবনুল মুবারক (রহ) 
ইবনে মাসউদের মত গ্রহণ করেছেন। ইসহাক বলেছেন, জুমুআর দিন যদি মসজিদে 
(সুন্নাত) নামায পড়া হয় তবে চার রাকআত পড়বে, আর যদি ঘরে পড়ে তবে দুই 
LE OGL LOL IOs 


SS ad SE ALS AE dl do BN 
a ডা 
LCG BEE odd ir (সুন্নাত) নামায পড়েছেন।” 

তিনি আরো বলেছেন ঃ 


Ld iw Ua He SU Ls ae Vl Lo tl SY 
Gl Lal “তোমাদের মধ্যে যে ব্যক্তি জুমুআর (ফরযের) পরে নামায 
পড়তে চায় সে যেন চার রাকআত পড়ে।” 


আবু ঈসা বলেন, ইবনে উমার (রা) যিনি রাসূলুল্লাহ (সা)-এর কাছ থেকে বর্ণনা 
করেছেন, “জুমুআর পর তিনি বাসায় গিয়ে দুই রাকআত পড়তেন।” তিনিও রাসুলুল্লাহ 
(সা)-এর পরে জুমুআর নামাযের পর মসজিদেই দুই রাকআত নামায পড়েছেন, অতঃপর 
চাররাকআত পড়েছেন। 

আতা; (রহ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইবনে উমার (রা)-কে জুমুআর (ফরয 
নামাযের) পর দুই রাকআত অতঃপর চার রাকআত নামায পড়তে দেখেছি। 

আমর ইবনে দীনার বলেন, যুহরীর চেয়ে উত্তমরূপে হাদীস বর্ণনা করতে আমি আর, 
কাউকে দেখিনি এবং তীর' মত অপর কাউকে অর্থ সম্পদকে তুচ্ছ জ্ঞান করতে দেখিনি। 
তীর দৃষ্টিতে অর্থ সম্পদ উটের বিষ্টাবৎ তুচ্ছ জিনিস। আমর ইবনে দীনার যুহরীর চেয়ে 
অধিক বয়ঙ্ক ছিলেন। 


অনুচ্ছেদ £ ২৫ 
ষে ব্যক্তি জুমুআর নামাযের এক রাকআত পায়। 


fG AD nis Go ALE 2 Ua) le 2 TS Go -tAr 
or VAAL GE OES no Cw 
SE LY Sal oe GS IG AL 20 ht Lo id 

Ll 


www.pathagar.com 


৩৭৪ ' আল-জামে আত-তিরমিধযী 


৪৯৩। আবু হরায়রা (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঃ 
যে ব্যক্তি (ইমামের সাথে) এক রাকআত নামায পেল সে পূর্ণ নামায পেল -(বু, মু, আ, 
না,ই)। 

আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। মহানবী (সা)-এর অধিকাংশ 
সাহাবা ও অন্যান্যরা উল্লেখিত হাদীসের অনুকূলে মত প্রকাশ করেছেন। তাঁরা বলেছেন, 
যে ব্যক্তি ইমামের সাথে জুমুআর এক রাকআত নামায পায় সে এর সাথে অবশিষ্ট 
রাকআত পূর্ণ করবে। যে ব্যক্তি দ্বিতীয় রাকআতের বৈঠকে জামাআতে শামিল হয় সে চার 
রাকআত (যোহর) পড়বে।১৮৪ সুফিয়ান সাওরী, ইবনুল মুবারক, শাফিঈ, আহমাদ এবং 
ইসহাকও অনুরূপ মত ব্যক্ত করেছেন। 


অনুচ্ছেদ £$ ২৬ 
জুয়ুআর দিন দুপুরের বিশ্রাম (কাইলুলা)। 
L 300 PE) pe ee 200 তে শত es se 3 Oe এনুর্ণ + 
ll 4 p53 “el fe xl EW U৯ fu si Us -tNt 
AL MEISE LF CG LC 2 Je br p50 fl OF etn 
IRL IVE YA a abl A ad 
8৯৪। সাহল ইবনে সাদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসুলুল্লাহ সাল্লান্রাহ 
আলাইহি ওয়াসাল্লামের যুগে ভুমুআর নামাযের পরেই দুপুরের খাবার খেতাম ও বিশ্রাম ' 
গ্রহণ করতাম -(বু, মু, দা, না, ই, আঁ)। 
আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে আনাস ইবনে মালিক 
(রা) থেকেও হাদীস বর্ণিত আছে। 


অনুচ্ছেদ £২৭ 
জুমুআর নামাযের সময় তন্্রা আসলে নিজ স্থান থেকে উঠে যাবে। 


Lo IE Hl DUAL bh BE CE EAS Lal A EFS —£00 
PD PN set 2 re e e Yd Ser ee told oe, 
Ale al do al oF PE ofl GF SU GF GUL on Me UF 
CUS ali 2 IPED NS SSL BUG ALS, 
৪৯৫। ইবনে উমার (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন ঃ 
জুমুআর দিন তোমাদের কোন ব্যক্তির তন্দ্রা আসলে সে যেন নিজ স্থান থেকে উঠে যায় 
-(দা)। 


আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। 


১৮৪: হানাফী মতে সালাম ফিরানোর পূর্বে জামাআতে শরীক হতে পারলে চার রাকআত পড়বে 
না, দুই রাকআতই পড়বে (অনু')। 


www.pathagar.com 


আবওয়াবুল জুমূর্জা, ৩৭৫ 
‘অনুচ্ছেদ £ ২৮ 
জুমুআর দিন সফর করা। 
ৰ [v2 plo) ye ble Vl UE on CES -£4N 
it 22 A ae Ar do CH IG AE onl of pie 
UBS IEG LOL G5 Dl Cs WS BOG Ln is BS 2 
LEE de CB pn Ls a0 Le dn 125 Ee 
IG WEL Le ISS HOLL CYIGH ALS ol dd 
EHC AN oC CEN IEG tod 3 Ls ANS 
৪৯৬। ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি, 
ওয়াসাল্লাম আবদুল্লাহ ইবনে রাওয়াহা (রা)-কে একটি সেনাদলের সাথে পাঠালেন। ' 
ঘটনাক্ৰমে তা ছিল জুমুআর দিন। তীর সংগীরা সকাল বেলা রওনা হয়ে গেলেন। তিনি 
বললেন, আমি পিছনে থেকে যেতে চাই, রাসূলুল্লাহ সাল্লান্রাহ আলাইহি ওয়াসাল্লামের 
সাথে নামায পড়ব, অতঃপর তাদের সাথে মিলিত হব। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের সাথে নামায পড়লে নবী (সা) তাঁকে দেখে ফেললেন। তিনি তাঁকে বললেন 
সকাল বেলা তোমার সাথীদের সাথে একত্রে যেতে কোন্‌ জিনিস তোমাকে বাধা দিল? 
তিনি বললেন, আমি আপনার সাথে নামায পড়ার ইচ্ছা করেছি, অতঃপর তাদের সাথে 


গিয়ে মিলিত হব। তিনি বললেন £ পৃথিবীর সমস্ত কিছু খরচ করলেও তুমি সকাল বেলায় 
চলে যাওয়া দলের সমান ফযীলাত ও মর্যাদা লাভ করতে পারবে না -(আ, বা) । 


আবু ঈসা বলেন,আমরা এ হাদীসটি শুধুমাত্র উল্লেখিত সনদেই জানতে পেরেছি (অর্থাৎ 
এটা গরীব হাদীস)। শোবা বলেছেন, হাকাম মিকসামের কাছে ম৷এ পাঁচটি হাদীস 
শুনেছেন। শোবা হাদীসগুলো গণনা করেছেন কিন্তু তার মধ্যে উল্লেখিত হাদীসটি ০॥২! 
সম্ভবত হাকাম এ হাদীসটি মিকসামের কাছে শুনেননি। 

জুমুআর দিন সফর করা সম্পর্কে বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ আছে। একদল বলেছেন, 
যদি নামাযের ওয়াক্ত উপস্থিত না হয় তবে জুমুআর দিন সফরে বের হওয়ায় কোন দোষ 
নেই। অপর এক দল বলেছেন, শুক্রবার সকাল হওয়ার পর জুমুআর নামায আদায়ের 
পূর্বে সফরে বের হবে না। 


www.pathagar.com 


৩৭৬  আল-জামে আত-তিরমিযী'. 


অনুচ্ছেদ £ ২৯ 
জুমুআর দিন মিসওয়াক করা ও সুগন্ধি লাগানো। 


nl elit ms xl U5 al dl oy le CS -cAv 


Ed 


Ed . ) s ev ec es 2 8 se cee. § ou ze C) 
DF Ad fl in el BF OF ONG ont ont de OF pall 


OG ins 0d 5G al eb on A ah, Deadly LSS 
০৬ 

8৯৭। বারাআ ইবনে আযেব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্রান্গাহ 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ মুসলমানদের কর্তব্য হল, তারা যেন জুমুআর দিন গোসল 
করে। তাদের প্রত্যেকে যেন নিজ পরিবারে সুগন্ধি থাকলে তা ব্যবহার করে। তা না পাওয়া 
গেলে গোসলের পানিই তার জন্য সুগন্ধি। 

এ হাদীসটি হাসান। এ অনুচ্ছেদে আবু সাঈদ ও একজন আনসারী (রা) থেকেও হাদীস 
বর্ণিত আছে। উল্লেখিত হাদীসটি অপর একটি সূত্রেও বর্ণিত হয়েছে। এ বর্ণনাটি পূর্ববর্তী 
বর্ণনার চেয়ে অধিকতর হাসান। কেননা পূর্ববর্তী সনদের রাবী ইসমাঈল ইবনে' 
ইবরাহীমকে হাদীসশাস্ত্রে দুর্বল বলা হয়েছে। 


www.pathagar.com 


পঞ্চম অধ্যায় - 
sol 
আবওয়াবুল ঈদাইন 


(দুই ঈদের নামায) 


অনুচ্ছেদ £৯ 
ঈদের দিন পদ্বজে যাতায়াত করা। 


se GEL dl FF DLS Cl nye 2 Fell EES  -LAA 
HE 5 CEC Ld ERS Hl IG AE be SCN 
৪৯৮। আলী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, ঈদের মাঠে পদব্রজে যাওয়া এবং যাওয়ার 
পূর্বে কিছু খাওয়া সুন্নাতের অন্তর্ভুক্ত। 
আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান। অধিকাংশ মনীষী এ হাদীস অনুসারে আমল 
করেছেন। কোন ওজর না থাকলে যানবাহনে চড়ে না গিয়ে বরং ঈদের মাঠে হেঁটে 
যাওয়াকে তীরা মুস্তাহাব বলেছেন। 
অনুচ্ছেদ £ ২. 
খুতবার পূর্বে দুই ঈদের নামায পড়বে। 
BU os abl ace 2 LOAN CET ln LI ES 0A 
Les BAH le ad Lo ad Lo 8 IG As onl op 
+ bbe TLE LS ial 65 Sle) 
৪৯৯। ইবনে উমার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ' 
ওয়াসাল্লাম, আবু বারুর ও উমার (রা) খুতবা দেওয়ার পূর্বে দুই ঈদের নামায পড়তেন, 
অতঃপর খুতবা দিতেন (মুসলিম, বুখারী, নাসাঈ, ইবনে মাজ!)। 


' আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে জাবির ও ইবনে আব্বাস 
(রা) থেকেও হাদীস বর্ণিত আছে। মহানবী (সা)-এর সাহাবী ও অন্যরা এ হাদীস অনুযায়ী 


www.pathagar.com 


৩৭৮ আল-জামে আত-তিরনমিযী 
আমল করেছেন। তীরা বলেছেন, খুতবা দেওয়ার পূর্বে নামায পড়তে হবে। কথিত আছে, 
মারওয়ান ইবনুল হাকামই সর্বপ্রথম নামাযের পূর্বে খুতবা দিয়েছিল (মুসলিম)। 
অনুচ্ছেদ £৩ 
' ঈদের নামাযে আযান ও ইকামত নেই। 
28 be SF gh I PH CHES ES 0. 
Yo Lh LE SAN ALS a il Lo al EA IG EAL opt 
DG 1 ok i 
৫০০। জাবির ইবনে সামুরা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লান্লাহ 
আলাইহি ওয়াসাল্লমের সাথে দুই ঈদের নামায আযান এবং ইকামত ব্যতীত একবার 
দু’বার নয় একাধিকবার পড়েছি (আহমাদ, মুসলিম, আবু দাউদ)। 
আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে জাবির ইবনে আবদুল্লাহ 
ও ইবনে আব্বাস (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। মহানবী (সা)-এর বিশেষজ্ঞ 


সাহাবীগণ ও অন্যরা এ হাদীস অনুযায়ী দুই ঈদের নামায ও নফল নামাযের জন্য আযান 
দিতেন না। 


- অনুচ্ছেদ £ 8 
দুই ঈদের নামাযের কিরাআত। 
HED oh Ao 1 PAO BE EOS OBIE GL 0 


JLo hl 5805 es gs Ob 2 AC Gl i Se 
BS SIG El ps HN a A 3 CXL Lo bd 
+ Ce LS of px os Cel Cy LEO Co YT 

৫০১। নোমান ইবনে বশীর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম দুই ঈদের নামাযে এবং জুমুআর নামাযে “সাব্বিহিসমা রব্বিকাল আলা” এবং 


"ওয়াহাল আতাকা হাদীসুল গাশিয়াহ্‌” সূরাদ্বয় পাঠ করতেন। কয়েকবার ঈদ এবং জুমুআর 
নামায একই দিনে হয়ে গেল। তিনি তখনও এ দুই নামাযে উল্লেখিত সূরা দুটিই পাঠ 
করলেন (মুসলিম)। 

আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে আবু ওয়াকিদ, সামুরা 
ইবনে জুনদুব ও ইবনে আব্বাস (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। আরো কয়েকটি সূত্রে 
উল্লেখিত হাদীসের অনুরূপ বর্ণনা এসেছে। অপর একটি সূত্রে বর্ণিত আছে, রাসূলুল্লাহ (সা) 


www.pathagar.com 


বআবওয়াবুলঈদাইন ৩৭৯ 


দুই ঈদের নামাযে সূরা 'কাফ’ ও সূরা "ইকতারাবাতিস সাআহ” পাঠ করতেন। ইমাম 
শাফিঈ এই মতের সমর্থক। j 
Sl tee SE oh Ga Ls STEELE bt 
EE 2 dll AS 2 dN LE be LION Al on ToS io WC 
Lb hi Le DULL BE CLAD sf UIC Slo Ae 
Lal SUDG SE LL BE IG cxs5l ADS ALS 
Adsl LL cL 

৫০২। উবাইদুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে উতবা (রা) থেকে বর্ণিত। উমার ইবনুল 
খাত্তাব (রা) আবু ওয়াকিদ লাইসী (রা)-কে জিজ্ঞেস করলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আযহার নামাযে কোন্‌ কোন্‌ সূরা পাঠ 
করতেন? তিনি বললেন, তিনি (সা) ‘কাফ ওয়াল কুরআনিল মাজীদ’ ও 'ইকতারাবাতিস- 
সাআহ ওয়ান শাঙ্কাল কামার’ সূরাদ্বয় পাঠ করতেন (মুসলিম ও আসহাবুস সুনান)। 

আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। উল্লেখিত হাদীসটি অপর একটি 
সূত্রেওবর্ণিত হয়েছে। 


অনুচ্ছেদ £ ৫ 
দুই ঈদের নামাযের তাকবীর 
BUY al es CBT ADEE po2 ld ES ~0.t 
23 A a dt Lo Ll BOG ok al be abl on 2 
ODS CS ip bs EONS CL SN Sl 
৫০৩। কাসীর ইবনে আবদুল্লাহ (রহ) থেকে পর্যায়ক্রমে তাঁর পিতা ও দাদার সূত্রে 
বৰ্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় ঈদের নামাযে প্রথম রাকআতে কিরাআত 
পাঠ করার পূর্বে সাত তাকবীর এবং দ্বিতীয় রাকআতে কিরাআত পাঠ করার পূর্বে পাঁচ 
তাকবীর বলেছেন (ইবনে মাজা!)। 
এ হাদীসটি হাসান। এ অনুচ্ছেদে আইশা, ইবনে উমার ও আবদুল্লাহ ইবনে আমর (রা) 
থেকেও হাদীস বর্ণিত আছে। এ অনুচ্ছেদে উল্লেখিত হাদীসটিই অধিকতর হাসান। 
মহানবী (সা)-এর একদল সাহাবা ও অন্যরা এ হাদীস অনুযায়ী আমল করেছেন। আবু 
হরায়রা (রা) থেকেও অনুরূপ বর্ণিত আছে। তিনি মদীনাতে এভাবেই নামায পড়েছেন। 
মদীনাবাসীদের এটাই মত। ইমাম মালিক, শাফিঈ, আহমাদ ও ইসহাক এই মত গ্রহণ 


www.pathagar.com 


৩৮০ আল-জামে আত-তিরমিযী 


করেছেন। আবদুল্লাহ ইবনে মাসউদ (রা!) ঈদের নামাযের তাকবীর সম্পর্কে বলেছেনঃ 
ঈদের নামাযে মোট নয়টি তাকবীর রয়েছে (মুসনাদে আবদুর রাযযাক)। প্রথম রাকআতে 
কিরাআতের পূর্বে পাঁচ তাকবীর। দ্বিতীয় রাকআতে কিরাআতের পর রুকুর তাকবীরসহ 
মোট চার তাকবীর। মহানবী (সা)-এর একাধিক সাহাবী থেকেও অনুরূপ বর্ণিত হয়েছে। , 
কুফাবাসীদের (ইমাম আবু হানীফা ও তীর সহচরবৃন্দের) এটাই মত। সুফিয়ান সাওরীও 
অনুরূপ মত ব্যক্ত করেছেন। 


অনুচ্ছেদ $৬ 
দুই ঈদের নামাযের পূর্বে এবং পরে কোন নামায নেই৷ 
EE UC Cb 20 CBI SLE tn Noe ES -0.t 


# EP) . #2 ees sc2 es coe o sero orl 4 se ere Be 
ol ls onl or Sam et On Me Ca JE SAU on SE OF 
E) - yt e ) e ¢ # PEE ll 


Fa 0 55, L5 All Fo EX A Sb do gl 
baw YY UES 
৫০৪। ইবনে আৰ্বাস (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল, 
ফিতরের দিন নামায পড়তে বের হলেন। তিনি দুই রাকআত নামায পড়ালেন এবং তার 
“পূর্বেও তিনি কোন (নফল) নামায পড়েননি এবং পরেও পড়েননি (বুখারী, মুসলিম, 
আসহাবুসসুনান)। 
' আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে আবদুল্লাহ ইবনে আমর 
ও আবু সাঈদ (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। মহানবী (সা)-এর একদল সাহাবী ও' 
তাবিঈ এ হাদীস অনুযায়ী আমল করেছেন। ইমাম শাফিঈ, আহমাদ এবং ইসহাক এই 
মতের সমর্থক (ঈদের নামাযের আগে-পরে কোন নফল নামায নেই)। অপর এক দল 
মনীষীর মতে, ঈদের নামাযের আগে বা পরে নফল নামায পড়া যায়। এ দুটি মতের মধ্যে 
প্রথমোক্ত মতই অধিকতর সহীহ। 


Ls nl SU se ~~ Ht nl > dl Ge -0.0 
by lo pt LE BS po 0 HS be i dbo 
ASF GUS Ys US Yas My pes AEF Ss onl of 
+ A3 L a bt 
৫০৫। ইবনে উমার (রা) থেকে বর্ণিত। তিনি এক "ঈদের দিন নামায পড়তে বের 
হলেন। তিনি এর পূর্বেও কোন (নফল) নামায পড়েননি এবং পরেও পড়েননি। তিনি 
"বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপই করেছেন (হাকেম, আহমাদ)। 
এ হাদীসটি হাসান এবং সহীহ। 


www.pathagar.com 


জ্রাবওয়াবুলঈদাইন' ৩h 


অনুচ্ছেদ £ঃ ৭ 
মহিলাদের ঈদের মাঠে যাওয়া। 


SB onl Ps Ira US U5 ss LEE 

58 Hs a0 Hn oe slot J 5 Lk fl bine ol 
al LL nil ad 23% 0১, CAPA EN E~ 
sl pl Le) GAG EIG lll Les SE a) ols 
+ Ge oe 5 GD IG Ul OS 


৫০৬। উন্মে আতিয়্যা (রা) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
ঈদুল ফিতর ও ঈদুল আযহার দিন কুমারী, তরুণী, প্রাপ্তবয়ঙ্কা, পর্দানশিন এবং ঝতুবতী 
সব মহিলাদের (নামাযের জন্য) বের হওয়ার (ঈদের মাঠে যাওয়ার) নির্দেশ দিতেন। 
ঝতুবতী মহিলারা নামাযের জামাআাত থেকে এক পাশে সরে থাকত কিন্তু তারা 
মুসলমানদের দোয়ায় শরীক হত। এক মহিলা বললেন, হে আল্লাহর রাসূল! যদি কোন 
নারীর কাছে (শরীর ঢাকার মত্ত) চাদর না থাকে? তিনি বললেন ঃ তার (মুসলিম) বোন 
তার অতিরিক্ত চাদর তাকে ধার দিবে (বু, মু, দা, না, ই, আ)। 

' আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে ইবনে আব্বাস ও 
জাবির (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। অপর একটি সূত্রেও অনুরূপ হাদীস বর্ণিত 
হয়েছে। 

একদল মনীষী এ হাদীসের অনুকূলে মত প্রকাশ করেছেন। তাঁরা মহিলাদের ঈদের 
মাঠে যাওয়ার অনুমতি দিয়েছেন। অপর একদল মনীষী মহিলাদের ঈদের মাঠে যাওয়া 
মাকরূহ বলেছেন। ইবনুল মুবারক বলেছেন, আজকাল মহিলাদের ঈদের মাঠে যাওয়াকে 
আমি মাকরূহ মনে করি। যদি কোন মহিলা ঈদের মাঠে যাওয়ার জন্য পীড়াপীড়ি করে, 
তবে তার স্বামী তাকে পুরাতন কাপড় পরিধান করে যাওয়ার অনুমতি দিবে, কিন্তু 
সাজসজ্জা করে বের হতে দিবে না। যদি স্ত্রী এতে রাজী না হয় তবে স্বামী তাকে মাঠে 
যাওয়ার অনুমতি দিবে না। আইশা (রা) বলেছেন, আজকালকার মহিলারা যেরূপ বিদআতি': 
সাজসজ্জা উদ্ভাবন করে নিয়েছে, যদি রাসূলুল্লাহ (সা) এগুলো দেখতেন তবে তাদেরকে 
তিনি মসজিদে আসতে নিষেধ করতেন,যেভাবে বনী ইসরাঈলের মহিলাদের নিষেধ করা 
হয়েছিল (বুখারী, মুসলিম) সুফিয়ান সাওরীও মহিলাদের ঈদের মাঠে যাওয়া মাকরুহ 
বলেছেন। 


www.pathagar.com 


৩৮২ , জাল-জামে আত-তিরমিযী 


অনুচ্ছেদ $ ৮ 


নবী (সা) এক রাস্তা দিয়ে ঈদের মাঠে যেতেন এবং অন্য রান্তা দিয়ে প্রত্যাবর্তন 
করতেন। 


E55 Wl SRN GE Ls on fol oe GA Le Cio -o.v 
SUI ol Ll be GUL 02 pl be dal ty Lo 5196 
Aly EX fl 1 Ls ale dt do dl JLo 50 IG A alo 
rk Sh 

৫০৭। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম ঈদের দিন এক রাস্তা দিয়ে যেতেন এবং অন্য রাস্তা দিয়ে প্রত্যাবর্তন করতেন 
(আহমাদ)। 

আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান' এবং গরীব। অপর এক সনদসূত্রে এ হাদীসটি 
জাবির ইবনে আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত হয়েছে (বুখারী)। এ অনুচ্ছেদে আবদুল্লাহ ইবনে 
উমার ও আবু রাফে (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। কতিপয় মনীষী এ হাদীসের উপর 
আমল করার জন্য ইমামের এক রাস্তা দিয়ে ঈদের মাঠে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে 
প্রত্যাবর্তন করাকে মুস্তাহাব বলেছেন। ইমাম শাফিঈ এই মত পোষণ করেছেন। জাবির 
(রা)-র সূত্রে বর্ণিত হাদীসটি অধিকতর সহীহ। 
অনুচ্ছেদ 32৯ 


ঈদুল ফিতরৈর দিন নামায পড়তে যাওয়ার পূর্বে কিছু খাওয়া। 

Sl Le 2 all Ls Ul fl pall ot od CHS -0.A 

do Lgl 5G IG afl be Bo dbl LEG EE 1 0 

AA AL OL ES DL ENS G5 5 
SO 


৫০৮। আবদুল্লাহ ইবনে বুরাইদা (রা) থেকে তীর পিতার সূত্রে বর্ণিত। তিনি (বুরাইদা) 
বলেন, নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন কিছু না খাওয়া পর্যন্ত 
নামাযে বের হতেন না এবং ঈদুল আযহার দিন নামায না পড়া পর্যন্ত কিছু খেতেন না। 
(ইবনে মাজা, আহ্মাদ!) 

এ হাদীসটি গরীব। এ অনুচ্ছেদে আলী ও আনাস (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। 
ইমাম বুখারী বলেছেন, এ হাদীসটি ব্যতীত ছাওয়াব ইবনে উতবার সূত্রে বর্ণিত আর কোন 


www.pathagar.com 


‘ আবওয়াবুলঈদাইন ৩৮৩ 


হাদীস আমার জানা নেই। একদল মনীষী ঈদুল ফিতরের দিন কিছু খেয়ে ঘর থেকে 
“নামাযের জন্য বের হওয়া মুস্তাহাব বলেছেন। তীঁরা খেজুর খাওয়! পছন্দ করেছেন। তাদের ' 
মতে ঈদুল আযহার দিন নামায থেকে প্রত্যাবর্তন করার পর খাওয়া-দাওয়া করা 


মুস্তাহাব। 
Se Ls a0 i Loe TAC bs pl gh dt 
« dal EX 513 pdt Ls S05 U6 5 

৫০৯। আনাস ইবনে মালিক (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
ঈদুল ফিতরের দিন নামায পড়তে বের হওয়ার পূর্বে খেজুর দিয়ে ইফতার করতেন: 


(বুখারী)। 
আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান, সহীহ এবং গরীব। 


www.pathagar.com 


ষষ্ঠ অধ্যায় 
All 
আবওয়াবুস সাফার 


সেম্চরকান্সদীন নামায) 


অনুচ্ছেদ £ ১ 
‘সফরকালে নামায কসর করা। 

ce 7 cacti 3 . 228, PY sa eo ‘ce LEP 
ee UBT SGD GOD Sd as 2 SOD LS ES -0\. 
ral hl las IGG UE Les KS ab LS SC Bl 
Ca CF) dl ie IO, GS Vo LS ll YY, oY, 

SGN GO GL 

৫১০। ইবনে উমার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম, আবু বারুর, উমার ও উসমান (রা)-র সাথে একত্রে সফর করেছি। তাঁরা 
যোহর ও আসরের (ফরয) নামায দুই রাকআত দুই রাকআত পড়েছেন। তীঁরা এর পূর্বে বা - 
পরে কোন (সুন্নাত বা নফল) নামায পড়েননি। আবদুল্লাহ (রা) বলেন, আমাকে যদি এর 
(ফরযের) পূর্বে অথবা পরে নামায পড়তেই হত তবে আমি ফরয নামায কেন পূর্ণ পড়তাম 
না! 

এ হাদীসটি হাসান এবং গরীব। ইয়াহইয়া ইবনে সুলাইমের সূত্রেই কেবল আমরা এ 
হাদীসটি জানতে পেরেছি। মুহাম্মাদ ইবনে ইসমাঈল (বুখারী) বলেন, উবাইদুল্লাহ ইবনে 
উমার সুরাকার সন্তানের সূত্রে, তিনি ইবনে উমার (রা)-র সূত্রে এ হাদীসটি বর্ণনা 
করেছেন। এ অনুচ্ছেদে উমার, আলী, ইবনে আব্বাস, আনাস, ইমরান ইবনে হুসাইন ও 
আইশা (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। 

আবু ঈসা বলেন, আতিয়্যা আল-আওফী (র ) ইবনে উমার (রা)-র সূত্রে বর্ণনা করেনঃ 


24 Ed 1‘ ‘ ERR [] EAN Lace Fer 1 EE EAE 

a Lo 2 sf pe onl oF il hs uf 523) 2১ তো nl Jb 

EL SAYS AS CAE IE LS 

“নবী সাল্লাল্াহ আলাইহি ওয়াসাল্লাম সফরে ফরয নামাযের পূর্বে এবং পরে নফল 
নামায পড়তেন।” 


www.pathagar.com 


আবওয়াবুস সাফার ৩৮৫ 
E 78 RET ls EE BOGDAN SAE 3S - 8 LNA 
f 2 oa Boe 


Lio Itc) ac) ES 


সহীহ সনদসৃত্রে প্রমাণিত যে, মহানবী (সা), আবু বাক্র ও উমার (রা) সফরে নামায 
কসর করতেন। উসমান (রা) তাঁর খিলাফতের প্রথম দিকে সফরে কসর করতেন। মহানবী 
(সা)-এর অধিকাংশ বিশেষজ্ঞ সাহাবী ও তাবিঈ সফরে নামায কসর করতেন। আইশা- 
(রা) থেকে বর্ণিত আছে যে, তিনি সফরে পুরা নামায পড়তেন (কসর করতেন না, 
বুখারী)। কিন্তু মহানবী (সা) ও তাঁর অধিকাংশ সাহাবী যেভাবে কসর করেছেন তদনুযায়ী 
আমল করতে হবে। ইমাম শাফিঈ, আহমাদ এবং ইসহাকও অনুরূপ কথা বলেছেন। কিন্তু 
শাফিঈ আরো বলেছেন, সফরে কসর করাটা এচ্ছিক ব্যাপার। যদি কেউ পূর্ণ নামায পড়ে 
তবে তার নামায হয়ে যাবে, পুনর্বার তা পড়তে হবে না। 
SEB ol LG 2 le CEES CS po in Lol EES —0)\ 


LES JB SCN Ne LF ora> 2 sls oe JU ul ve 
SILA a EEGSs Sl di A a dL ds 


Ld 


Ue ides coer ere 4-4 
ACE 


৫১১। আবু নাদরা (রহ) থেকে বর্ণিত। তিনি বলেন, ইমরান ইবনে হুসাইন (রা)-কে 
আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ্জ করেছি। তিনি চার রাকআতের পরিবর্তে দুই রাকআত 
পড়েছেন। আমি আবু বাক্র (রা)-'র সাথেও হজ্জ করেছি। তিনিও দুই রাকআত পড়েছেন। 
উমার (রা)-র সাথেও এবং তিনিও দুই রাকআত পড়েছেন। আমি উসমান (রা)-র সাথেও 
হজ্জ করেছি। তিনিও তীর খিলাফতের (প্রথম) ছয় অথবা আট বছর দুই রাকআতই 
পড়েছেন(আবুদাউদ)। 

আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। 


es . ctl ss tose astra feos vco2 লুপ £০০2 138," 
els Ell on Mera OF Ls on I Col ims Uo -0\Y 
PERS . 


ale ih do ale EL JG WL TL CF or 
«EE, TAAL ois CORN rl 


Ed 


www.pathagar.com 


৩৮৬ আল-জামে আত-তিরমিযী. 
৫১২। মুহাম্মাদ ইবনুল মুনকাদির ও ইবরাহীম ইবনে মাইসারা (রহ) থেকে বর্ণিত। 
তাঁরা উভয়ে আনাস ইবনে মালিক (রা)-কে বলতে শুনেছেন £ আমরা নবী সাল্লাল্লাহ 
আলাইহি ওয়াসাল্লামের সাথে মদীনায় যোহরের নামায চার রাকআত পড়েছি এবং যুল- 
হ্‌লাইফায় আসরের নামায দু’'রাকআত পড়েছি (বুখারী, মুসলিম ও অন্যান্য) 
এ হাদীসটি সহীহ। 


“8% ® ter 3 PCE 


ue onl or চি 0 aya ur > L 5105 -o 
BL DEAD ie ER A LE hl Lo LAI AE ol of 
LSD ai LAOS FUE Y 
৫১৩। ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 
উদ্দেশ্যে মদীনা থেকে বের হলেন। এ সময় সার! জাহানের প্রতিপালক ছাড়া আর কারো 
তয় তীর ছিল না। তিনি (চার রাকআত ফরযের স্থলে) দুই রাকআত পড়েছেন (নাসাঈ, 
আহ্মাদ)। 
আবু ঈসা বলেন, এ হাদীসটি সহীহ। 
অনুচ্ছেদ £২ 
কত দিন পৰ্যন্ত কসর করা যাবে। 


se ul on rs Uns ~~ Ul ee ol GS -o\t 
As So i Lo le ER IG WC 2 5 C3 EOS 
Al Jo 0S SY <; JU SD A % fl El 
Ves I6 KS Al Le 

৫১৪। আনাস ইবনে মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কার উদ্দেশ্যে মদীনা থেকে রওনা হলাম। তিনি দুই 
রাকআত নামায পড়লেন। ইয়াহইয়া ইবনে ইসহাক বলেন, আমি আনাস (রা)-রে 


জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দিন মন্ধায় ছিলেন? ' 
তিনি বললেন, দশ দিন (আহ্‌মাদ, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাটঈ)। 


এ হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে ইবনে আব্বাস ও জাবির (রা) থেকেও 
হাদীস বর্ণিত আছে। 


2-৪, পো "ৰ" occ 2 PAE Ed [Pd . EEA SLE 2d 
oA oS EUS pls ale Al ho soll pf ples onl pf S99 8s 


ae® wr 
= 


EE L fl ~ nls wl JG EY DE y bf ~~ vil ' 


www.pathagar.com 


'আবওয়াবুস ন সাফার ৩৮৭ 

BUNCH WS yo Cs 5 LEH EL TS fs Ss 

“ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত আছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি 

ওয়াসাল্লাম তার কোন সফরে উনিশ দিন অবস্থান করলেন। তিনি বরাবর (চার রাকআত 

ফরযের স্থলে) দুই রাকআতই পড়তে থাকলেন। ইবনে আব্বাস (রা) বলেন, এজন্য 

আমরাও উনিশ দিন অবস্থান করলে দুই রাকআতই পড়ে থাকি। যদি এরপর আরো বেশী, 
দিন অবস্থান করতে হয় তবে আমরা পূর্ণ নামায পড়ি।” 

আলী (রা) বলেন, যদি কোন ব্যক্তি সফরে দশ দিন অবস্থান করে তবে সে পূর্ণ নামায 
'পড়বে। ইবনে উমার (রা) বলেন, যে ব্যক্তি পনর দিন অবস্থান করবে সে পূর্ণ নামায 
পড়বে। ইবনে উমার (রা)-র অপর মতে বার দিনের কথা উল্লেখ আছে। সাঈদ ইবনুল 
মুসায়্যাব (রহ) বলেন, যে ব্যক্তি চার দিন অবস্থান করবে সে চার রাকআত পড়বে। 
কাতাদা ও আতা তাঁর এ মত বর্ণনা করেছেন। দাউদ ইবনে আবু হিন্দ তাঁর কাছ থেকে 
এর বিপরীত বর্ণনা করেছেন। 

এ ব্যাপারে আলেমদের মধ্যে যথেষ্ট মতভেদ রয়েছে। সুফিয়ান সাওরী ও কুফাবাসীগণ 
(আবু হানীফা ও তাঁর অনুসারীগণ) পনর দিনের সময়সীমা নির্ধারণ করেছেন। তাঁরা 
বলেছেন, যদি কমপক্ষে পনর দিন (সফরে একই এলাকায়) অবস্থানের নিয়াত করা হয় 
‘তবে পূর্ণ নামায পড়তে হবে। আওযাঈ বলেন, যদি বার দিন অবস্থানের নিয়াত করা হয় 
তবে পূর্ণ নামায পড়। মালিক, শাফিঈ ও আহমাদ বলেন, যদি চার দিন একই স্থানে 
অবস্থানের নিয়াত করা হয় তবে পূর্ণ নামায পড়তে হবে। ইসহাক বলেন, শক্তিশালী মত 
হল ইবনে আর্বাসের হাদীসে বর্ণিত মত।১৮৫ তিনি এ হাদীসই অনুসরণ করেছেন। তিনি 
বলেন, ইবনে আব্বাস (রা) রাসুলুল্লাহর (সা)-এর কাছ থেকে বর্ণিত তীর নিজের হাদীস 
অনুযায়ী আমল করেছেন। এ হাদীসের মর্ম অনুযায়ী যদি কোন ব্যক্তি সফরে কোথাও 
উনিশ দিন অবস্থান করার নিয়াত করে তবে সে পূর্ণ নামায পড়বে। 

অসংখ্য মতভেদ থাকা সত্ত্বেও মনীষীগণ একটি বিষয়ে মতৈক্যে পৌছেছেন। তা হল, 
মুসাফির ব্যক্তি কোন স্থানে নির্দিষ্ট কতদিন অবস্থান করবে তা যদি ঠিক না করে থাকে বা 
তার নিয়াত না করে থাকে তবে সে কসরই পড়তে থাকবে, তা যত বছরই হোক না 
কেন। 


onl oe Ls SF Jol ol or Lo yl Ef ৬ CS -0\০- 


‘১৮৫. ইমাম ইসহাকের মতে উনিশ দিন এক স্থানে অবস্থানের নিয়াত করলে মুকীম হবে। ইবনে 
আৰ্বাস (রা)-র হাদীস থেকে প্রমাণিত এ মতটিই তাঁর কাছে সবচেয়ে শক্তিশালী। কোন হাদীসে 
উনিশ দিনের কম নিয়াত করলেও মুকীম হবে বলে উল্লেখ আছে। যেমন পনর দিন এবং পনর 
দিনের কম হলেও মুকীম হবে বলে উল্লেখ আছে। বুখারী এবং মুসলিম শরীফে এ সকল বর্ণনা 
এসেছে-(মাহমুদ)। 


www.pathagar.com 


৩৮৮ আল-জামে আত-তিরমিযী 
Ls ad (iL AL LG i Lo adi YS BC IG ls 
ols Ee US Ld 2 Al AG ) Se Cy TS 
GLE WS ie CGH BG DY SY Tn ~~ 
৫১৫। ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি 
ওয়াসাল্লাম এক সফরে গিয়ে উনিশ দিন অবস্থান করলেন। এ কয়দিন তিনি দুই রাকআত 
দুই রাকআত করে নামায পড়লেন (চার রাকআত ফরযের পরিবর্তে) ইবনে আব্বাস (রা) 
বলেন, আমরাও আমাদের (মদীনার ও মক্কার) মধ্যেকার উনিশ দিনের পথে দুই রাকআত 
দুই রাকআত করে নামায পড়ে থাকি। যখন এর চেয়ে অধিক দিন অবস্থান করি তখন চার 
রাকআতই পড়ে থাকি (বুখারী, ইবনে মাজা, আহ্মাদ)। 
"আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান, গরীব এবং সহীহ। 


অনুচ্ছেদ £৩ 
সফরে নফল নামাষ পড়া। . 
al be A on BU be A yt Eel CBT ES CS ov 


<0 il Je dl G5 EX IN 30 50s YT 


5 dl SEL BU oN IG Ef CF (EL ps SCF AL 
bl 
৫১৬। বারাআ ইবনে আযেব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আঠারটি সফরে 
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফরসংগী ছিলাম। কোন সফরেই আমি 
তাঁকে সূর্য ঢলে যাওয়ার পর যোহরের (ফরয নামাযের) পূর্বে দুই রাকআত (সুন্নাত) নামায 
পরিত্যাগ করতে দেখিনি (আবু দাউদ)। 
আবু ঈসা বলেন, এ হাদীসটি গরীব। এ অনুচ্ছেদে ইবনে উমার (রা) থেকেও হাদীস 
বর্ণিত আছে। আমি মুহাম্মাদকে (ইমাম বুখারীকে) এ হাদীস সম্পর্কে জিজ্ঞেস করলে 
তিনি বলেন, আমি এটা লাইস ইবনে সাদের সূত্রেই জানতে পেরেছি এবং তিনি আবু 
বুসরার নাম বলতে পারেননি, তবে তীঁকে উত্তম ধারণা করেছেন। 


SLES YO Ly ale Al Lo al ps onl of S323 
ds al A Lo al oe So S353 Gd Yo, Hal 5 ll 
Bl EA Lo LS SU 


www.pathagar.com 


আবওয়াবুস সাফার ৩৮৯ 

ইবনে উমার (রা):থেকে বর্ণিত আছে যে, মহানবী (সা) সফরে ফরয নামাযের পূর্বে বা পরে 
সুন্নাত বা নফল নামায পড়তেন না।*** অপর এক বর্ণনায় আছে, তিনি (সা) সফরে নফল নামায 
পড়তেন। অতএব রাসুলুল্লাহ সাল্লান্পাহ আলাইহি ওয়াসাল্লামের পরে আলেমদের মধ্যে মতভেদ 
সৃষ্টিহয়েছে। 

একদল সাহাবার মত হল, সফরে নফল নামায পড়বে। ইমাম আহমাদ ও ইসহাক 
এই মতের সমর্থক। অপর একদল বিশেষজ্ঞ বলেছেন, সফরে ফরয নামাযের আগে বা 
পরে কোন নফল নামায নাই। যে লোক নফল নামায পড়ল না সে অনুমতি ও অবকাশের 
সুযোগ গ্রহণ করল। আর যদি কেউ নফল পড়ে তবে সে ফযীলাত লাভ করল। অধিকাংশ 
মনীষীর মতে সফরে নফল এবং সুন্নাত নামায পড়াই উত্তম। 


ss 88 oa 


“bs pe be oC Gs Crs bs fo Bs -0\V 
Als it SD iE a SEIT 
৫১৭। ইরনে উমার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি 


ওয়াসাল্লামের সাথে সফরে যোহরের নামায দুই রাকআত পড়েছি। এরপর আরো দুই 
রাকআত পড়েছি। 


আবু ঈসা বলেন, এটি হাসান হাদীস। অপর একটি সূত্রেও এ হাদীস বর্ণিত হয়েছে। 


eer পণর্ী » 


EA ) se CE Ul Le by Loe CF ~0\A 
di Ae Ld IL Clo IG pe tl oF Sy Lhe oe 
RO TE TES “le 
0 UFR LES po, 
SSG OL A La) SB CAG Es E A es 
+ SD BL UA By 9 fn Yo par G5 Ay YOU, 


১৮৬. ইমাম বুখারী (র) বলেন, নফল দুই প্রকার। ফরযের অনুগত নফল যা ফরযের সাথে পড়া 
হয় এবং ফরযের অনুগত নয় এমন নফল। যেমন তাহাজ্জুদ এবং চাশতের নামায ইত্যাদি। যে 
হাদীসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল পড়তেন না বলে উল্লেখ আছে তা প্রথম 
প্রকারের নফল। আর যে হাদীসে নবী সাল্লান্লাহ আলাইহি ওয়াসাল্লাম নফল পড়তেন বলে উল্লেখ 
আছে তা দ্বিতীয় প্রকারের নফল। অনন্তর মুসাফির সফরে পথচলাকালে নফল পড়া ত্যাগ করবে। 
আর মুসাফির সফরে কোথাও অবস্থান করলে ফযীলাত লাভের উদ্দেশ্যে নফল নামায পড়বে - 
(মাহমুদ)! 


www.pathagar.com 


‘৩৯০ আল--জামে আত-তিরমিযী' 


৫১৮। ইবনে উমার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নিজ এলাকায় অবস্থানকালে 
এব্‌ং সফরে নবী সাল্লা্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাথে নামায পড়েছি। বাড়িতে 
থাকাকালে তাঁর সাথে যোহরের (ফরয) নামায চার রাকআত পড়েছি, অতঃপর আরো দুই 
রাকআত (সুন্নাত) নামায পড়েছি। সফরে তীর সাথে যোহরের (ফরয) নামায দুই 
রাকআত, অতঃপর আরো দুই রাকআত (সুন্নাত) পড়েছি। আসরের (ফরয) নামায (সফরে) 
দুই রাকআত পড়েছি। অতঃপর তিনি আর কোন নামায পড়েননি। মাগরিবের (ফরয) 
নায়ায় সফরে ও আবাসে সমানভাবে তিন রাকআত পড়েছি। এটা সফরে ও আবাসে কম 
হয়'না। আর এটাই হল দিনের বিতরের (বেজোর) নামায। অতঃপর দুই রাকআত (সুন্নাত) 
পড়েছি। 

আাবু ঈসা বলেন, এটি হাসান হাদীস। আমি মুহাম্মাদকে বলতে শুনেছি, ইবনে আবী 
লাইলার বর্ণনাগুলোর মধ্যে এই বর্ণনাটিই আমার কাছে অধিকতর সুন্দর। 


অনুচ্ছেদ £ ৪ 


দুই ওয়াক্তের নামায একত্রে পড়া। 
bee dl 9 Rb A bs CA CEES Co oa 


(ED PE EEE ete G2 EE 
SSE AL al Dt Lo dl Lz on SOc oe Jol ol 
ALA STB TABI LE dl po U5 EL BU Ys 55% 
ATA oe Al BF OG] BO Ges CALs 2a 
CADIS LHI BEG OU লই ত | es rl 
NYG SDN 5 Bf Cell a elas La PH 

- le GIGS 

৫১৯। মুআয ইবনে জাবাল (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্পাহ আলাইহি ওয়াসাল্লাম 
তাঝুকের যুদ্ধে ব্যস্ত থাকাকালে সূর্য ঢলে যাওয়ার পূর্বে নিজের তীবু ত্যাগ করলে যোহরের 
নামায বিলম্ব করে আসরের সাথে একত্রে পড়তেন। তিনি সুর্য ঢলে যাওয়ার পর তাঁবু ত্যাগ 
করলে আসরের নামায এগিয়ে এনে যোহরের সাথে একত্রে পড়তেন। তিনি মাগরিবের 
পূর্বে তীবু ত্যাগ করলে মাগরির বিলম্ব করে এশার সাথে একত্রে পড়তেন। তিনি 
মাগরিবের পর তীবু ত্যাগ করলে এশাকে এগিয়ে এনে মাগরিবের সাথে একত্রে পড়তেন 
(বুখারী, মুসলিম)। 

এ হাদীসটি হাসান এবং গরীব। এ অনুচ্ছেদে আলী, ইবনে উমার, আনাস, আবদুল্লাহ 
ইবনে আমর, আইশা, ইবনে আব্বাস, উসামা ইবনে যায়েদ ও জাবির (রা) থেকেও হাদীস 


www.pathagar.com 


আবওয়াবুস সাফার ' ৩৯১ 


বর্ণিত আছে। লাইসের সূত্রে কুতাইবা ছাড়া আর কেউ এ হাদীস বর্ণনা করেছেন কলে: 
আমাদের জানা নেই। লাইস-ইয়াধীদ-আবুত তুফাইল-মুআয (রা)-র সূত্রের বর্ণনাটি 
গরীব। মনীষীদের কাছে আবুয-যুবাইর-আবুত তুফাইল-মুআয (রা)'র সনদে বর্ণিত 
হাদীসটি প্রসিদ্ধ যে, 
L3G Lell 5 LG 2 ig Er 5 6 i So thn 
| + eC SA oo. 
“যৃহানবী (সা) তাবুক যুদ্ধে যোহর ও আসর এবং মাগরিব ও এশা 
একত্রে পড়েছেন।* ইমাম শাফিঈ, আহমাদ এবং ইসহাক এই মতের সমর্থক। তাঁরা 
বলেছেন, সফরে দুই ওয়াক্তের নামায একত্রে পড়াতে কোন দোষ নেই। (হানাফী মাযহাব 
মতে হজ্জের সময় ছাড়া আর কোন অবস্থাতেই দুই নামায একত্রে পড়া জায়েয নয় )1 
oul gf SU ok Ar on Ul Ase be EUG CBI IG Gio ov. 
OPE oS CAIN ET LL ay 5 AB a lo CHEM 
As ae At do abt Le BUA CET 2S GF Gil 


AE GUUS ELI 
৫২০। ইবনে উমার (রা) থেকে বর্ণিত। তীর নিকট তীর কোন এক স্ত্রীর মুমুর্যু অবস্থার 
খবর এলে তিনি দ্রচ্ত রওনা হলেন এবং পথ চলতে চলতে (পশ্চিম আকাশের লালিমা) 
অদৃশ্য হয়ে গেল। অতপর তিনি (বাহন থেকে) অবতরণ করে মাগরিব ও এশার নামায 
একত্রে পড়লেন। অতঃপর তিনি সফরসংগীদের বললেন, রাসুলুল্লাহ সাল্লান্লাহ আলাইহি 
ওয়াসাল্লামের যখন তাড়াহুড়া করে যাওয়ার প্রয়োজন হত তখন তিনি এরূপই করতেন 
(বুখারী, আবু দাউদ, নাসাঈ)। 
আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। 
অনুচ্ছেদ £৫ 


বৃষ্টি প্রার্থনার নামায (সালাতুল ইসতিসকা)। 


ee 2 9.0 কল লা # 206- পল পভ e240 eee “বু « 

Sp of CE Gf ae CB un 2 2 Ba -০1\ 
এলত পৰত ege #4 or eee 8 ere Br [) . fo er 
Sia als Dl Lo abl 5 5 LS be pd on 0G be 


পাণ কণ, eee El LE পল PD . ASEM ‘ 
C93 fy do23 td FLD te G50 pt Sd lit rll, 
. LD KEL LED LL 


$\ 


www.pathagar.com 


৩৯২ আল-জামে আত-তিরমিযী 


৫২১। আব্বাদ ইবনে তামীম (রা) থেকে তীর চাচার সুত্রে বর্ণিত। একদা রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের নিয়ে বৃষ্টি প্রার্থনার জন্য বের হলেন। তাদেরকে 
নিয়ে তিনি দুই রাকআত নামায পড়লেন। এতে তিনি সশব্দে কিরাআাত পাঠ করলেন। তিনি 
তীর চাদর উল্টিয়ে দিলেন, দুই হাত উপরে তুললেন' এবং কিবলামুখী হয়ে দোয়া করলেন 
(বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, আহমাদ)।১৮৭ 

আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে ইবনে আব্বাস, আবু 
হুরায়রা, আনাস ও আবুল লাহম (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। আলেমগণ এ হাদীস 
অনুযায়ী আমল করেন। ইমাম শাফিঈ, আহমাদ এবং ইসহাকও অনুরূপ মত প্রকাশ 
করেছেন। আব্বাদ ইবনে তামীমের চাচার নাম আবদুল্লাহ ইবনে যায়েদ ইবনে আসিম আল- 
মাযিনী (রা)। 

Ed of bs pil fr 2S be dl pS Spe 
2 Es cil G0 ie LS a dl do dl es SG, 

৫২২। আবুল লাহাম (রা) থেকে বর্ণিত। তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামকে আহজারু্য-যাইত নামক স্থানে বৃষ্টি প্রার্থনা করতে দেখলেন। তিনি দুই 
হাত তুলে দোয়া করলেন (নাসাঈ)। 


১৮৭. বৃষ্টি প্রার্থনা করাঃ ইসতিসকা বা বৃষ্টি প্রার্থনার জন্য দোয়াই হচ্ছে আসল। ইমাম আবু 
হানীফার মতে এ দোয়া নামাযের মাধ্যমেও হতে পারে এবং নামায ছাড়াও হতে পারে। কেননা 
আল্লাহ তাআলা বলেন, " তোমরা নিজেদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও। তিনি ক্ষমাশীল।, 
তিনি তোমাদের উপর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন- নূহ ৪ ১০, ১১)।” 

হাদীসে আছে, এক জুমুআর দিনে নবী আলাইহিস সালাম দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। এমন সময় 
এক বেদুইন এসে বলল, হে আল্লাহর রাসূল! ধনসম্পদ নষ্ট হয়ে যাচ্ছে এবং পরিবারপরিজন মরে 
যাচ্ছে। তখন রাসূলুল্লাহ (সা) দাড়িয়ে আল্লাহূর কাছে ক্ষমা প্রার্থনা করেন। এতে মেঘ সারা 
আকাশ ছেয়ে যায় এবং আকাশ বৃষ্টি বর্ষণ করতে শুরু করে। এমনকি তাঁর দাড়ি মোবারকে পানি 
বেয়ে পড়ে। এরপর নবী (সা) জুমুআর নামায আদায় করেন। 

উল্লেখিত বৰ্ণনা থেকে জানা যায়, বৃষ্টি প্রাথনার জন্য জামাআাতে নামায পড়া জরুী নয়। ইমাম 
আবু হানীফার মতে জামাআতে নামায পড়লেও জায়েয হবে এবং একাকী নামায পড়লেও 
জায়েয হবে। এ দুটির কোনটিতেই অসুবিধা নেই। ইমান শাফিঈর মতে বৃষ্টি প্রার্থনার জন্য 
জামাআতে নামায পড়তে হবে -(মাহমূদ)। 

মতে এ সম্পর্কিত হাদীসগুলো নির্দোষ নয়। UU ET En 
. নামায জামাআতেই পড়তে হয় (অনু.)। 


www.pathagar.com 


.আবওয়াবুস সাফার ৩৯৩ 


আবু ঈসা বলেন, আমরা আবুল লাহমের সূত্রে রাসূলুল্লাহ (স)-এর এই একটি মাত্র 
হাদীসই জানতে পেরেছি। তবে তাঁর মুক্তদাস উমায়ের (রা) রাসুলুল্লাহ (সা)-এর নিকট 
থেকে কয়েকটি হাদীস বর্ণনা করেছেন এবং তীর সাহচর্য লাভ করেছেন। 
2 GEL on ple ie Jr এ শট লী 5% ০ 
Ll By HEE 2 LDN AD IG a be BES ss al LE Ll 
25 0d Le dl 25 0 UU pi DE 
Loe UL ER ALS a dor Lo abt 5 51 IG 5 
ST, dh ELE LES AG LD Cel 

+ dl oS at SU UF LE Ao 25h, pray + Cl 

৫২৩। হিশাম ইবনে ইসহাক (রহ) থেকে তাঁর পিতার সূত্রে বর্ণিত। তিনি (ইসহাক) 
বলেন, মদীনার গভর্নর ওয়ালীদ ইবনে উকবা (রা) আমাকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি 
ওয়াসাল্লামের ‘বৃষ্টি প্রার্থনা’ সম্পর্কে জানার জন্য ইবনে আব্বাস (রা)-র কাছে পাঠান। আমি 
তীর কাছে এলে তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ পোশাক 
পরিধান করে বিনয় ও নম্রতা সহকারে বৃষ্টি প্রার্থনার জন্য বের হয়ে ঈদের মাঠে আসেন। 
তিনি তোমাদের এ খুতবা দেওয়ার ন্যায় খুতবা দেননি। বরং তিনি অবিরত দোয়া-আরাধনা 
ও তাকবীর বলতে থাকেন। তিনি ঈদের নামাযের মত দুই রাকআত নামাযও পড়লেন 
(আবু দাউদ, নাসাঈ, হাকেম, দারু কুতনী, বায়হাকী।) 

আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। অপর একটি সূত্রেও অনুরূপ হাদীস: 
বর্ণিত হয়েছে। তাতে 'মুতাখাশশিআন’ (ভীত-সন্ত্স্ত শব্দটিও উল্লেখ আছে এবং এ 
শেষোক্ত সূত্রে বর্ণিত হাদীসটিও হাসান এবং সহীহ। 

এ হাদীসের ভিত্তিতে ইমাম শাফিঈ বলেন, বৃষ্টি প্রার্থনার নামায দুই ঈদের নামাযের 
নিয়মেই পড়তে হবে। প্রথম রাকআতে সাত তাকবীর এবং দ্বিতীয় রাকআতে পাচ 
তাকবীর বলতে হবে। আবু ঈসা বলেন, মালিক ইবনে আনাস (রহ) সম্পর্কে বর্ণিত আছে 


যে, তিনি বলেছেন, ঈদের নামাযের মত বৃষ্টি প্রার্থনার নামাযে (অতিরিক্ত) তাকবীর বলবে 
না। 


অনুচ্ছেল £৪৬ 
সূর্যগ্রহণের নামায (সালাতুল কুসূফ)। 
oF SUL be A os CDS LL ES ort 


SE Lo Ll ps pl pip 0 be SB Yl i 


www.pathagar.com 


৩১৪ আল-জামে আত-তিরমিযী 
HOUSES HGSSGHIS Sts Lis 

৫২৪। ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য- 
শ্রহণকালে নামায পড়লেন। তিনি কিরাআত পড়লেন, অতঃপর রুকু করলেন, পুনরায় 
কিরাআত পাঠ করলেন, অতঃপর রুকু করলেন, পুনরায় কিরাআাত পাঠ করলেন, 
অতঃপর রুকৃ করলেন, অতঃপর দুটি সিজদা করলেন। দ্বিতীয় রাকআতও তিনি এভাবেই 
পড়লেন (মুসলিম)। 

আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে আলী, আইশা, 
আবদুল্লাহ ইবনে আমর, নোমান ইবনে বশীর, মুগীরা ইবনে শোবা, আবু মাসউদ, আবু 
ইবনে আবদুল্লাহ, আবু মুসা, আবদূর রহমান ইবনে সামুরা ও উবাই ইবনে কাব (রা) 
থেকেও হাদীস বর্ণিত আছে। 

ইবনে আর্াস (রা) থেকে এও বর্ণিত আছে যে, "মহানবী (সা) চার রুকূতে চার 
রাকআত সূর্যগ্রহণের নামায পড়েছেন।” ইমাম শাফিঈ, আহমাদ এবং ইসহাকও অনুরূপ 
কথা বলেছেন। সূর্যগ্রহণের নামাযের কিরাআত সম্পর্কে বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ 
'_রয়েছে। একদল বলেছেন, দিনের বেলা অস্পষ্ট স্বরে কিরা মাত পড়বে। অপর দল 
বলেছেন, দুই ঈদ ও জুমুআর নামাযের মত এ নামাযেও স্পষ্ট স্বরে কিরাআাত পাঠ করবে। 
ইমাম মালিক, আহমাদ এবং ইসহাক উচ্চস্বরে কিরাআাত পাঠ করার পক্ষে মত প্রকাশ 
' করেছেন৷ ইমাম শাফিঈ অনুচ্চস্বরে কিরাআাত পড়ার পক্ষপাতী। মহানবী (সা) থেকে উভয় 
মতই সঠিক প্রমাণিত হয়েছে। যেমন- 


GS de BLS 26 it oe Ll po ole pl pf oS 
y ola wl 2, ls 
*তিনি চার সিজদায় চার রাকআত নামায পড়েছেন। ” 


অপর বর্ণনায় আছে "তিনি চার সিজদায় হয় রাকআত নামায পড়েছেন।” 


বিশেষজ্ঞদের মতে এর প্রতিটি নিয়মই জায়েয। এটা সূর্যগ্রহণের সময়সীমার উপর 
নির্ভর করবে। গ্রহণ দীর্ঘায়িত হলে চার সিজদায় ছয় রাকআত পড়াও জায়েয। আবার চার : 
সিজদায় ও দীর্ঘ কিরাআাতে চার রাকআত পড়াও জায়েয। আমাদের সাথীরা সূর্যগ্রহণ ও 
চন্দরথহণের নামায জামাআতে পড়ার পক্ষপাতী। 


fA 38 ES . . ed 308 236.9 বব « 

nl LD Ul hl lf on SOY As on More Bio ~oV0 
2 8 “ - ত edad 4 2-02 ee ed - toes বণ Sth 

ois AE Wl LE 0 4 OF Sm of sl m5 


www.pathagar.com 


আ্বওয়াবুস সাফার ৩৯৫ 
FLA ICG AL AL al Lo di Jo A ad 
od LS S32 2s EOD IEG Lb G5 5 LAIN ICT SF 
SWS GS LIL EB LG 5 CID ILG S, 
IW Sl 
৫২৫। আইশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি 
ওয়াসাল্লামের যুগে সূর্যগ্রহণ হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম লোকদের 
নিয়ে (জামাআতে) নামায পড়লেন। তিনি দীর্ঘক্ষণ ধরে কিরাআত পাঠ করলেন, অতঃপর 
রুকু করলেন এবং দীর্ঘক্ষণ রুকৃতে থাকলেন, অতঃপর মাথা তুললেন (রুক্‌’ থেকে 
উঠলেন)। তিনি পুনরায় দীর্ঘ কিরাআাত পাঠ করলেন কিন্তু প্রথমবারের চেয়ে কম ল্বা 
করলেন, অতঃপর রুকৃতে গেলেন এবং দীর্ঘ সময় রুকূতে অবস্থান করলেন, কিন্তু পূর্বের 
চেয়ে সংক্ষেপে করলেন। অতঃপর তিনি রুকু থেকে মাথা তুলে সিজদায় গেলেন। তিনি 
দ্বিতীয় রাকআতও উল্লেখিত নিয়মে পড়লেন (বুখারী, মুসলিম ও অন্যান্য)। 
আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। এ হাদীসের পরিপ্রেক্ষিতে ইমাম 
শাফিঈ, আহমাদ ও ইসহাক বলেছেন, সুর্যগ্রহণের নামায চার রুকু ও চার সিজদায় 
আদায় করবে। শাফিঈ আরো বলেছেন, প্রথম রাকআতে সূরা ফাতিহার পর সূরা বাকারার 
মত যে কোন দীর্ঘ সুরা পড়বে। দিনে হলে নিঃশব্দে কিরাআাত পড়বে। অতঃপর রুকুতে 
গিয়ে কিরাআাত পাঠের পরিমাণ সময় রুকৃতে থাকবে। অতঃপর 'আলহামদু লিল্লাহি 
আল্লাহ আকবার বলে মাথা তুলে দাড়াবে এবং সুরা ফাতিহার পর সূরা আল ইমরানের 
মত লহ্বা সূরা পাঠ করবে। অতঃপর রুকৃতে গিয়ে কিরাআত পাঠের পরিমাণ সময় রুকৃতে 
অবস্থান করবে। অতঃপর ‘সামিআল্লাহ লিমান হামিদাহ’ বলে মাথা তুলবে। অতঃপর দুটি 
পূর্ণাঙ্গ সিজদা করবে এবং প্রত্যেক সিজদায় রুকুর পরিমাণ সময় অবস্থান করবে। অতঃপর 
দাঁড়িয়ে সূরা ফাতিহার পর সূরা নিসার মত দীর্ঘ সূরা পাঠ করবে, অতঃপর কিরাআতের 
মত দীর্ঘ রুকু করবে। অতঃপর “আলহামদু লিল্লাহ আল্লাহ আকবার’ বলে মাথা তুলে 
দাঁড়াবে। অতঃপর সুরা মাইদার মত দীর্ঘ সূরা পাঠ করবে, রুকূও কিরাআতের মত দীর্ঘ 
করবে। অতঃপর মাথা তুলবে এবং ‘সামিআল্লাহ লিমান হামিদাহ’ বলবে। অতঃপর দুটি 
সিজদা করে, তাশাহ্‌হুদ পড়ে সালাম ফিরিয়ে নামায শেষ করবে।১৮৮ 
১৮৮. গণের নামায ঃ [০০ 
বিভিন্ন হাদীসে গ্রহণের নামাযে প্রতি রাকআতে এক থেকে ছয় রুকু পর্যন্ত উল্লেখ আছে। এ নিয়ে 
ইমাম আবু হানীফা এবং ইমাম শাফিঈর মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়েছে। ইমাম আবু হানীফার 
মতে প্রতি রাকআতে শুধুমাত্র একটি রুকু করতে হবে। ইমাম শাফিঈর মতে প্রতি রাকআতে 


দুইটি করে রুকু করতে হবে। তাঁরা উতয়ই এ সম্পর্কিত অন্যান্য বৰ্ণনাসমূহ ত্যাগ করেছেন। 
অধিক সংখ্যক রুকু ত্যাগ করার ক্ষেত্রে ইমাম আবু হানীফা এবং ইমাম শাফিঈ একমত 


www.pathagar.com 


৩৯৬ আল-জামে আত-তিরমিযী 


অনুচ্ছেদ £ ৭ 
গ্রহণের নামাযের কিরাআতের ধরন৷ ' 


2 Ld দুশ পাচু er 


x Sl or GU CS Ss US SCE ty Spans ES -0YN, 
b ERM Ed tc ENE HG 8s eared 8 Ed [ oie 2 
lls EG he JG ots on ae oF EE on HS LG 


CoN SS SA ald Le 

৫২৬। সামুরা ইবনে জুনদুব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লান্লাহ 

আলাইহি ওয়াসাল্লাম আমাদের সূর্যগ্রহণের নামায পড়ালেন। কিন্তু আমরা তাঁর (কিরাআত 
পাঠের) কোন শব্দ শুনতে পাইনি (আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজা, হাকেম)।১৮৯ 


আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান, সহীহ ও গরীব। এ অনুচ্ছেদে আইশা (রা) 
থেকেও হাদীস বর্ণিত আছে। একদল আলেম এ হাদীস অনুযায়ী আমল করার কথা 
বলেছেন। ইমাম শাফিঈ (ও ইমাম আবু হানীফার) এটাই মত (নিঃশব্দে কিরাআাত 
পড়বে)। 


2d ee CT পূণ পঙী Ze) 6. 2 oad © 2 oat 


SE 8 Bo on pall CS GU on ere BO Hl ৬ -০yV 
sce 24 8 edad toes oc eed - sc 2 . 
Sd Lo ili eG bs EG Ss Yb fs pt 3 

US PLL 3 SN HG de 


৫২৭। আইশা (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুসূফের নামায 
পড়লেন এবং তাতে সুস্পষ্ট আওয়াজে কিরাআত পাঠ করলেন (তহাবী)। 


হয়েছেন। সূর্যগ্রহণ ছেড়ে যাওয়ার পর নবী (সা) সাহাবীদের বলেছিলেন, “সূর্য এবং চন্দ্র আল্লাহ 
"তাআলার অন্যতম দুটি নিদর্শন। কারো মৃত্যু অথবা কারো জন্মের কারণে এ দুটির গ্রহণ হয় না। 
সুতরাং যখন তোমরা গ্রহণ দেখতে পাবে তখন তোমাদের সবচেয়ে ছোট নামাযের মত 
নামাযপড়”। 
সূর্যগ্রহণের নামাযকে ‘সালাতুল কুসূফ’ এবং চন্দ্গ্রহণের নামাযকে সালাতুল 

বলে। তবে কখনও কখনও একটি রা সও বারযত হয় হয়া যতে সৃহযহণের নামায 

এবং জামাআতে পড়তে হয়। চন্দ্র এ্হণের নামায মুস্তাহাব এবং একা একা পড়তে হয়। 
দই থেকে তার রাকভাত পরত ড়া যায়: ডেতয় গামা) অন্যান ও নফল নামাযের 
নিয়মেই তা পড়তে হয়; প্রতি রাকআতে এক রুকু দুই সিজদা মহানবী (সা) প্রতি 
রাকআতে ব্যতিক্রমধর্মীতাবে দুটি করে রুকৃ করেছিলেন (অনু.)। 
১৮৯. গ্রহণের নামাযে কিরাআত উচ্চস্বরে পাঠ করা নিয়ে আলেমরা মতবিরোধ করেছেন। ইমাম 
আবু হানীফা এবং ইমাম শাফিঈর মতে সূর্যগ্রহণের নামাযে কিরাআত উচ্চস্বরে পাঠ করা যাবে 
না। কেননা রাসুলুন্লাহ (সা) বলেন, "দিনের নামায চুপে চুপে পড়তে হবে।*” কিন্তু এই দুই 
ইমামের অনুসারীরা তাদের স্বস্থ ইমামের মত ত্যাগ করেছে। তাদের মতে গ্রহণের নামাযে 
কিরাআত উচ্চস্বরে পড়তে হবে - (মাহমুদ)। 


www.pathagar.com 


আবওয়াবুসসাফার ৩৯৭ 


আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। আবু ইসহাক আল-ফাযারী থেকে 
সুফিয়ান ইবনে হুসাইনের সূত্রেও অনুরূপ হাদীস বর্ণিত আছে। ইমাম মালিক, আহমাদ ও 
ইসহাক সুস্পষ্ট স্বরে কিরাআাত পড়ার পক্ষপাতী। 


অনুচ্ছেদ £৮ 
শংকাকালীন নামায (সালাতুল খাওফ)৷ 


20, B60 26.3 eণর্ + 


onl te Pf hl al on 2 Sl Ee ot Ler GS OYA 
SE ML AEN AT ChE Ee U3 5 
ee S55 laf, LY, bly ob SI BC yD AND 
Lt Ld UB TCG Ul OC LG AG (IZ, 1d 
্্) [285 AEE (a 95 Beeld sl 

- ৫২৮। সালেম (রহ) থেকে তীর পিতার সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্রাহ আলাইহি 
ওয়াসাল্লাম দুই দলের মধ্য থেকে এক দলের সাথে এক রাকআত নামায পড়লেন। এ 
সময় অপর দল শত্রুর মোকাবিলায় দাড়িয়ে থাকল। অতঃপর প্রথম দল এক রাকআত 
পড়ে দ্বিতীয় দলের স্থানে প্রতিরক্ষায় নিয়োজিত হল। দ্বিতীয় দল আসলে তিনি তাদের: 
সাথে দ্বিতীয় রাকআত নামায পড়ে সালাম ফিরান। তারা উঠে নিজেদের অবশিষ্ট রাকআত 
পূর্ণ করল। অতপর তারা পুনরায় প্রতিরক্ষায় নিয়োজিত হল এবং প্রথম দল এসে তাদের 
অবশিষ্ট রাকআত পূর্ণ করল। 

এ হাদীসটি হাসান এবং সহীহ। মুসা ইবনে উকবার সূত্রেও এ হাদীসটি বর্ণিত হয়েছে। 
এ অনুচ্ছেদে জাবির, হ্যাইফা, যায়েদ ইবনে সাবিত, ইবনে আব্বাস, আবু হুরায়রা, ইবনে 
মাসউদ, সাহল ইবনে আবু হাসমা, আবু আইয়াশ আয-যুরাকী ও আবু বাকরাহ (রা) 
থেকেও হাদীস বর্ণিত আছে। 

ইমাম মালিক শংকাকালীন নামাযের ব্যাপারে সাহল ইবনে আবু হাসমা (রা)-র 
হাদীসের অনুসরণ করেছেন। ইমাম শাফিঈও তাঁর অনুসরণ করেছেন। ইমাম আহমাদ 
বলেছেন, রাসূলুল্লাহ (সা)-এর কাছ থেকে শংকাকালীন নামাযের বেশ কয়েকটি নিয়ম 
বর্ণিত আছে। আমি এগুলোর মধ্যে শুধু সাহল ইবনে আবুহাসমারহাদীসকেই সহীহ মনে 
করি। অনুরূপভাবে ইসহাক ইবনে ইবরাহীম বলেছেন, নবী (সা)-এর কাছ থেকে . 
শংকাকালীন নামাযের বেশ কয়েকটি নিয়মই বর্ণিত হয়েছে। এগুলোর যে কোন নিয়মেই 


নামায পড়া যায়। এটা শংকাকালীন পরিস্থিতির উপর নির্ভর করবে। তিনি আরো বলেছেন, 
আমি অন্যান্য বর্ণনার উপর সাহলের বর্ণনাকে অগ্রাধিকার দেই না। 


Ed MEd Edd 


se Ul IHD ate on oo oF ltl on Loe -614 


www.pathagar.com 


৩৯৮ আল-জামে আত-তিরমিযী. 
ocs ) ৰ . PI #2 es 4 3 + e- 20 
2 5 DOE 1 pls OF Done on pull of SL Lone ol 
ANAS LON IG GI 5 IG SLES al on dm oe 
al cl Pe sd Js 0 ৬, ! ia “ We nd 
EEG phe gS De RSG SF LS 2 
ly LY Sri uw on rie cl Linn EK 

৫২৯। সাহল ইবনে আবু হাসমা (রা) থেকে বর্ণিত। তিনি শংকাকালীন নামায সম্পর্কে 
বলেন, ইমাম কিবলামুখী হয়ে দাঁড়াবে। একদল তার সাথে দীড়াবে এবং অপর দল শত্রুর 
প্রতিরোধে থাকবে। তাদের অবস্থান শত্রুর দিকে থাকবে। ইমাম প্রথম দলের সাথে এক 
রাকআত পড়বে, অতঃপর মুক্তাদীরা এক রুকৃ ও দুই সিজদা করবে (আরো. এক 
রাকআত পড়বে)। অতঃপর তারা গিয়ে প্রতিরক্ষা বুহ্য রচনা করবে এবং দ্বিতীয় দল 
আসলে ইমাম তাদের সাথে আর এক রাকআত পড়বে। তাদের সাথে দুটি সিজদা করবে, 
এতে তার দুই রাকআত পূর্ণ হবে এবং তাদের হবে এক রাকআত। অতঃপর তারা আরো 
এক রাকআত পড়বে এবং দুটি সিজদা করবে (মুওয়াত্তা ইমাম মালিক, বুখারী, মুসলিম)। 


আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। মুহাম্মাদ ইবনে বাশশার বলেন, 
আমি ইয়াহ্‌ইয়া ইবনে সাঈদ আল-কাত্তানকে এ হাদীস সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি 
ইয়াহইয়া ইবনে সাঈদ আল-আনসারীর পরিবর্তে শোবার কাছ থেকে, তিনি আবদুর 
রহমান ইবনুল কাসিম থেকে, তিনি তীর পিতার সূত্রে, তিনি সালেহ ইবনে খাওয়্যাত 
থেকে, তিনি সাহল ইবনে আবু হাসমা (রা) থেকে, মহানবী (সা)-এর উপরোক্ত হাদীসের 
অনুরূপ বর্ণনা করেছেন। তিনি আমাকে আরো বলেন, এ হাদীসটি এঁ হাদীসটির 
পাশাপাশিই লিখে নাও। হাদীসটি আমার স্বরণ না থাকলেও এটা ইয়াহইয়া ইবনে সাঈদ 
আল-আনসারীর হাদীসের অনুরূপই ছিল। 
. আবু ঈসা বলেন, ইয়াহ্‌ইয়া ইবনে সাঈদ আল-আনসারী এ হাদীসটি কাসিম ইবনে 
মুহাম্মাদের সূত্রে মারফ্‌ হিসাবে বর্ণনা করেননি। আনসারীর সাথীরা এ হাদীসটি মাওকৃফ 
হিসাবে বর্ণনা করেছেন। কিন্তু শোবা এটিকে আবদুর রহমান ইবনুল কাসিম ইবনে 
মুহাম্মাদের সুত্রে মারফু হিসাবে. বর্ণনা করেছেন। ইমাম মালিক তাঁর সনদ পরম্পরায় এ 
হাদীসের অনুরূপ হাদীস এমন একজন সাহাবী থেকে বর্ণনা করেছেন যিনি মহানবী (সা)- 
এর সাথে সালাতুল খাওফ (শংকাকালীন নামায) পড়েছেন। আবু ঈসা বলেন, এ বর্ণনাটিও 
হাসান এবং সহীহ। 

ইমাম মালিক, শাফিঈ, আহমাদ ও ইসহাক এ হাদীস অনুযায়ী সালাতুল খাওফ 


www.pathagar.com 


আবওয়াবুসসাফার ৩৯৯ 


পড়ার কথা বলেছেন। আরো কয়েকটি সূত্রে বর্ণিত আছে যে, মহানবী (সা) এক এক 
দলের সাথে এক এক রাকআত নামায পড়েছেন। এভাবে তীর দুই রাকআত পূর্ণ হয়েছে 
এবংমুক্তাদীদের এক রাকআত হয়েছে।১৯০ 

: 


ee! oe 2 ves পলু / 


of a2 UF 9 Ot DLE CBT LS SOL CE -0" 
al 52 fl Pos AN As oF So al on a br SO 
ec es SS Al - AL Ji) 2 S20 IG fal 
Ys VE ) 

৫৩০। আবু দারদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের সাথে (কুরআনে) এগারটি সিজদা করেছি যার মধ্যে সূরা নাজমের 
সিজদাটিও অন্তর্ভুক্ত ছিল। 

আবু ঈসা বলেন, এ হাদীসটি গরীব। এটি আমরা কেবল উমার ইবনে হায়্যান আদ- 
দিমাশকীর বরাতে সাঈদ ইবনে আবু হিলাল থেকেই জানেত পেরেছি। এ অনুচ্ছেদে আলী, 
ইবনে আর্বাস, আবু হুরায়রা, ইবনে মাসউস, যায়েদ ইবনে সাবিত ও আমর ইবনুল আস 
(রা) থেকেও হাদীস বর্ণিত আছে। 


Ea] #0 err tet 


CE pI 2 ade CBT ol As tn alle GS -ors 
Ee EAE 2S ECON! 
fe te #0 


al of Bl ol oF Grit fe Cum JG LDU IES ol 
Ls sel AL 3 “le A Ee ll 1 2 Si 5 fy! 


LHL ol i Ha 
৫৩১। আবু দারদা (রা) মহানবী (সা)-এর .....পূর্বোক্ত হাদীসের অনুরূপ।১৯১ 
--এ বৰ্ণনাসূত্রটি পূর্ববর্তী বর্ণনাসুত্রটির চেয়ে অধিকতর সহীহ। 


১৯০. ভয়ের নামায পড়ার প্রায় যোলটি নিয়ম প্রমাণিত আছে। এ সম্পর্কে বর্ণিত হাদীসসমূহের 
মধ্যে দুটি হাদীস সবচেয়ে শক্তিশালী। একটি আবদুল্লাহ ইবনে উমার (রা)-র হাদীস এবং 
অপরটি সাহল ইবনে আবী হাসমা (রা)-'র হাদীস। ইমাম আবু হানীফা ইবনে উমারের হাদীস, 
গ্রহণ করেছেন। ইমাম শাফিঈ ইবনে আবী হাস্‌মার হাদীস গ্রহণ করেছেন। 

১৯১. কুরআন মজীদের কতিপয় সূরায় এমন কতগুলো আয়াত রয়েছে যা তিলাওয়াত করলে বা 


www.pathagar.com 


800 আল-ভামে আত-তিরমিযী, 


অনুচ্ছেদ £১০ 
মহিলাদের মসজিদে যাতায়াত। 
POY PP) . se fe eit 


OF SAE of hin On es CH 2 ral ES -6Y 
As a0 tn de dot 25 0 IG Le ge YG, wl 
SE HE BU SEY db, 2 41 JOS cdl AH JDL cy fl 


8 her ef পুলে পল পণ 


be s Ab ihr Lo dr 525 96 5 5 we dor 3 0 


« A bl 
৫৩২। মুজাহিদ (রহ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমরা ইবনে উমার (রা)-র' 
কাছে উপস্থিত ছিলাম! তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ 
যার তিলাওয়াত শুনলে সিজদা দিতে হয়। এগুলো হচ্ছে £ সূরা আরাফের সর্বশেষ আয়াত, রা’দ 
"১৫ নং আয়াত, নাহল ৪৯ নং আয়াত, ইসরা ১০৭-১০৯ আয়াত, মরিয়ম ৫৮ নং আয়াত, হজ্জ 
১৮ ও ৭৭ নং আয়াত, ফুরকান ৬০ নং আয়াত, নামল ৪৫ নং আয়াত, আলিফ লাম-মীম 
সাজদা ১৫ নং আয়াত, সাদ ২০ নং আয়াত, হা-মীম সাজদা ৩৭-৩৮ নং আয়াত, নাজম শেষ 
আয়াত, ইনশিকাক ২৯ নং আয়াত এবং আলাক শেষ আয়াত। 
ইমাম আহমাদ ও শাফিঈর মতে সিজদার সংখ্যা ১৫। তাঁদের মতে সূরা হজ্জে দুইটি সিজদা 
রয়েছে। ইমাম আবু হানীফার মতে সিজদার সংখ্যা ১৪। তাঁর মতে সূরা হজ্জে সিজদা মাত্র 
একটি (১৮ নং আয়াত)। ইমাম মালিকের মতে এর সংখ্যা ১১। তীর মতে সূরা নাজম, 
ইনশিকাক ও আলাক-এ কোন সিজদা নেই। আবু হানীফা ও মালিকের মতে সূরা সাদ-এর 
যর ত ত তজ কদকর সত তিলাওয়াতের 
নয়। 
তিলাওয়াতের সিজদা ওয়াজিব কি না এ নিয়ে মততেদ আছে। হযরত উমার (রা)-র মতে 
তিলাওয়াতের সিজদা বাধ্যতামূলক নয়, এঁচ্ছিক। বর্ণিত আছে যে, তিনি মিশ্বারে জুমুআর 
খোতবায় সিজদার আয়াত পাঠ করলেন, অতপর নীচে নেমে এসে সিজদা করলেন। পরবর্তী 
জুমুআর খোতবায়ও তিনি একই আয়াত পাঠ করলেন। লোকেরা সিজদার জন্য উদ্যোগী হলে 
তিনি বললেন, এটা আমাদের জন্য বাধ্যতামূলক করা হয়নি। আমরা ইচ্ছা করলে সিজদা নাও 
করতে পারি। অতএব তিনিও সিজদা করেননি এবং উপস্থিত লোকেরাও করেনি। ইমাম শাফিঈ 
ও আহমাদ এই মত পোষণ করেন- (তিরমিযী, ১ম খন্ড, পৃ' ৭৫; বুখারী, ১০১১ নং হাদীস)। 
ইমাম মালিক ও জমহরের মতে তিলাওয়াতের সিজদা সুন্নাত। ইমাম আবু হানীফা, মুহাম্মাদ ও 
আবু ইউসুফের মতে এই সিজদা ওয়াজিব। ইমামদের প্রত্যেকেই নিজ নিজ মতের সমর্থনে 
কাণ ৩ দুমাহ বেৰে দৱীর যয বাৱে হয তাহ হয কর হতে, তিৰাওয়াতের দাতা 
পাঠক এবং শ্রোতা উভয়ের উপরই ওয়াজিব, শ্রোতা চাই ইচ্ছা করে শুনুক অথবা অনিচ্ছায় তার 
কানে গিয়ে আয়াতের শব্দ পৌছুক। অপরাপর ইমামের মতে ঘে ব্যক্তি ইচ্ছা করে তিলাওয়াত 
শুনে কেবল তার উপর সিজদা সুন্নাত হিসাবে ধার্য হয়। কিন্তু ইমাম শাফিঈর মতে, শ্রোতার 
উপর সিজদা বাধ্যতামূলক নয়, তবে সে যদি সিজদা করে তা উত্তম। (“বিনা উষুতে 
তিলাওয়াতের সিজদা” প্রবন্ধের অংশ বিশেষ, পৃথিবী, নভেম্বর ১৯৮৪ সংখ্যা)- (অনু')। 


www.pathagar.com 


আ্বাবওয়াবুসসাফার 80১ 


:তোমরা মহিলাদেরকে রাতের বেলা মসজিদে যাওয়ার অনুমতি দাও। তীর (ইবনে 
উমারের) ছেলে বলল, আল্লাহ্র শপথ! তাদেরকে মসজিদে যাওয়ার অনুমতি কখনও দিব 
না। কেননা তারা এটাকে সুযোগ হিসাবে গ্রহণ করবে। ইবনে উমার বললেন, আল্লাহ 
তোমার অমঙ্গল করেছেন এবং করবেন! আমি বলছি, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন (অনুমতি দিতে), আর তুমি বলছ, অনুমতি দিব না (বুখারী, মুসলিম)।- 

এ হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে আবু হুরায়রা, আবদুল্লাহ ইবনে মাসউদের 
স্ত্রী যয়নব ও যায়েদ ইবনে.খালিদ (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। 


অনুচ্ছেদ ই ৯৯ 

মসজিদে থুথু ফেলা মাকরূহ। 

be GULL i Ane on CE Le Eo corr 

LI IS yi A 2 gi SE tl i in Bs 

5 UT bo G5 SU La 3 CE 9 LS SE ot oe do 
Srl US Co 5 51 WLS Gs 1 


HEE OT SEE ERI থেকে বর্ণিত। তিনি বলেন, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ তুমি নামাযে রত থাকাকালে 
‘তোমার ডান দিকে থুথু ফেল না, বরং তোমার পিছনে অথবা বা দিকে অথবা বা পায়ের 
‘নীচে থুথু ফেল (আবু দাউদ; নাসাঈ, ইবনে মাজা)। 


আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। ওয়াকী (রহ) বলেন, রিবঈ ইবনে 
হিরাশ (খিরাশ) ইসলামে কখনও মিথ্যা বলেননি।১৯২ আবদুর রহমান ইবনে মাহদী বলেন, 
কুফায় সবচেয়ে নির্ভরযোগ্য হলেন মানসূর ইবনুল মুতামির। এ অনুচ্ছেদে আবু সাঈদ, 
ইবনে উমার, আনাস ও আবু হরায়রা (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। আলেমগণ এ 
হাদীস অনুযায়ী আমল করার কথা বলেছেন। 


JG WL on il 2 PEG Le BOE HUES Eo ors 
$s Ed Ed 


১৯২. জারূদ ওয়াকী থেকে শুনেছেন। তিনি বলেন, রিবঈ ইবনে হিরাশ ইসলামী জীবনে কখনো 
মিথ্যা কথা বলেননি। রিবঈ সম্পর্কে বর্ণিত আছে, তিনি চির সূস্থ ছিলেন, কখনও হাসতেন না, 
সব সময় কাঁদতেন, পরিতাপ করতেন এবং দানশীল ছিলেন। একদা তীকে তার না হাসার কারণ 
জিজ্ঞেস করা হলে তিনি বলেন, যে ব্যক্তি চিন্তার মধ্যে ডুবে আছে সে কি করে হাসতে পারে? 
কেননা আমি জানি না আমার বাসস্থান জান্নাতে হবে না জাহান্নামে? যে দিন আমি আমার 
'জান্নাতবাসী হওয়ার কথা নিশ্চিতভাবে জানতে পারবো সে দিন আমি হাসব। এভাবেই তাঁর 
জীবনের সমাপ্তি ঘটে। পরিশেষে মৃত্যুর সময় তীকে হাসতে দেখা যায় - (মাহমূদ)। 


www.pathagar.com 


80০২ আল-জামে আত-তিরমিযী 

CD ELS re E | + SEI  - le AL so bl J JG" 
Mv 

॥৫৩৪। আনাস ইবনে মালিক (রা): থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লান্লাহ 

আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ মসজিদে থুথু ফেলা গুনাহের কাজ। এর জরিমানা হল তা 

মাটিতে পুঁতে ফেলা (বুখারী, মুসলিম ও অন্যান্য)। 

এ হাদীসটি হাসান এবং সহীহ। 
অনুচ্ছেদ £ ১২. 


সূরা ইনশিকাক ও সূরা ইকরার সিজদা সম্পর্কে।. 


PA 2 20 


TB EL EE -০ ০ 
OF SL PE VUE Hp ny LS 
৫৩৫। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহ 
আলাইহি ওয়াসাল্লামের সাথে ‘ইকরা বিসমি রব্বিকা’ ও 'ইযাস সামাউন শাক্কাত' সূরাদ্বয়ে 
সিজদা করেছি (মুসলিম, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজা)। 
আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। অপর একটি সূত্রে আবু হরায়রার 
কাছ থেকেও এ হাদীসটি বর্ণিত হয়েছে। এ হাদীসের সনদে চারজন তাবিঈ রয়েছেন। তাঁরা 
পরস্পরের কাছ থেকে বর্ণনা করেছেন। অধিকাংশ মনীষী এ হাদীসের উপর আমল 
করেছেন। তাদের মতে উল্লেখিত সূরাদ্বয়ে সিজদা আছে। 
অনুচ্ছেদ £ ১৩ 
তুর মাজনের হা 
sl ss iy al Ls CAH dl Le 2 ob Eo, orn 


Edd | 


LEDS ECAC E CLONES Gl 
y Ef রি EEA bl) a dl ৮5 5 a Yl 
৫৩৬। ইবনে আব্বাস (রা!) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 


ওয়াসাল্লাম সূরা নাজম-এ সিজদা করেছেন। মুসলিম, মুশরিক, জিন ও মানুষ সবাই তীর 
সাথে সিজদা করেছে (বুখারী, ইবনে মাসউদের সূত্রে)। 


এ হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে ইবনে মাসউদ ও আবু হুরায়রা (রা) 
থেকেও হাদীস বর্ণিত আছে। একদল মনীবীর মতে সূরা নাজম-এ সিজদা রয়েছে। একদল 


Ee 


www.pathagar.com 


আবওয়াবুস সাফার ‘BaS 


সাহাবা ও তাবিঈনের মতে মুফাসসাল সূরাসমূহে কোন সিজদা নেই।১৯৩ মালিক ইবনে 
আনাস এই মতের সমর্থক। কিন্তু প্রথম দলের মতই অধিকতর সহীহ। সুফিয়ান সাওরী, 
ইবনুল মুবারক, শাফিঈ ও আহমাদ প্রথম মতের সমর্থক। (অর্থাৎ মুফাসসাল সূরায় 
সিজদাআছে)। 


অনুচ্ছেদ £১৪ 
যে ব্যক্তি সূরা নাজমে সিজদা করে না। 
ot” 0 5 “ ol ur ওঃ US] mn m2 ses Go -o¥V 
SG IG ot ot LG be US of lbs LF LLS dl As 
US es OB 2d LS a Do dbl Jo 
৫৩৭। যায়েদ ইবনে সাবিত (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সান্রাল্লাহ 
আলাইহি ওয়াসাল্লামকে সূরা নাজম পাঠ করে শুনালাম, কিন্তু তিনি সিজদা করেননি 
(বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ)। 
আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। কতিপয় আলেম উল্লেখিত হাদীসের 
ব্যাখ্যায় বলেছেন, যেহেতু যায়েদ ইবনে সাবিত (রা) সিজদা করেননি তাই রাসুলুল্লাহ 
(সা)-ও সিজদা করেননি। তাদের মতে তিলাওয়াতকারী সিজদা না করলে শ্রোতার উপর 
সিজদা ওয়াজিব হয় না। কতকে বলেন, শ্রবণকারীর উপরও সিজদা করা ওয়াজিব, এটা 
পরিত্যাগের কোন অনুমতি নাই। যদি উযুহীন অবস্থায় শুনে তবে উষু করার পর সিজদা 
করবে। সুফিয়ান সাওরী ও কুফাবাসীগণ (আবু হানীফা ও তীর সহচরবৃন্দ) একথা 
বলেছেন। ইসহাকও অনুরূপ মত ব্যক্ত করেছেন। অপর একদল মনীষী বলেছেন, যে ব্যক্তি' 
সিজদা করতে চায় এবং তার ফযীলাত (সাওয়াব) অর্জন করতে ইচ্ছুক কেবল সেই 
সিজদা করবে। সিজদা পরিত্যাগেরও অনুমতি আছে। অর্থাৎ সে ইচ্ছা করলে সিজদা নাও 
করতে পারে। তীরা উপরে উল্লেখিত যায়েদ (রা)-র মারফু হাদীসকে দলীল হিসাবে গ্রহণ 
করেছেন। তাঁরা বলেন, যদি সিজদা করা ওয়াজিব হত তবে মহানবী (সা) যায়েদ (রা)- 
কে সিজদা করতে বাধ্য করতেন এবং তিনি (স!) নিজেও সিজদা করতেন। 
তাঁরা উমার (রা) হাদীসও নিজেদের দলীল হিসাবে গ্রহণ করেছেন। 
of BG 8 5 U3 All A Bn 1G SA Sao fn 
LOGIN EE ES J UIE Sl nl US sl dl 
১৯৩ ' সূরা হজুরাত থেকে শেষ পর্যন্ত সূরাগুলোকে মুফাসসাল সূরা বলে। ইমাম মালেকের মতে 
0 ল্য শুলে তে কোন সজ লই। সূতনাং তার মতে সরা এ জয় হয লাক ও 


এ 
ইকরার মধ্যে সিজদা নেই। ইবনে আব্বাস (রা)-র সূত্রে বর্ণিত উপরোক্ত হাদীসটি মুরসাল। কারণ, 
ঘটনার সময় তিনি ছিলেন না। তবে ইবনে মাসউদ (রা)-র বর্ণনা সঠিক- (অনু )। 


www.pathagar.com 


‘ Bo8 আল-ভজামে আত-তিরমিযীত 
+ fied os es 
“তিনি মিম্বারের উপর (জুমুআর খুতবায়) সিজদার আয়াত পাঠ করলেন, অতঃপর 
মিষবার থেকে নেমে সিজদা করলেন। উল্লেখিত সিজদার আয়াতটি তিনি (উমার) পরবর্তী 
জুমুআর দিনও (খুতবার মধ্যে) পাঠ করলেন। লোকেরা সিজদা দেওয়ার প্রস্তুতি নিল। তিনি 
বললেন, সিজদা করা আমাদের জন্য বাধ্যতামূলক নয়, হী যে চায় (সে করতে পারে)। 
উমার (রা)-ও সিজদা করলেন না এবং লোকেরাও সিজদা করল না” (বুখারীতেও এ 
হাদীস উল্লেখিত হয়েছে)। একদল আলেম এই মত গ্রহণ করেছেন। ইমাম শাফিঈ এবং 
আহমাদও এমত সমর্থন করেছেন। 
অনুচ্ছেদ £১৫ 
সূরা সাদ-_ এর সিজদা। 
ol of DKS ok Ctl be SUL CB As al nl Bio ~ovA 
Cl IG os cs AL a lt do al Ts Eb IG ts 
- re] ee or ds le 
৫৩৮। ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহ 
আলাইহি ওয়াসাল্লামকে সূরা ‘সাদ’-এ সিজদা করতে দেখেছি। ইবনে আব্বাস (রা) বলেন, 
এটা ওয়াজিব সিজদার অন্তর্ভুক্ত নয় (বুখারী, আবু দাউদ, নাসাঈ)। 
আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। উল্লেখিত সিজদা সম্পর্কে বিশেষজ্ঞ 
সাহাবা ও তাবিঈদের মধ্যে মতভেদ রয়েছে। একদল সিজদা করার পক্ষে রায় দিয়েছেন। 
সুফিয়ান সাওরী, (আবু হানীফা), ইবনুল মুবারক, শাফিঈ, আহমাদ ও ইসহাক এই 
মতের সমর্থক। অপর দল বলেছেন, এটাতো একজন নবীর (দাউদ আলাইহিস সালামের! 
তওবার সিজদা ছিল। অন্যথায় এ সূরায় কোন সিজদা নেই। 
অনুচ্ছেদ £১৬ 
সূরা হজ্জের সিজদা। j 
Lit ie DUG ot Cree be Leg CHES Eo ord 
I SF US Bh po ELS dG CEL IG AG op 
OSE SG CR os 
৫৩৯। উকবা ইবনে আমের (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, হে 
আল্লাহ্র রাসূল! সূরা হজ্জকে সমধিক মর্যাদা দেওয়া হয়েছে। কেননা এর মধ্যে দুটি সিজদা 
রয়েছে। তিনি বললেন £ঃ হা। যে ব্যক্তি এই সিজদা দুটো না করে সে যেন এই দুটো 
(সিজদার আয়াত) না পড়ে (আবু দাউদ, দারু কুতনী, হাকেম, আহমাদ)। 


www.pathagar.com 


আবওয়াবুস সাফার 80০৫ 

আবু ঈসা বলেন, হাদীসটির সনদ খুব একটা শক্তিশালী নয়। সুরা হজ্জের সিজদার 
ব্যাপারে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। উমার ইবনুল খাত্তাব ও আবদুল্লাহ ইবনে উমার 
খরা) বলেছেন, সূরা হজ্জকে সন্মানিত করা হয়েছে। কারণ এতে দুটো সিজদা রয়েছে। 
ইবনুল মুবারক, শাফিঈ, আহমাদ এবং ইসহাকও অনুরূপ কথা বলেছেন। অপর এক দল 
বলেছেন, সূরা হচ্ছে একটি মাত্র সিজদা। সুফিয়ান সাওরী, মালিক ও কুফাবাসীগণ (আবু, 
হানীফা ও তীর অনুসারীগণ) এই মত গ্রহণ করেছেন। 


অনুচ্ছেদ £১৭ 
তিলাওয়াতের সিজদায় পড়ার দোয়া। 


LENE ME Pe] 0-2 set ets 36,29 Ee) 200-2 পপর ত . 
oC CB as on Ly m2 axa Ul 53 Uae -0t. 
(8 wl ষ্ঠ HT? on re Ut প্‌ পট 


La) CELA Ed sr2 LR NEN NEA 
i KC) 


ee 2 rt ea. [ acl [J tT. 
RTE Cp ol UG IG 5 lo Ae on Le 
“iht Lo dl AU 20 IG nls ofl of 2 al 2 bl Le 
LD 2h stad Lo CIC Ls ole 


OP $l Sid LudF 2 a Ll Sb PE Uা 
. Ed 8s er Be . ue “8 eo #0 ‘rv fee ee ete ee 
(5s es 2 C23 al Se Ge FTN LE 0 ed 


JG 0 DLE ip VE CFL UE (55 ke 1g ULL, 
- 3 পপ 8, secu dc oe OOo cs 20 ae ee 
do TE CE AIG YE IG gl Cal dd IG sd 


7-70 204 29, Bs tse ce Ice oq er- 2 i 
bie Ie po3 ane ple Al IEG Ie od oc ALS LE ad 


| চন J ue hdl 
৫৪০। ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহ 
আলাইহি ওয়াসাল্লামের কাছে বলল, হে আল্লাহূর রাসূল! আমি আজ রাতে নিজেকে স্বপ্রে 
দেখলাম যে, আমি ঘুমিয়ে আছি, আমি যেন একটি গাছের পিছনে নামায পড়ছি। আমি 
তিলাওয়াতের সিজদা করলাম এবং গাছটিও আমার সিজদার সাথে সাথে সিজদা করল। 
আমি গাছটিকে বলতে শুনলাম £ "হে আল্লাহ! এই সিজদার বিনিময়ে তোমার কাছে 
আমার জন্য সাওয়াব নির্ধারণ করে রাখ, এর বিনিময়ে আমার একটি গুনাহ অপসারণ 
কর, এটাকে তোমার কাছে আমার জন্য সঞ্চয় হিসাবে জমা রাখ এবং এটা আমার কাছ 
থেকে গ্রহণ করে নাও, যেভাবে তুমি তোমার বান্দা দাউদ (আ)-এর কাছ থেকে গ্রহণ 
করেছিলে।” ইবনে আব্বাস (রা) বলেন, নবী সাল্লান্রাহ আলাইহি ওয়াসাল্লাম সিজদার 
আয়াত পাঠ করলেন এবং সিজদা করলেন। ইবনে আব্বাস (রা) পুনরায় বলেন, আমি তাঁকে 


www.pathagar.com 


8০৬ আল-জামে আত-তিরমিযী 


তখন সেই গাছের দোয়াটির অনুরূপ পড়তে শুনলাম,যে সম্পর্কে ইতিপূর্বে লোকটি তাঁকে 
অবহিত করেছিল (হাকেম)। 

আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান ও গরীব। উপরোক্ত সূত্রেই কেবল আমরা 
হাদীসটি জানতে পেরেছি। এ অনুচ্ছেদে আবু সাঈদ (রা) তনত ত মি! 


Ee #0, ese B36. 3 ees 


UC CSI cl Ll Lr US Pe os Laos Eo 66) 
Sr ih fe dn I 58 IG LC 2 DON al oe ol 
LL G5 HE GD oo Gn POL Sl IEE 


+ SH ade tal 

৫৪১। আইশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লান্রাহ আলাইহি 
ওয়াসাল্লাম রাতের বেলা তিলাওয়াতের সিজদায় এই দোয়া পড়তেন £‘আমার চেহারা 
সেই মহান সত্তার জন্য সিজদা করল যিনি নিজ শক্তি ও সামর্থ্যে একে সৃষ্টি করেছেন এবং 
এতে শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তি দান করেছেন’ 

আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। 
অনুচ্ছেদ £ ১৮ 
DSO ELA CL 


e8oa8e Tra EE 


init hlsnitss i ~~ 
ne hs ৰ 

৫৪২। আবদুর রহমান ইবনে আবদুল কারী (রহ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি 
উমার ইবনুল খাত্তাব (রা)-কে বলতে শুনেছি, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেছেনঃ যে ব্যক্তি নিজের নিয়মিত ও নির্দিষ্ট পরিমাণ (কুরআন) তিলাওয়াত অথবা তার 
অংশবিশেষ বাকী রেখে ঘুমিয়ে গেল এবং ফজর ও যোহরের মধ্যবতী সময়ে তা পড়ে 
নিল, সে যেন তা রাতেই পড়ে নিয়েছে বলে লিখা হবে (আসহাবুস সুনান, আহমাদ, দারু 
কুতনী, হাকেম, বায়হাকী)। 

আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। 


www.pathagar.com 


আবওয়াবুস সাফার 8০৭ 


অনুচ্ছেদ £ ১৯ 
ইমামের আগে রুকু-সিজদা থেকে যাথা উত্তোলনকারীর প্রতি কঠোর হুঁিয়ারী। 
wl Ds ou 2 Eee ue ড on oe Eft OBES 5 CES -0£1 


Pf Ee UE NDE SLA 
o> op Lf dt J sl. চস Hl Sy a = U1 
৫৪৩। আবু হরায়রা (রা) el তিনি বলেন, মুহাম্মাদ সাল্লাল্লাহ আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেনঃ ইমামের আগে (রুক্-সিজদা থেকে) মাথা উত্তোলনকারীর কি ভয় 
নেই যে, আল্লাহ তার মাথাকে গাধার মাথায় রূপান্তরিত করে দিবেন? আবু হরায়রা (রা) 
‘আমা ইয়াখশা’ (সে কি ভয় করে না) শব্দ বলেছেন (বুখারী, মুসলিম, আবু দাউদ)। 


আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। 


অনুচ্ছেদ £২০ 
ফরয নামায আদায় করার পর পুনরায় লোকদের ইমামতি করা। 


ed se AS" oa 


2b oF ED on 7s OF AG US Cl 5 Ge -0Lt 
ED Te TT 
PEGS LB den i PAL 
৫৪৪8। জাবির ইবনে আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। মুআয ইবনে জাবাল (রা) রাসুলুল্লাহ 
সান্লান্তাহ আলাইহি ওয়াসাল্লামের সাথে মাগরিবের নামায পড়তেন, অতঃপর নিজের 
গোত্রে গিয়ে তাদের ইমামতি করতেন (বুখারী, মুসলিম ও অন্যান্য)।১৯৪ 
আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। আমাদের সাথী ইমাম শাফিঈ, 
আহমাদ ও ইসহাক এ হাদীস অনুযায়ী আমল করেছেন। তীঁরা বলেছেন, কো!- ব্যক্তি ফরয 
নামায পড়ার পর পুনরায় ইমাম হয়ে সে যদি এঁ নামায পড়ায় তবে তার "এনে 
ইকতিদাকারীদের নামায আদায় হয়ে যাবে। তাঁরা উপরের হাদীস নিজেদের দলীল হিসেবে 
গ্রহণ করেছেন। এটা একটা সহীহ হাদীস। আর এটা বেশ কয়েকটি সূত্রে জাবির (রা)-র 
কাছ থেকে বর্ণিত হয়েছে। 
১৯৪. ইমাম আবু হানীফার মতে নফল নামায পাঠকারীর পেছনে ফরয নামায পাঠকারীর 
ইকতেদা করা জায়েয নেই, কিন্তু ইমাম শাফিঈর মতে জায়েয। অনুরূপভাবে এক ওয়াক্তের 
ফরয পাঠকারীর পেছনে আর এক ওয়াক্তের ফরয পাঠকারীর নামায পড়া ইমাম আবু হানীফার 
মতে জায়েয নেই, কিন্তু ইমাম শাফিঈর মতে জায়েয। ইমাম শাফিঈ মুআয ইবনে জাবাল (রা)- 


র হাদীস দলীল হিসেবে গ্রহণ করেছেন। তিনি হাদীসে উল্লেখিত মাগরিব শব্দকে এশার নামায 
বলে ধরেছেন। তীরা বলেন, মুআয ইবনে জাবাল (রা) রাসুলুল্লাহ (স)-এর পেছনে ফরয নামায 


www.pathagar.com 


Bob আল-জামে আত-তিরমিযী 


Ho AG NES 35 be Uo BM al be 203 
. 5G BIS IG a4 +3 uh) dl Ae Wl a Po ral 
"আবু দারদা (রা)-কে জিজ্ঞেস করা হল, এক ব্যক্তি মসজিদে প্রবেশ করল। লোকেরা 
তখন আসরের নামায পড়ছিল। সে অনুমান করল তারা যোহরের নামায পড়ছে। সে 
জামাআতে শামিল হয়ে নামায পড়ল (তার নামাযের হুকুম কি)। তিনি বলেন, তার নামায 
জায়েয হয়েছে।” 
কুফাবাসীদের একদল (হানাফীগণ) বলছেন, একদল লোক ইমামের পিছনে এসে 
ইকতিদা করল। সে তখন আসরের নামায পড়ছিল। তারা ধারণা করল, সে (ইমাম) 
যোহরের নামায পড়ছে। সে তাদের নামায পড়াল এবং তারাও তার পিছনে ইকতিদা 
করল। এ অবস্থায় তাদের নামায ফাসেদ (নষ্ট) হয়ে যাবে। কেননা ইমাম ও মুক্তাদীদের 
নিয়াতের মধ্যে পার্থক্য সৃষ্টি হয়ে গেছে। 


অনুচ্ছেদ £২১ 
গরম অথবা ঠান্ডার কারণে কাপড়ের উপর সিজদা করার অনুমতি আছে। 
IE CE SCN dbl aes UB Loe on Lol Gio oto 
Se GN abl Ls os 5G bs SLD VIE GIFS IG ool ae 
GL Ls ae At A ANU EL 1 EF IG WL 2 
ALE aE bs 
৫৪৫ আনাস ইবনে মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা গরমের দিনে 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামায পড়ার সময় গরম থেকে বাঁচার 
জন্য কাপড়ের উপর সিজদা করতাম (বুখারী, মুসলিম, আবু দাউদ, ইবনে মাজা!)। 
আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে জাবির ইবনে আবদুল্লাহ 
ও ইবনে আব্বাস (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। উল্লেখিত হাদীসটি ওয়াকী (রহ) 
খালিদ ইবনে আবদুর রহমানের সূত্রে বর্ণনা করেছেন। 
আদায় করতেন। অতপর তিনি তার কাওমে গিয়ে তাদের ফরয নামাযে ইমামতি করতেন। তাঁর 
নামায হত নফল এবং কাওমের নামায হত ফরয। অনুরূপভাবে নফল নামায পাঠকারীর 
পেছনে ফরয নামায পাঠকারীর ইকতেদা করা জায়েয নয়। এভাবে এক ফরয নামায পাঠকারীর 
পেছনে আরেক ফরয নামায পাঠকারীর ইকতেদা করাও জায়েয নয়। কেননা ইমাম এবং 
মুকতাদীর নামায এক এবং অভিন্ন। ইমাম এবং মুকতাদীর নামায এক এবং অভিন্ন হওয়ার 
কারণেই ভিন্ন নামায পাঠকারীর পেছনে ইকতেদা করা জায়েয নয়। ইমাম এবং মূকতাদীর 


নামযের এই অতিন্নতার কথা হাদীস থেকে সরাসরি ও সুস্পষ্টভাবে জানা না গেলেও হাদীসের 
ইংগিত এবং ভাব থেকে তা জানা যায় -(মাহমূদ)। 


www.pathagar.com 


আবওয়াবুস সাফার 80৯ 


অনুচ্ছেদ £ ২২ 
ফজরের নামায পড়ার পর সূর্য উঠা পর্যস্ত মসজিদে অবস্থান করা মুস্তাহাব। 


rede 
= 


Ln onl nl oF Sl OF ol pl UE LS Go ~otn 
tL 28,20 


৫৪৬। জাবির ইবনে সামুরা থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি 


ওয়াসাল্লাম ফজরের নামায পড়ার পর সূর্য উঠা পর্যন্ত নিজের নামাযের স্থানে বসে 
থাকতেন- (মুসলিম, আবু দাউদ, নাসাঈ)। 


6 ow [EP wr el 5 Pl ] w er Ed [) b 8 red or 
nl Le U5 sz | PVN abl We ES -oty 


ab dr Le di 1 IG IG 2 de HCE Ls 
Sl ABS > BUILDS DOE SPB ps 
di Lo dt I IG IG IL LS ACY LIC pL, do 

TELLS LE 


’ [Ld 


8 


. ৫৪৭। আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্রাহ আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন £ যে ব্যক্তি ফজরের নামায জামাআতে আদায় করে, অতঃপর সূর্য 
উঠা পর্যন্ত বসে বসে আল্লাহর যিকির করে, অতঃপর দুই য়াকআত নামায পড়ে--তার 
জন্য একটি হজ্জ ও একটি উমরার সওয়ার রয়েছে! আনাস (রা) বলেন, রাসুলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ পূর্ণ, পূর্ণ, পূর্ণ, (হজ্জ ও উমরার সওয়াব) 
(তাবারানী)। 


অনুচ্ছেদ £ ২৩ 
নামাযে এদিক--সেদিক তাকানো। 


onl Ladd G3 GG ঠি Es AE nm ne CES -~0OLA 
Le 08 205 ot 15 OF pn al 2 de in BULLE UF 
al 3 bol 58 AL ae dr Lo alt L255 ns ol of 

+ Ab IB ie SAV IO, Cs 


= 
Ed 


www.pathagar.com 


8১০ আল-জামে আত-তিরমিষী 
৫৪৮। ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
নামাযরত অবস্থায় ডানে-বীয়ে দেখতেন কিন্তু পিছনের দিকে ঘাড় মোড়াতেন না (মুসনাদে 
আহমাদ, নাসাঈ, হাকেম)। 
আবু ঈসা বলেন, হাদীসটি গরীব, ওয়াকী (রহ) তীর বর্ণনায় আল-ফাদল ইবনে মূসার 
বৰ্ণনারসাথে মতভেদ করেছেন। 
oA xl on Al A oe LG CE SLE tn Boe Bio ~ot0 
58 Ls LE ir de Ll EFS SUL a be be tl 
+ IH al sd Bl 
৫৪৯। ইকরামার কতিপয় সংগী থেকে বর্ণিত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি 
' ওয়াসাল্লাম নামাযে এদিক--সেদিক চোখ ঘুরাতেন ..... উপরের হাদীসের অনুরূপ। 
এ অনুচ্ছেদে আনাস ও আইশা (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। 
all Leal od CS SC Hl sradl sb be He EIS -00. 
al বেণু - EO ese ec ee or EAA LEI | বো? 
Jl oF eed ot hex OF AS int pols OF sal 8 sola! 
Nal 5 SUNG LUA CALS a ir Lo il ‘IG 
TANGY pl BY IIE LE HL Sls SUNG 
৫৫০। আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সা্লাল্মাহ আলাইহি 
ওয়াসাল্লাম আমাদের বললেন ঃ হে বৎস, সাবধান! নামাযের মধ্যে কখনও এদিক- সেদিক 


দেখবে না। কেননা নামাযরত অবস্থায় এদিক-- সেদিক তাকানো ধ্বংস ডেকে আনে। যদি 
তাকানো একান্তই প্রয়োজন হয় তবে নফল নামাযে তাকাও, ফরয নামাযে নয়। 


আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান। 


ESE) 


al ox CAEN be S21 A CEE all As 2 Jo Eo 00) 
de di Ls IC EG LE be Sis be afl be El 
te SELLS LSE IG SLAs SEN yh LS 2 
OO + J SL 

৫৫১। আইশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লান্লাহ আলাইহি 
ওয়াসাল্লামকে নামাযরত অবস্থায় এদিক-সেদিক তাকানো সম্পর্কে জিজ্ঞেস করলাম। 


www.pathagar.com 


আবওয়াবুস সাফার 8১১ 


তিনি বললেন £ এটা শয়তানের ছোঁ মারা, শয়তান সুযোগ বুঝে ছোঁ মেরে কোন ব্যক্তির 
নামায থেকে কিছু অংশ নিয়ে যায় (আহমাদ, বুখারী, আবু দাউদ, নাসাঈ)।১৯৫ 


আবু ঈসা বলেন, হাদীসটি হাসান ও গরীব। 


অনুচ্ছেদ £ঃ ২৪ 
কোন ব্যক্তি ইমামকে সিজদায় পেলে সে তখন কি করবে। 


2 Ell or | C1 sl EOS rls Gis oor 


ofl xl oF Bn on ap 023 le 52 x oF GU lb $US 
5 Dr AE es oe Se oF SU 
A NS VEG EAE JC sb LN, SC SS 
৫৫২। মুআয ইবনে জাবাল (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লান্লাহ 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ঃ তোমাদের কেউ নামায পড়তে এসে ইমামকে কোন এক 
অবস্থায় পেল। ইমাম যেরূপ করে সেও যেন তদুূপ করে (তাকে যে অবস্থায় পাবে সেই 
অবস্থায় তার সাথে নামাযে শরীক হয়ে যাবে)। 
এটি গরীব হাদীস। উল্লেখিত সূত্রটি ছাড়া আর কোন সূত্রে এ হাদীসটি কেউ বর্ণনা 
করেছেন বলে আমাদের জানা নেই। মনীষীগণ এ হাদীস অনুসারে আমল করেছেন। কোন 
ব্যক্তি মসজিদে এসে ইমামকে সিজদারত অবস্থায় পেলে সেও তার সাথে সিজদায় শরীক 
হবে। যদি ইমামকে রুকুতে না পায় তবে সেই রাকআত পেল না। আবদুল্লাহ ইবনুল 
"মুধারক ইমামের সাথে সিজদায় শরীক হওয়া পছন্দ করেছেন। কোন কোন মনীষী 
সম্পর্কে বর্ণিত আছে, তীরা বলেছেন, আশা করা যায় এ সিজদা থেকে মাথা তোলার' 
পূর্বেই তাকে ক্ষমা করা হবে। 


অনুচ্ছেদ £২৫ 
নামায শুরু হওয়ার সময় দাড়িয়ে দাড়িয়ে ইমামের অপেক্ষা করা মাকরূহ। 


we Bots 


be Pe UST LCDs abl Ls CB ne by 5 Eo -60' 


Fee re AL 


ILS IG IG Ll be BEG on Al Ls be AS tl of 


১৯৫. নামাযরত অবস্থায় এদিক সেদিক দেখা তিন প্রকার হতে পারে। এক £ চোখ দিয়ে দেখা; 
দুইঃ মাথা ঘুরিয়ে দেখা; তিন £ বুক ঘুরিয়ে দেখা। সকল আলেমের মতে প্রথম প্রকারের দেখা 
জায়েয আছে। তাদের মতে এটা মাকরূহ নয়, তবে এটা উত্তম কাজ নয়। প্রয়োজনে দ্বিতীয় 
প্রকারের দেখাও জায়েয আছে। তৃতীয় প্রকারের দেখা কোন অবস্থাতেই জায়েয নাই। বরং এটা 
নামাযকে নষ্ট করে দেয় -(মাহমূদ)। 


www.pathagar.com 


8১২ আল-জামে আত-তিরমিযী 
" ser 6 Ber b- eB es er Pl PX) fe dr b Ed D 
CEE Sb > feis SC cS BILAL a abr Lo al 


৫৫৩। আবদুল্লাহ ইবনে কাতাদা (রা) থেকে তীঁর পিতার সূত্রে বর্ণিত। তিনি (আবু 

কাতাদা) বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্াহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ নামাযের জন্য 
ইকামত দেওয়া হলে আমাকে (কামরা থেকে) বের হতে না দেখা পর্যন্ত তোমরা দাঁড়াবে 
‘না (বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ)। 
-_ আবু ঈসা বলেন, আবু কাতাদার হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে আনাস (রা) 
থেকেও হাদীস বর্ণিত আছে। কিন্তু তাঁর হাদীসটি সুরক্ষিত নয়। মহানবী (সা)-এর একদল 
‘সাহাবা ও অন্যরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামের জন্য অপেক্ষা করা মাকরূহ বলেছেন। অপর 
দল বলেছেন, ইমাম মসজিদে উপস্থিত থাকলে এবং নামাযের ইকামতও দেওয়া হলে 
মুয়াজ্জিন "কাদ কামাতিস সালাত কাদ কামাতিস সালাত” বললে উঠে দাঁড়াবে। ইবনুল 
মুবারক একথা বলেছেন। 


অনুচ্ছেদ £ ২৬ 

দোয়ার পূর্বে আল্লাহর প্রশংসা ও রাসূলের প্রতি দুরূদ ও সালাম পাঠ করবে। 
bt Bl CST 3 on cond UB SCE tn Spero Bio ~o00t 
dl do 0 UL EE 6 dol Xb Sg be po pls 
2 abt oe Cy El EL UD i LL Kb FS A 


ho al IG i SES 3 LS 2 dt do al so Na 

৫৫৪। আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নামায 
পড়ছিলাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বার এবং উমার 
(রা)-ও উপস্থিত ছিলেন। আমি (শেষ বৈঠকে) বসলাম, প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা 
কারলাম, অতঃপর নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত পেশ করলাম, . 
অতপর নিজের জন্য দোয়া করলাম। নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন ঃ তুমি 
প্রার্থনা করতে থাক তোমাকে দেওয়া হবে, তুমি প্রার্থনা করতে থাক তোমাকে দেওয়া 
হবে (ইবনে মাজা)। 

আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। আহমাদ ইবনে হাধ্বল হাদীসটি 
ইয়াহইয়া ইবনে আদমের সূত্রে সংক্ষিপ্ত আকারে বর্ণনা করেছেন। এ অনুচ্ছেদে ফাদালা 
ইবনে উবাইদ (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। 


www.pathagar.com 


আবওয়াবুস সাফার ৪১৩ 
অনুচ্ছেদ £২৭ 

মসজিদ সুগন্ধময় করে রাখা। 

Sx plo ts nl CB ODN Ein Lie Eo ~o00 
Al lt de LB AEG LC be al be Le bn Cee CET 
| CLE, GBS 5 Gals CD 


৫৫৫। আইশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লান্লাহ আলাইহি ওয়াসাল্লাম 
মহল্লায় মহল্লায় মসজিদ নির্মাণ করতে, তা পরিষকার-পরিচ্ছন্ন রাখতে এবং সুগন্ধময় 
করতে নির্দেশ দিয়েছেন (আবু দাউদ, ইবনে মাজা, ইবনে হিব্বান)। 


be se03 [) e F080 Cedar! লণুর্ ০ 
( 


. LI SAS a ol i 25 HB AALS 20 Al eo al 
৫৫৬। হিশাম ইবনে উরওয়া (রহ) থেকে তীর পিতার সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু 


আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন... উপরের হাদীসের অনুরূপ। 
এই বর্ণনা পূর্ববর্তী সূত্রের চেয়ে অধিকতর সহীহ। 


zee [) se crete #0 3 08 পূণ পতি codes পুরী ০ 
. 


Lp onl pn oe ELE on SUL CSS lol Bs ~-00V 


LA HALLS AE MG TEE 
_ ৫৫৭। হিশাম ইবনে উরওয়া (রহ) থেকে তীর পিতার সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন .....উপরের হাদীসেরঅনুরূপ। 


সুফিয়ান সাওরী বলেছেন, মহল্লায় মহল্লায় মসজিদ নির্মাণের অর্থ প্রতি গোত্র ও 
জনপদে মসজিদ নির্মাণ করা। 


অনুচ্ছেদ £২৮ 
দিন ও রাতের (নফল) নামায দুই দুই রাকআত করে। 
at CE Gee in ell Le COU 2 Loe io -00A 
24 Ed PEEP Ed RS [) EA AEA ee 8 Ed [ ore 8 oe 
dl do dl oF As onl oF S51 le oF cls 1 de oF 
Ieee Ler PE [) Cu” EAE AES EA ar 
+ ee a U6 Jali So IG As ae 


www.pathagar.com 


8১৪ আল-জামে আত-তিরমিষী 


৫৫৮। ইবনে উমার (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন $ 
রাত ও দিনের (নফল) নামায দুই রাকআত দুই রাকআত (বুখারী, মুসলিম ও অন্যান্য)। 

আবু ঈসা বলেন, শোবার সঙ্গীরা ইবনে উমার (রা)-র হাদীসটি বর্ণনায় মতভেদ 
করেছেন। তাদের কতেকে এটাকে মারফ্‌ হিসাবে বর্ণনা করেছেন, আবার কতেকে 
মাওকৃফ হিসাবে। নাফে (রহ) ইবনে উমারের সুত্রে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। সহীহ 
বৰ্ণনা হলঃ ইবনে উমার (রা) মহানবী (সা)-এর কাছ থেকে বর্ণনা করেছেন £ “রাতের 
নামায দুই দুই রাকআত”। নির্ভরযোগ্য (সিকাহ) রাবীগণ ইবনে উমারের সূত্রে, তিনি. 
মহানবী (সা)-এর কাছ থেকে যে বর্ণনা করেছেন তাতে দিনের নামাযের উল্লেখ করেননি। 
ইবনে উমার (রা) সম্পর্কে বর্ণিত আছে যে, ভিন রাত হং রজত করা 
দিনের নামায চার রাকআত করে পড়তেন। 

এ সম্পর্কে মনীষীদের মধ্যে মতভেদ রয়েছে। ইমাম শাফিঈ ও আহমাদ রাত ও দিনের 
(ফরয ছাড়া অন্যান্য) নামায এক সালামে দুই দুই রাকআত (করে পড়তে হবে) বলে মত 
প্রকাশ করেছেন। অপর একদল বলেছেন, রাতের নামায দুই দূই রাকআত। তাদের মতে 
পড়া হয়। সুফিয়ান সাওরী, ইবনুল মুবারক ও ইসহাক এ মত ব্যক্ত করেছেন। 
অনুচ্ছেদ £ ২৯ 
মহানবী (সা)-এর দিনের নামায কিরূপ ছিল? 


be xt US AR OES CET DALE 1 Byam ES 004 
le dl 15 BS 2 Ul He 0 Lo gi po be GEL 
AEE EEO 
4 dl SSE ft AL s ale hl do dh LL SE IE 
Er a LA SI BO, he a Eis EE 
LL ML 
BHU Le LL SE YF Sd hak CL La YH i, 
+ CE tl 2 PE 23 CAD om nil 
৫৫৯। আসিম ইবনে দমরা (র') থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা আলী (রা)-কে 
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের বেলার নামায সম্পর্কে জিজ্ঞেস 


করলাম। তিনি বলেন, তোমরা তদুপ নামায পড়তে সক্ষম হবে না। আমরা বললাম, 
আমাদের মধ্যে কে তদূপ পড়তে সক্ষম হবে? তিনি বললেন, যখন সূর্য এদিকে 


www.pathagar.com 


আবওয়াবুস সাফার 8১৫ 


(পূর্বাকাশে) এরূপ হত যেমন আসরের সময় হয়ে থাকে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ 
আলাইহি ওয়াসাল্লাম দুই রাকআত (সালাতুল ইশরাক) নামায পড়তেন। আবার যখন সুর্য 
এদিকে (পূর্বাকাশে) এরূপ হত, যেমন যোহরের ওয়াক্তের সময় (পশ্চিমাকাশে) হয় তখন 
তিনি চার রাকআত (সালাতুদ দুহ!) নামায পড়তেন। 

তিনি যোহরের পূর্বে চার রাকআত এবং পরে দুই রাকআত এবং আসরের পূর্বে চার 
রাকআত নামায পড়তেন। তিনি নৈকট্য লাতকারী ফেরেশতা, নবী-রাসূল এবং তীদের 
অনুসারী মুমিন মুসলমানদের প্রতি সালাম প্রেরণের মাধ্যমে প্রতি দুই রাকআতের মাঝখানে 
ব্যবধান সৃষ্টি করতেন (অর্থাৎ দুই দুই রাকআত করে পড়তেন) (ইবনে মাজা, নাসাঈ, 
মুসনাদে আহমাদ)। 

অপর একটি সূত্রেও আসিম (র) থেকে এ হাদীসটি বর্ণিত হয়েছে। এটি হাসান হাদীস। 
ইসহাক ইবনে ইবরাহীম বলেন, মহানবী (সা)-এর দিনের বেলার নফল নামায সম্পর্কে 
এ হাদীসটিই সর্বাপেক্ষা সহীহ। ইবনুল মুবারক এ হাদীসটিকে যঈফ বলতেন। আমার 
মতে তীর এ হাদীসটিকে যঈফ বলার কারণ এই যে, আল্লাহই অধিক তাল জানেন, 
কেবল উল্লেখিত সূত্রেই হাদীসটি বর্ণিত হয়েছে। কতিপয় হাদীস বিশারদের মতে আসিম 
ইবনে দমরা নির্ভরযোগ্য রাবী। সুফিয়ান সাওরী বলেন, আমাদের কাছে হারিসের হাদীসের 
: তুলনায় আসিমের হাদীস অধিক উত্তম। 
: অনুচ্ছেদ £৩০ 
মহিলাদের দোপাট্রা, চাদর ইত্যাদিতে নামায পড়া মাকরূহ। 

CX ie SC AE CBT ALS Ls in More GBS -01. 


° ol Ld #0 ee 
- 


AUS DIS La IAL 20 dN Lo dL HE IG LC 

৫৬০। আইশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম তীর স্ত্রীদের দোপাট্রা, চাদর ইত্যাদিতে নামায পড়তেন না- (আব্মাদ সাবু 
দাউদ, নাসাঈ, ইবনে মাজা)। 


আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। এ ব্যাপারে মহানবী (সা)-এর কাছ 
থেকে অনুমতির কথাও উল্লেখ আছে। 


অনুচ্ছেদ £ ৩১ 
নফল নামাযরত অবস্থায় হাটা এবং কোন কাজ করা। 


32 ue ai) all 2 Pt Ze en ss LL nl BS 0 
os Ses... 2 ee [) 2 ola er ces or eB . K < "৪. 
se all Ls Ci UG LC be Le oe GAH of ol on 


www.pathagar.com 


৪১৬ আল-জামে আত-তিরমিযী 


UES oo Sd GEL LE LOL oD oS dal LS LE Wii 

+ LD OU kos, SEG IY 

৫৬১। আইশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি (যখন) আসলাম রাসুলুল্লাহ 

সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম (তখন) নামায পড়ছিলেন। এ সময় ভিতর থেকে ঘরের 

দরজা বন্ধ ছিল। তিনি (নামাযরত অবস্থায়) হেঁটে এসে আমার জন্য দরজা খুলে দিলেন। 

অতঃপর তিনি নিজের জায়গায় ফিরে আসলেন। দরজাটি কিবলার দিকে ছিল (আহ্মাদ, 
আবুদাউদ, নাসাঈ, ইবনেমাজ|)। 


আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং গরীব। 


" অনুচ্ছেদ £৩২ 
এক রাকআতে দুটি সূরা পাঠ করা। 
or xt UO IG LA CBI IAL LY Bel CHL oN 


EAE - 6 r by LN) L abr 2 eho oie CRANE ES RE 
28) Sxl Gh oe all x2 G25 IC IG HE UCL IG AS 
Ed Ed Ed # Ed El 

CdR siti toga fol en del bo AES es 

SE Cy JG i JG ib LE CNG sl IG (on 21 wl 
ৰ’ 3]; fT 1555" “ ‘০; ক EEE EX Et 12222" 
৬ dd SED ll S23 ol pe 5304 3 Bal PS 2 
ল॥৩০ বি ৩ তা তণ 1-44 zz 220d cd-- eg - CRETE 
JE ICS LAE CAG oe 0% ls a ADL de al Yo 
eld cc Prec oq-- eg- 2 - 3 Ah Bsa - 7 Le, 
YW om oO 3 ale alt Lo ANE Pall i ye bse 


৫৬২। আমাশ (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবু ওয়াইলকে বলতে শুনেছি, 
এক ব্যক্তি আবদুল্লাহ ইবনে মাসউদ (রা)-কে (সূরা মুহাম্মাদের) একটি শব্দ সম্পর্কে 
জিজ্ঞেস করল, এটা কি ‘গাইরু আসিনিন’ হবে না ‘গাইরু ইয়াসিনিন’ হবে? তিনি বলেন, 
এটা ছাড়া তুমি কি সমস্ত কুরআন পড়ে নিয়েছ? সে বলল £ হাঁ। তিনি বললেন, একদল 
'লোক কুরআন পড়ে এবং তারা এটাকে ঝাড়ে নিকৃষ্ট খেজুর ঝাড়ার ন্যায়। তাদের 
(কুরআন) পাঠ তাদের কণ্ঠনালীর উপরে উঠে না। আমি দুই দুইটি সাদৃশ্যপূর্ণ সূরা সম্পর্কে 
জানি যেগুলো রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একত্রে মিলিয়ে পড়তেন। রাবী 
. বলেন, আমরা আলকামা (রহ)-কে জিজ্ঞেস করতে বললে তিনি আবদুল্লাহ ইবনে মাসউদ 
(রা)-কে জিজ্ঞেস করলেন। তিনি বললেন, মুফাস্্‌সাল সূরাগুলোর মধ্যে এমন বিশটি সূরা 
রয়েছে, নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যেগুলোর দুই দুইটিকে পরস্পরের সাথে 


www.pathagar.com 


'আবওয়াবুস সাফার 8১৭ 


মিলিয়ে প্রতি রাকআতে পাঠ করতেন (অর্থাৎ এক এক রাকআতে দুটি করে সূরা পাঠ 
করতেন) (বুখারী, মুসলিম ও অন্যান্য)। 
আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। 
অনুচ্ছেদ £৩৩ 
পদ্বজে মসজিদে যাওয়ার ফযীলাত এবং প্রতিটি পদক্ষেপের পুরঙ্কার। 


oe ot CU IG 0 CBT SLE bs Le ES -our 
IG ALS al br Lo dl 8 LOD dl be HONS ES Aol 
J JG bse FHA AMER rod LS Je oy fl 
ee EE bo 1 G5 Ge NLD GUILE BS GUY Lee 


ক 
Ed 


৫৬৩। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন £ 
কোন ব্যক্তি সুন্দরভাবে উযু করল অতঃপর নামাযের উদ্দেশ্যে রওনা হল। একমাত্র 
নামাযই তাকে (ঘর থেকে) বের করল অথবা নামাযই তাকে উঠিয়েছে,এ অবস্থায় তার 
প্রতিটি পদক্ষেপের বিনিময়ে আল্লাহ তার একগুণ মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং একটি 
করে গুনাহ মাফ করে দিবেন (বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজা)। 

আবু ঈসা বলেন, এ হাদ্সটি হাসান এবং সহীহ। 
অনুচ্ছেদ £৩৪ 
মাগরিবের (ফরয) নামাযের পর (অন্যান) নামায ঘরে পড়াই উত্তম। 


Los CE il ol on pall CST OO on Lo ES ont 
ou eee . so ges [) ® LAT dd [ ee Oe eof 99 
JG 4 of il OF LAs on AS on Gl 01 Mn OF Nt 08 


A J LL as i ALD Se di eo Lgl eo 
all oie PEE AL a it oe tl IU SES LG LG 
| Sl 

৫৬৪। সাদ ইবনে ইসহাক ইবনে কাব ইবনে উজরা (রা) থেকে পর্যায়ক্রমে তাঁর পিতা 


এবং দাদার সূত্রে বর্ণিত। তিনি (কাব) বলেন, নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আবদুল 
আশহাল গোত্রের মসজিদে মাগরিবের নামায পড়লেন। লোকেরা নফল নামায পড়তে 


www.pathagar.com 


8১৮ আল-জামে আত-তিরমিযী 
দাঁড়াল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন £ এ নামায অবশ্যই তোমাদের ঘরে 
‘পড়া উচিৎ (আবু দাউদ, নাসাঈ, মুসনাদে আহমাদ)। 


আবু ঈসা বলেন, এ হাদীসটি গরীব। কেননা এটা আমরা কেবল উল্লেখিত সূত্রেই 
জানতে পেরেছি। ইবনে উমারের সূত্রে বর্ণিত হাদীসটিই সহীহ। তাতে আছে, 


EG SNS it Ll GL Ll dt sd til 58 
"মহানবী (সা। মাগরিবের পরের দুই রাকআত নিজের ঘরেই পড়তেন (বুখারী ও অন্যান্য) 
হ্যাইফা (রা) থেকে বর্ণিত আছে, 
JG GS Ad do a do al 5 ile oe S90 5 
BSE La or EL if a 
“মহানবী (সা) মাগরিবের নামায পড়লেন, তিনি 
বরাবর মসজিদে নামায পড়তে থাকলেন। এমনকি এশার ওয়াক্ত হাযির হল। তিনি এশার 
নামায পড়লেন” (আহমাদ)। নবী (সা) মাগরিবের পর দুই রাকআত (সুন্নাত) নামায 
মসজিদেই পড়লেন, এ হাদীস থেকে তার সমর্থন পাওয়া যায়। 
অনুচ্ছেদ £ঃ ৩৫ 
ইসলামশ্রহণ করার সময় গোসল করা। 
Eo SOL CB GA bh pA Ne CH IO Cio 000 
8 ac "101 ** ce ents eos aati er ‘¢ . 
A phd 0 pole 5 pt OF pra i Hh of pial bos 
i LT en ALLA USS 
৫৬৫। কায়েস ইবনে আসিম (রা) থেকে বর্ণিত। তিনি ইসলাম কবুল করলেন। নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে গোসল করার নির্দেশ দিলেন। তিনি কুলের পাতা 
মিশ্রিত পানি দিয়ে গোসল করলেন (আবু দাউদ, নাসাঈ, আহমাদ, ইবনে হিশাম, ইবনে 
খুযাইমা)। 
এ হাদীসটি হাসান। উপরোক্ত সনদসূত্রেই আমরা হাদীসটি জানতে পেরেছি। এ 


অনুচ্ছেদে আবু হুরায়রা (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসের পরিপ্রেক্ষিতে 
আলেমগণ বলেছেন, মুসলমান হওয়ার সময় গোসল করা ও পরিধেয় বস্ত্র ধোয়া মুস্তাহাব। 


www.pathagar.com 


" আবওয়াবুস সাফার By» 


অনুচ্ছেদ £৩৩৬ 
পায়খানায় যাওয়ার সময় বিসমিল্লাহ পড়া। , 
[Td se 36,2 eats 


ESCA [) so +280 EP পাল 3 
RN OEE BEC Gl S500] dae 2 ar Ce -o"\N 
be GEL Ll oF Grell abl As on SG) 2 aN SE US 


Ld 


dt Le rns SE dr AL gl on le oe oe fl 
GI IES BULL 02 ball oil on CG LS 
+ dls ok 512551 
৫৬৬। আলী ইবনে আবু তালিব (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি 
ওয়াসাল্লাম বলেন £ জিনের দৃষ্টি ও আদম সন্তানের লজ্জাস্থানের মাঝখানে পর্দা হল, যখন 
তাদের কেউ পায়খানায় যায় সে যেন বিসমিল্লাহ বলে। 
আবু ঈসা বলেন, এ হাদীসটি গরীব। কেবল উপরোক্ত সূত্রেই আমরা হাদীসটি জানতে 
পেরেছি। এর সনদ খুব একটা শক্তিশালী নয়। এ সম্পর্কে আনাস (রা) থেকেও হাদীস 
বর্ণিত আছে। 
অনুচ্ছেদ £ঃ ৩৭ 
কিয়ামতের দিন এই উ্মাতের নিদর্শন হবে সিজদা ও উযুর চিহ্ন। 
SUL IG IG Lo tn MID CE LUN LN pl EES 0 
YL ih ps 2 nd be AE DU OH pbs 
eo 8 Ed ce ft- 2 esd +2739, ol 1 cece Ro LT sd 
Re Of Gee el OF PER En OECD OF 
৫৬৭। আবদুল্লাহ ইবনে বুসর (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেন ঃ কিয়ামতের দিন আমার উম্মাতের চেহারা সিজদার কল্যাণে আলোক উদ্ভাসিত 
হবে এবং উষুর কল্যাণে হাত-মুখ চমকপ্রদ (আলোকিত) হবে (আহ্মাদ)।১৯৬ 
'_ আবু ঈসা বলেন, এ হাদীসটি উপরোক্ত সূত্রে হাসান, সহীহ ও গরীব। 
অনুচ্ছেদ £ই৩৮ 
পবিত্রতা অর্জনের জন্য ডানদিক থেকে শুরু করা মুস্তাহাব। 


oth এত #0 cele 
2 


oF EN al on CAS Ls oS nl CEI IEG Gio oA 


১৯৬" মুসনাদের আহমাদে সাফওয়ান (রা)-র সূত্রে, বুখারী মুসলিমে আবু হুরায়রা (রা)-র সুত্রে, 
ইবনে সাজায় ইবনে মাসউদ রা)-র সূত্রে বণিত (অনুবাদক)। i Li 


www.pathagar.com 


8২০ আল-জামে আত-তিরমিযী 

EAS LAE oud 2 a) a PRR . a WS EAN REALS a 
+ 8,0 eA ee j 2. ee a) EAS ec. 8 

Bl AGS Ss 7 Bl als os Ab Bl yeh oS dl 


Ed 


Ed 


৫৬৮। আইশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি 
ওয়াসাল্লাম পবিত্রতা অর্জন, মাথা আচড়ানো এবং জুতা পরিধান করার সময় এ কাজগুলো 
ডান দিক থেকে শুরু করাই পছন্দ করতেন (বুখারী, মুসলিম ও অন্যান্য)। 

আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। 


অনুচ্ছেদ 2 ৩৯ 


উযুর জন্য কতটুকু পানি যথেষ্ট 
HE 2 bl ae oe SF ES C1 5G GE -on 


Le IG LS ae dr do do SLUG 2 ol 52 or onl 

0 02 bs cro 

৫৬৯। আনাস ইবনে মালিক (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি 
ওয়াসাল্লাম বলেন £ দুই রোতল পানিই উযুর জন্য যথেষ্ট। 


আবু ঈসা বলেন, হাদীসটি গরীব। আমরা কেবল উপরোক্ত সূত্রেই উপরোক্ত শব্দে 
হাদীসটি জানতে পেরেছি। আনাস (রা) থেকে অপর এক বর্ণনায় আছে £ 


Hl AUC on ol OF r2 or AD A on Dl is oF Lent S90 
Ed # oe Ed Ed Ld . Ed Ed Ed Ed Ed 

E> Be o8 re [ Ed ‘J পলল + পৰ + acc 2 Ed 

AIG LLB ED SIL 2 LE AL Sl Dl 


নবী (সা) এক মাকুক পানি দিয়ে উযু এবং পাঁচ মাকৃক পানি দিয়ে গোসল 
করতেন।১৯৭ 

অপর বর্ণনায় আছে, আনাস (রা) বলেন, নবী (সা) এক মুদ্দ পানি দিয়ে উযু এবং এক 
সা পানি দিয়ে গোসল করেছেন। 


অনুচ্ছেদ £৪০ 
দুগ্বপোষ্য শিশুর পেশাবে পানি ছিটিয়ে দেওয়া। 


LG BEG LE ALES IG Cay BOL CETL BC ov. 
. se 8 Ed . seed Be [ 8 oer . ste ee 
do 2 8 IE fl on le oF fl oF ll nF of 


Ed 


www.pathagar.com 


আবওয়াবুস সাফার ৪২১ 


UBL SEN ks pc SON I LS IG LS ale 


+ Cs ok Cab BE CL CW, HLS JG LUI 


৫৭০। আলী ইবনে আবু তালিব (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম 
দুগ্ধপোষ্য শিশুর পেশাব সম্পর্কে বলেন £ পুরুষ শিশুর পেশাবে পানি ছিটিয়ে দিতে হবে 
এবং কন্যা শিশুর পেশাব ধুয়ে ফেলতে হবে। কাতাদা (রহ) বলেন, শিশুরা যতক্ষণ শক্ত 
খাবার না ধরবে ততক্ষণ এই হুকুম কার্যকর থাকবে। শক্ত খাবার খাওয়া শুরু করলে 
উভয়ের পেশাবই ধুয়ে ফেলতে হবে (আহমাদ, আবু দাউদ, ইবনে মাজা, হাকেম, ইবনে 
হিব্বান, ইবনে খুযাইমা)। 

আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান ও সহীহ। হিশাম আদ্‌-দাসতাওয়াঈ এটি মারফ্‌ 
হিসাবে এবং কাতাদা মাওকৃফ হিসাবে বর্ণনা করেছেন। 
অনুচ্ছেদ £ ৪১ 
নাপাক অবস্থায় উযু করে পানাহার ও ঘুমানোর অনুমতি। 

SCO. Ls Le LL in 05 be Kas UST IG Gio -ov\ 
EU ES Ls A tt Lo i SLE be A 2 be 
Nal Wipes Co BE CLE NB BO Bl 

৫৭১। আস্মার (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নাপাক ব্যক্তিকে 


নামাযের উযুর ন্যায় উযু করে পানাহার ও ঘুমানোর অনুমতি দিয়েছেন (আবু দাউদ, আবু ' 
দাউদ তায়ালিসী, মুসনাদে আহমাদ)। 


আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। 


অনুচ্ছেদ $ ৪২ 
নামাযের ফযীলাত। 
LE oie 


CB in dbl Ls CEG ln dbl Ws ES ovr 

Ed e 2 [d ss Ms eal” eed 0 e e Ld “ 
Sb bP od 2 md oF A IC op Gnd bk rts nl HIG 
Aes ale dt Lo dt ns IG IG Tr 1 ST be Uo 


5S i be BLES LO oe Dt OSU aly 


১৯৭. রোতল আমাদের দেশীয় ওজনের আধা সের। মাকৃক শব্দটি মুদ অর্থে ব্যবহৃত হয়েছে। এক 
মুদ্দ প্রায় এক সেরের সমান। এক সা প্রায় সাড়ে তিন সেরের সমান (অনু:)। 


www.pathagar.com 


৪২২ -আল-জামে আত-তিরমিযী 
Ye CLT ie Al poll SE ECD, pels LS PSL well 
HE LG PELL PD OX SNUG CE LD PALE 
AS GAN LE G Es UD Lo GB hl UE PE 
Lil CF ELE Abs Bal, Eas te raf En all Ln 
USE ie EES GY BLES HF CWI 

৫৭২। কাব ইবনে উজরা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ 
আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন ঃ হে কাব ইবনে উজরা! আমার পরে যেসব 
আমীরের আবির্ভাব হবে আমি তাদের (অনিষ্ট) থেকে তোমার জন্য আল্লাহ্র আশ্রয় প্রার্থনা 
করি। যে ব্যক্তি তাদের দ্বারস্থ হল (সাহচর্য লাভ করল), তাদের মিথ্যাকে সত্য বলল এবং 
তাদের স্বৈরাচার ও যুলুম-নির্যাতনে সহায়তা করল, আমার সাথে এ ব্যক্তির কোন: 
সম্পর্ক নেই এবং এ ব্যক্তির সাথে আমারও কোন সম্পর্ক নেই। এ ব্যক্তি ‘কাওসার’ 
নামক কুপের ধারে আমার নিকট আসতে পারবে না। পক্ষান্তরে যে ব্যক্তি তাদের দ্বারস্থ হল 
(তাদের কোন পদ গ্রহণ করল) কিন্তু তাদের মিথ্যাকে সত্য বলে মানল না এবং তাদের 
স্বৈরাচার ও যুলুম-নির্যাতনে সহায়তা করল না,আমার সাথে এ ব্যক্তির সম্পর্ক রয়েছে 
এবং এ ব্যক্তির সাথে আমারও সম্পর্ক রয়েছে। অচিরেই সে ‘কাওসার’ নামক কুপের 
‘কাছে আমার সাথে সাক্ষাত করবে। হে কাব ইবনে উজরা! নামায হল (মুক্তির) সনদ, 
রোযা হল মজবুত ঢাল (জাহান্নামের বিরুদ্ধে প্রতিবন্ধক) এবং সদকা (যাকত বা দান- 
খয়রাত) গুনাহসমূহ বিলীন করে দেয়, যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। হে কাব 
ইবনে উজরা! হারাম (পন্থায় উপার্জিত সম্পদ) দ্বারা সৃষ্ট ও পরিপুষ্ট গোশত (দেহ)-এর 
‘ জন্য (দোযখের) আগুনই উপযুক্ত (আহমাদ)। 

এ হাদীসটি হাসান এবং গরীব। আমরা কেবলমাত্র উল্লেখিত সূত্রেই হাদীসটি জানতে 
পেরেছি। আমি মুহাম্মাদকে (বুখারীকে) এ হাদীস সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনিও 
কেবলমাত্র উবাইদুল্লাহ ইবনে মূসার সূত্রেই হাদীসটি বর্ণনা করেছেন এবং এটাকে খুবই 
গরীব বলেছেন। 


অনুচ্ছেল £ ৪৩ 


একই বিষয়। 

2 . Be ere 8 s2 . ee #0 es edd y 
old 25 CE AL pol a8 nm ne Bae -oVY 
LU Ue JG pl ণ PA 4 IJ we 5 ue Cl 


www.pathagar.com 


আবওয়াবুস সাফার 5২৩ 
IE NES SCBA Lt do ds Cx 
LAT, SITE LAT ET ares RLS Blas SL i | 
Ed fs cae 4 UL LOAN SB IG KL Le RENE SO fi. 
৫৭৩। আবু উমামা (রা) বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 
বিদায় হজ্জের ভাষণে বলতে শুনেছি, তিনি বলেছেন £ তোমাদের প্রতিপালক আল্লাহকে 
ভয় কর, তোমাদের পাঁচ ওয়াক্ত নামায পড়। তোমাদের রমযান মাসের রোযা রাখ, 
তোমাদের ধন-সম্পদের যাকাত আদায় কর এবং তোমাদের আমীরের আনুগত্য কর, 
তবেই তোমাদের প্রভুর বেহেশতে প্রবেশ করতে পারবে। আমি (সুলাইম) আবু উমামা 
- (রা)-কে জিজ্ঞেস করলাম, আপনি কতদিন পূর্বে মহানবী (সা)-এর নিকট এ হাদীস 
শুনেছেন? তিনি বলেন, আমি তিরিশ বছর বয়সে তাঁর নিকট এ হাদীস শুনেছি (আহমাদ)। 
আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। 


Ar Aci 
LU od 
“> : 
A Pd 


প্রথম খণ্ড সমাপ্ত 


www.pathagar.com 


Wwww.pathagar.com 


